উপনিবদ্‌ গ্রন্তাবলী 


দ্বিতীয় ভাগ 


ছান্দোগ্যোপনিষদ্‌ 


স্বামী গভীরানন্দ সম্পাদিত 


প্রকাশক 
স্বামী সত্যব্রতাঁনন্দ 
উদ্বোধন কার্ধালয় 
১ উদ্বোধন লেন, বাগবাজার, কলিকাতা-৭০*০ ০৩ 


বেলুড় শ্রীরামকৃষ্ণ মঠের অধ্যক্ষ কর্তৃক 
সর্বস্বত্ব সংরক্ষিত 


নবম সংস্করণ 
August 199] 
31730 


মুদ্রাকর 
শ্রীনির্মল মিত্র 
দি ইণ্ডিয়ান প্রেস প্রাঃ লিঃ 
৯৩এ লেনিন সরণি 
কলিকাতা-৭০০*১৩ 


সুঢাগত 


ভূমিকা ক ১--২৩ 

প্রথমাধ্যায় ৮** ২৪-_-৮৭ 
(১) ওঞ্কারোপাসনা__(€২) প্রাণদৃষ্টিতে উদ্গীথোপাসনা--€৩) আদিত্য- 
দৃষ্টিতে ও ব্যান-দৃষ্টিতে উদ্‌গীথোপাসন1, এবং উদ্গীথনামের অক্ষরো- 
পাসনা__(8) অভয় ও অমৃত গুণবিশিষ্ট স্বরাখ্য উদ্গীথ-ওস্কারের 
উপাসনা_(৫) ভেদগুণবিশিষ্ট আদিত্য-ও প্রাণদৃষ্টিতে উপাসনা 
(৬) অধিদৈবত আদিত্যপুরুষের উপাসনা__(৭) অধ্যাত্ম অক্ষিপুরুষের 
উপাসনা ৮) প্রবাহণ জৈবলির উপাখ্যান, পরোবরীয়ান উদ্গীথের 
উপাসনা__(৯) প্রবাহণ জৈবলির উপাখ্যানের শেষাংশ--€১০) উষস্তির 
উপাখ্যান--(১১) উষস্তির উপাখ্যান; সামের প্রস্তাব, উদ্গীথ ও 
প্রতিহার ভক্তির দ্বেবতানির্ণয়_(১২) শৌব উদ্গীথ__(১৩) স্তোভা- 
ক্ষরোপাসনা | 

দ্বিতীয়াধ্যায় LL ৮৮-১৩৮ 
(১) সাধুদৃষ্টিতে পঞ্চাবয়ব সমস্ত সামের উপাসনা_-(২) লোকদৃষ্টিতে 
পঞ্চাবয়ব সামের উপাসনা_(৩) বুষ্টিতৃষ্টিতে পঞ্চাবয়ব সামের 
উপাসন1__€৪) জলদৃষ্টিতে পঞ্চাবয়ব সামের উপাসনা_-€৫) খতু- 
দৃষ্টিতে পঞ্চাবরব সামের উপাসনা_-€৬) পশুদৃষ্টিতে পঞ্চাবয়ব সামের 
উপাসনা--€৭) ইন্দিয়দৃষ্টিতে পঞ্চাবয়ব সামের উপাসনা) বাগ- 
দৃষ্টিতে সপ্তাবয়ব সামের উপাসনা) আদিত্যদৃষ্টিতে সপ্তাবয়ব 
সামের উপাসনা_(১*) অতিমৃত্যু সপ্তাবয়ব সামের উপাসনা (১১) 
প্রাণে প্রতিষ্ঠিত গান্ত্র সামের উপাসনা_-১২) অথগ্থিতে প্রতিষ্ঠিত 
রথস্তর সামের উপাসনা-(১৩) মিথুনে প্রতিষ্ঠিত বামদেব্য সামের 
উপাসনা_€১৪) আঘিত্যে প্রতিষ্ঠিত বৃহৎ সামের উপাসনা_(১৫) 
পজন্যে প্রতিষ্ঠিত বৈরূপ সামের উপাসনা-_(১৬) খতুতে প্রতিষ্ঠিত 


0 


বৈরাজ সামের উপাসনা--(১৭) লোকসমূহে প্রতিষ্ঠিত শক্করীসামের 
উপাসনা-_(১৮) পশুবর্গে প্রতিষ্ঠিত রেবতীসামের উপাসনা_(১৯) 
অঙ্গসমুদয়ে প্রতিষ্ঠিত যজ্ঞাযজ্ঞীয় সামের উপাসনা-_(২০) দেববুন্দে 
প্রতিষ্ঠিত রাজনসামের উপাসনাঁ_(২১) সর্বপদার্থে প্রতিষ্ঠিত সাম- 
সমুদয়ের উপাসনা--(২২) উদ্গাতার জন্য গানবিশেষার্দি সম্পদের 
উপদেশ__(২৩) অকর্মাঙ্গভূত ওঞ্কারের স্ততি-_(২৪) ঘজমানের 
লোকলাত। 
তৃতীয়াধ্যায় ১৩৯-১৯৮ 
(১) স্থর্যৌপাসনা, ts) সর্যোপাসনা, দক্ষিণ মধুনাড়ী-- 
(৩) স্থর্যোপাসনা, পশ্চিম মধুনাড়ী-_(৪) স্থ্ধোপাসন!, উত্তর 
মধুনাড়ী-_(৫) স্থধোপাসনা, উৰ্ধ মধুনাড়ী-_(৬) মধূভোজী বস্থগণ 
ধ্যেয(৭) মধুভোজী রুদ্রগণ ধ্যেয_(৮) মধুভোজী আদিত্যগণ 
ধ্যের__(৯)__মধুভোজী মরুদ্‌গণ ধ্যেয্-_€১০) মধুভোজী সাধ্যগণ ধ্যেয় 
(১১) মধৃবিগ্ার ফল--(১২)- গায় ক্র্পাধিক ব্রহ্ষের উপাসনা-- 
(১৩) দ্বারপাঁলোপাসনা_ (১৪) শাণ্ডিল্য বিদ্যা_(১৫) কোশবিজ্ঞান__ 
(১৬) পুরুষষন্ত--(১৭) পুরুষষজ্ঞের অবশিষ্টাংশ__(১৮) মন ও আকাশে 
ব্ৰহ্ষদৃষ্টি_(১৯) আদিত্য ব্হ্মৃষ্টি | 
১৯৯7২ ৪৮ 


(১) জানক্রতি ও রৈকের উপাখ্যান_২) জালা ESE 2 
(৩) রৈক-জানক্ৰুতি-সংবাদ, সম্বর্গবিদ্যাঁ-(৪8) সত্যকাম জাবালের 
উপাখ্যান-_(৫) সত্যকামের প্রতি খষভের উপদেশ-_(৬৩) সত্যকামের 
প্রতি অগ্নির উপদেশ--() সত্যকামের প্রতি হংসের উপদেশ 
(৮) সত্যকামের প্রতি মদ্গুর উপদেশ-_(৯) সত্যকামের প্রতি গুরুর 
উপদেশ--(১০) উপকোসলের উপাখ্যান, আত্মবিগ্া-(১১) উপ- 
কোসলোপাখ্যান, গাহপত্যাগ্রিবিদ্যা__-(১২ ) উপকোসলোপাখ্যান, 


টি 


দক্ষিণাগ্নিবিদ্যা-__(১৩) উপকোসলোপাখ্যান, আহবনীয়াগ্সিবিগ্ভা_ 
(১৪) উপকোসলোপাখ্যান, গুরুশিষ্য-সংবাদ-_(১৫) উপকোসলো- 
পাখ্যান, অক্ষিপুরুষের উপাসন!-_(১৬) ব্রহ্মার মৌনবিধাঁন__(১৭) 
মৌনভঙ্গে প্রায়শ্চিত্ত । 
পঞ্চমাধ্যায় ৮ ২৪৯-৩০৩ 
(১) শ্রেষ্ঠত্বাদিযুক্ত প্রাণের 48 প্রাণোপাসনার অঙ্গ, অয়- 
বাস-দৃষ্টি--(৩) শ্বেতকেতৃ-প্রবাহণ-সংবাদ__-€৪) পঞ্চাগ্মিবিগ্যা, শ্রদ্ধা- 
হুতি-_-€৫) পঞ্চাগ্মিবিদ্যা, সোমাহুতি--(৬) পঞ্চাগ্সিবিগ্ভা, বৰ্ধাহুতি_ 
(৭) পঞ্চাপগ্রিবিদ্যা, অন্নাহতি-_(৮) পঞ্চাগ্রিবিদ্যা, শুক্রাহুতি_(৯) 
পঞ্চাগ্নিবিদ্য, জন্মমৃত্যু_(১০) পঞ্চাগ্নিবিদ্যা, গতি_(১১) অশ্বপতি ও 
ছয় ব্রাহ্মণ, বৈশ্বানর আত্মী_(১২) বৈশ্বানর আত্মার মস্তক, 
স্ুতেজস্তগুণ-বিশিষ্ট দ্যুলোক-_(১৩) বৈশ্বানর আত্মার চক্ষু, বিশ্বরূপত্ব- 
গুণ-বিশিষ্ট আদিত্য-_(১৪) বৈশ্বানর আত্মার প্রাণ, পৃথগ বত্মত্ব-গুণ- 
বিশিষ্ট বায়ু_(১৫) বৈশ্বানর আত্মার স্বন্ধ, বহুলত্ব-গুণ-বিশিষ্ট 
আকাশ-__(১৬) বৈশ্বানর আত্মার বস্তি, রযিত্ব-গুণ-বিশিষ্ট জল 
(১৭) বৈশ্বানর আত্মার পদ, প্রতিষ্ঠাত্ব-গুণ-বিশিষ্ট পৃথিবী-_-(১৮) 
সর্বাননপ্রাপ্তি ও প্রাণাগিহোত্র_€১৯) প্রাণাগ্সিহোত্রে “প্রাণায় স্বাহ” 
(২৭) প্রাণািহোত্রে “ব্যানায় স্বাহা”-(২১) প্রাণাগ্রিহোত্রে 
“অপানায় স্বাহা*__(২২) প্রাণাগ্সিহোত্রে “সমানায় স্বাহা”__(২৩) 
প্রাণাগ্রিহোত্রে “উদ্বানায় স্বাহা”__€২৪) প্রাণাগ্রিহোত্রের ফল। 
৩০৪-৩৪৫ 
(১) শ্বেতকেতু ও ররর একজ্ঞানে সর্বজ্ঞান_(২) ব্রহ্ম জগৎ- 
কারণ-(৩) ত্রিবুখকরণ_(৪) ত্রিবুত্কৃত স্থুভূত-_(৫) শরীরে 
ত্রিবৃংকরণ, অন্তঃকরণার্দি ভৌতিক-(৬) কারণের একাংশে 
কাধোৎপন্তি_-(৭) অন্তঃকরণের অন্নময়ত্বে প্রমাণ_(৮) ব্রহ্ম সকলের 


অধিষ্ঠান_-(৯) সুষুপ্তিতে ব্যক্তিত্বের অভাব-_(১০) স্ুযুপ্তিতে বিশেষ 
জ্ঞানের অভাব-_(১১) জীব অবিনাশী--(১২) স্বন্ম হইতে সুলের 
উৎপত্তি--€১৩) বিদ্যমান বস্তুর অপ্রত্যক্ষতা (১৪) ব্রহ্মজ্ঞানের উপায় 
_-(১৫) জ্ঞানীর দেহত্যাগ ও সৎ সম্পত্তির ক্রম__ (১৬) ব্রহ্গজ্ঞের 
অপুনরাবৃত্তি । 

সপ্তমাধ্যায় মিঃ হও ৩৪৬৩৩৮০ 
(১) নারদ-সনতকুমার-সংবাদ, নামব্রহ্ম__(২) বাগ্‌ত্রহ্ম_(৩) মনোত্রক্ম 
_€৪) সঙ্ষলনব্র্ব_(৫) চিত্তবন্ধ (৬) ধ্যানব্রহ্ম-__(৭) বিজ্ঞানব্রহ্ম _ 
(৮) বলব্ৰহ্ম_(৯) অন্নত্ৰহ্ম_(১০) জলত্ৰহ্ম_(১১) তেজোত্ৰহ্ম- 
(১২) আকাশব্ৰহ্ম_(১৩) স্থতিব্ৰহ্ম--(১৪) আশাত ্ৰহ্ম_(১৫) 
প্রাণত্রহ্ম ও গৌণ অতিবাদী-_(১৬)--মুখ্য অতিবাদী-_(১৭) সত্য 
বিজ্ঞানসাপেক্ষ_(১৮) বিজ্ঞান মননসাপেক্ষ__(১৯) মনন শ্রদ্ধা- 
সাপেক্ষ_-(২০) শ্রদ্ধা নিষ্ঠাসাপেক্ষ_(২১) নিষ্ঠা একাগ্রতাসাপেক্ষ 
(২২) একাগ্রতা সুখসাপেক্ষ__(২৩) তূমাই স্ুখ_-(২৪) ভূমার 

লক্ষণ__(২৫) তৃমার উপদেশ-_ (২৬) রর 

অষ্টমাধ্যায় --*1 : ৩৯০-৪৪১ 
(১) দহরাকাশ_(২) ব্রহ্মজ্ঞ 8 সম্প্রসারদ আত্মা 
ও সত্যব্রহ্ব_-(৪) ব্ৰহ্মসেতু-_(৫)  ব্রহ্ষচর্য-_(৬) নাড়ীসমূহ__ 
(৭) ইন্ত্রবিরোচন-প্রজ্জাপতি-সংবাদ, অক্ষিপুরুষ_(৮) আস্মুরী 
উপনিষং--(৯) ছায়াদেহ নশ্বর--(১০) স্বপ্রাা-(১১) ন্ুযুপ্তাত্মা 
_-(১২) আত্মা অশরীর-_(১৩) শ্যাম ও শবল-_(১৪) ব্রন্মোপাসন 
-_-(১৫) বিদ্যাসম্প্ৰদায় । 

নির্ঘণ্ট *** ৪৪২-__৪৪৮ 

সান্কেতিক শব্দের সূচী. ... রি 


তুমিক। 


শ্রীতগবানের কৃপায় আমর! উপনিষৎ ্রস্থাবলীর দ্বিতীয় ভাগ পাঠকদের 
সন্মুখে উপস্থিত করিলাম; ইহাতে সামবেদীয় ছান্দোগ্যোপনিষৎখানি 
স্থান পাইয়াছে। বর্তমান ভাগে প্রথম ভাগের রচনাপ্রণালীই অবলম্থিত 
হইয়াছে ; এবং অন্বয়ার্থ, অনুবাদ, টীকা! প্রভৃতিতে পৃঁজ্যপাঁদ শঙ্করাচার্ধের 
ভাষ্য ও আনন্দগিরির টাক অনুসৃত হইয়াছে । শ্রীমৎ স্বামী জগদানন্ৰ 
প্রথম ভাগের ন্যায় এই ভাগও আগ্যোপাস্ত দেখিয়! দিয়াছেন, এবং 
ভূমিকা রচনায় শ্রীমৎ স্বামী ওষ্কারানন্দ বিশেষ সাহায্য করিয়াছেন। 
উপনিষৎ সম্বন্ধে মূল বক্তব্যগুলি আমরা প্রথম ভাগের ভূমিকাতেই 
নিবদ্ধ করিয়াছি ; স্বতরাং উহার পুনরুল্লেখ অনাবশ্যক | পরস্ত সেখানে 
টির উপাসনার বিষয় অতি সংক্ষেপে উল্লিখিত হইয়াছে । অথচ 
জিত এই উপাসনা ছান্দোগ্যোপনিষদের একটি বিশেষ বর্ণনীয় 
হি বিষয় ; উহার আটটি অধ্যায়ের মধ্যে প্রথম পাঁচ অধ্যায় 
এবং পরেরও অনেক অংশ এই বিষয়ে ব্যাপৃত। সাধারণ 
পাঠক এই উপাসনাগুলির মর্মোদঘাটনে অসমর্থ হওয়ায় এবং আধ্যাত্মিক- 
তত্ব-পূর্ণ উপনিষদে উহাদের বহুল উপদেশের কোন যুক্তিসঙ্গত উদ্দেশ্য 
আবিষ্কার করিতে না পারায় এইগুলির প্রতি সমুচিত আদর প্রকাশ 
করেন না। প্রসঙ্গক্রমে আমরা বলিতে "খাবি যে, এই উপাসনাগুলি 
ব্রন্মসূত্র ও বহু প্রকরণগ্রন্থে সবিশেষ আলোচিত | হইয়াছে। এইগুলির 
সহিত পরিচয় না হইলে বেদাস্তশান্ত্র সম্পূর্ণ আয়ত্ত কর! স্ববকঠিন। 
এতদ্বাতীত ইহাও বলা যাইতে পারে যে, যাহার! প্রাচীন ভারতীয় 
কৃষ্টির সহিত পরিচিত হইতে চাহেন, তাহাদের পক্ষেও এই উপাসনাগুলি 
অপরিহার্ধ। কিন্তু অধ্যাত্মক্ষেত্রে এই জাতীয় যুক্তি একান্তই অসার বলিয়া 
মনে হইবে) এবং কেবল ইহাই প্রতিপাদনের জন্য এই ভূমিকা-রচনায় 


উপনিষণৎ গ্রন্থাবলী 


প্রবৃত্ত হইলে আমরা হাস্যাম্পদ হইব। বস্তুতঃ উপাসনার মর্মাননভব 
করিতে হইলে আমাদের দৃষ্টিভঙ্গী অন্যর্ূপ হওয়া আবশ্যক ; ইহার জন্য 
অধ্যাত্মদৃষ্টি লইয়া অধ্যাত্মক্ষেত্রেই প্রবেশ করিতে হইবে | 
আমরা প্রথমে উপাসনা কথাটির অর্থ বুঝিতে চেষ্টা করিব। 
বেদাস্তসার-রচয়িতা লিখিয়াছেন £ “সগুণ-ব্রহ্ম-বিষয়ক মানস বাপাররূপ 
শাণ্ডিলাবি্যা (ছাঃ ৩1১৪।১-২ ; বৃঃ &1৬।১) প্রতিই উপাসনা 1” উপাসনার 
বাতা এই লক্ষণটি হইতে আমরা বুঝিতে পারি যে, ইহা একটি 
অর্থ যানসন্ক্রিয়া, বাহ্াক্রিয়া নহে; অথচ জ্ঞান হইতেও ইহা! 
পৃথকৃ, কেন না জ্ঞান ক্রিয়াত্বক নহে। কিন্তু এই লক্ষণে 
মানসক্রিয়ার স্বরূপটি প্রকটিত হয় নাই। অধিকন্ত ইহার একটি প্রধান 
ক্রটি এই যে, ব্ৰহ্ম ভিন্ন অপরবিষয়ক উপাসন। ইহার অন্তর্ভুক্ত হয় নাই। 
পঞ্চদশীকার উপাসনা ও জ্ঞানের পার্থক্য-প্রদর্শনচ্ছলে ( ৯।৭৪-৮২ ) 
উপাসনার এইরূপ অর্থ করিয়াছেন £ “জ্ঞান বস্ততন্ব ; কিন্তু উপাসনা 
কর্তৃতন্ত্র (অর্থাৎ উহ! করা, না করা ইত্যাদি কর্তার ইচ্ছাসাপেক্ষ )। 
আপ্ত অর্থাৎ গুরুর নিকট হইতে লব্ধ উপাস্যতত্বটিতে নিধিচারে বিশ্বাস 
স্থাপন করিয়া এ তত্বটিকে এতার্শ চিত্তবৃতিসমূহের দ্বার! চিন্তা করিতে 
হয় যে, এ বৃত্তিপ্রবাহ বিজাতীয় প্রত্যয়ের দ্বারা খণ্ডিত হয় না । বিরোধি- 
প্রতায় ত্যাগ করিয়া নিরস্তর উপাস্যের চিন্তা করিলে এতাদ্বশ উৎকৃষ্ট 
স্কার জন্মিয়া থাকে যে, স্বপ্নাদিতেও এও ভাবনা চলিতে থাকে ।” এই 
বর্ণনা হইতে আমরা উপাসনার কয়েকটি বিশেষ পরিচয় লাভ করি। 
উপাসনাতে তিনটি বিষয় আবশ্যক-_উপাসক, উপাস্যবিষয় ও প্রতায়াবৃত্তি 
বানিরস্তর ভাবনা । উপাস্য ও উপাসকে ভেদবোধ না থাকিলে উপাসনা 
হয় না। দ্বিতীয়তঃ উপাসনার মুলে রহিয়াছে বিশ্বাস, সেখানে বিচারের 
বিশেষ স্থান নাই | আরও দ্রষ্টব্য এই যে, এই উপাস্তত্ব শান্ত্রাদি হইতে 
ও গুরুমুখে অবগন্তব্য। স্বকপোলকল্পিত চিন্তাকে উপাসনা বলে না। 


ছান্দোগ্যোপনিষৎ ৩ 


উপাসনার এই সমগ্র তত্বটী আচার্ষের ছান্দোগ্য-ভাষ্য-ভূমিকার 
নিয়োক্ত বাক্যে হ্বম্পষ্ট হইয়াছে £ “উপাসনা হইতেছে-_শান্ত্ান্বমোদিত 
কোন একটি আলম্বন বা ধ্যানের বিষয় অবলম্বনপূর্বক তাহাতে এরূপভাবে 
চিত্তরত্তির প্রবাহ উৎপাদন করিতে হইবে যে, তাহার ভিতর আর 
ভিন্নবিষয়ক প্রত্যয় ( অর্থাৎ জ্ঞান) উদ্দিত হইয়া ব্যবধান জন্মাইতে ন! 
পারে ।”৯ বলা বাহুল্য, এই উপাস্য সগুণ ব্রহ্ম বা অপর যে কোনও 
শান্ত্রবিহিত দেবতাদি হইতে পারেন । 

১। বুঃ ভাষ্য ১/৩1৯এ এই লক্ষণ আছে £ “উপাসন। হইতেছে--বেদের উপাস্তবিষয়ক 
অর্থবাদাংশে দেবতাদির স্বরূপ যে ভাবে জ্ঞাপিত হইয়াছে, সেই ভাবে মনের দ্বারা উহাকে 
গ্রহণ করিয়। এবং লৌকিক জ্ঞান তিরোহিত করিয়া ততক্ষণ এ বিষয়ে চিন্তা করিতে হইবে 
যতক্ষণ লৌকিক ( দেহাদি ) বিষয়ে আত্মাভিমানের ন্যায় সেই দেবতাদির স্বরূপে আত্মাভি- 
মান জাত না হয়।” 

পঞ্চদশীকার নিও্ডণের উপাসনাও স্বীকার করেন,-“যৎ সাংখ্যেঃ প্রাপ্যতে স্থানং তদ্‌ 
যোগৈরপি গম্যতে__-এই গীতাবচন (৫1৫) হইতে জান! যায় যে, মননার্দি-সহকৃত সাংখ্য, 
অর্থাৎ শ্রবণনামধেয় বেদীস্তবিচার যেমন ক্রক্ষপ্রাপ্তির একটি উপায়, তেমনি যোগনা মধেয় 
নিগুণত্রন্মোপাননাও একটি উপায় । নিগুণের উপাসনা অসিদ্ধ,উহা বল! যাইতে পারে ন|। 
প্রশ্নোপনিষদে আছে, ‘যিনি ব্রিমাত্র ওষ্কারে পরম পুরুষের ধ্যান করেন’ (৫1৫) $__এখানে 
নিগুণেরই উপাসন। বিহিত হইয়াছে ৷ সূত্রকার বেদব্যাসও 'আনন্দাদি মুখ্যব্রক্গের'_এই 
সুত্রে (ব্রঃ ৩৩1১১) উপাস্তের জ্ঞান, আনন্দ প্রভৃতি ভাবরপ গুণের, এবং “অক্ষর 
পরব্রন্ধ ; তিনি বিশেষবজিত--এই তত্ব শ্রুতির নানা স্থানে উপদিষ্ট_-এই সুত্রে (৩৩1৩৩) 
উপাস্তের অস্থূলত্বাদি অভাবরূপ গুণবর্গের একত্র সমাবেশ করিয়া নিগ্ডণের উপাসনা করিতে 
হইবে বলিয়াছেন । এইরূপ বলিতে পার না যে, যেখানে আনন্দত্বাদি গুণের সমুচ্চয় 
কীতিত হইয়াছে, সেখানে নিওণ উপান্ত নহেন ; কারণ 'আনন্দাদিও অস্থুলত্বাদি গুণের দ্বার! 
উপলক্ষিত অথতুৈকরস ব্ৰহ্মই আমি'--এবম্প্রকারে নিগু পত্বকে ব্যাহত ন! করিয়াও উপাসনা 
সম্ভবপর । এইরূপ উপাসনা! করিলে ক্রমে উপাস্ত নিগুপ ব্রন্দের সাক্ষাৎকারলাভ হয়” 


( সিদ্ধান্তলেশসংগ্রহ, ৩1৮ )। পঞ্চদশী, ধ্যানদীপ দ্রঃ। এই মত কিন্তু সর্ববাদিসমাদৃত 
নহে। | 


8 উপনিষৎ গ্রন্থাবলী 


আচার্ধ জ্ঞান ও উপাসনার পার্থক্য এইরূপে প্রদর্শন করিয়াছেন £ “যাহ! 
বস্তুর স্বরূপকে অপেক্ষা না করিয়াই বিহিত হয়, এবং যাহ! পুরুষের 
চিত্তবৃত্তির অধীন, তাহাই কর্ম; যথা-__'যে দেবতার 
উদ্দেশে হবিঃ গৃহীত হইবে, হোত! সেই দেবতার ধ্যান 
করিবেন» কিংবা “মনের দ্বার! সন্ধ্যার ধ্যান করিবেন, _- 
ইতাদি স্থলে । ধ্যান অর্থাৎ চিন্তা ; উহা (জ্ঞানের ন্যায় ) মানস হইলেও 
পুরুষ হচ্ছানুসারে উহা করিতে, না করিতে, বা অন্যরূপ করিতে পারে; 
কারণ উহা পুরুষের ইচ্ছাধীন । জ্ঞান কিন্তু প্রযাণসাপেক্ষ। প্রমাণ আবার 
বস্তুর স্বরূপ অবলম্বনে প্রবৃত্ত হয়। স্ৃতরাং জ্ঞানকে করা বা না করা, বা 
অন্যথা করা চলে না। উহ্‌! কেবল বস্তুসাপেক্ষ, পরস্তু বিধির অধীন নহে 
বা পুরুষের অধীন নহে। স্বৃতরাং জ্ঞানপদার্থ মানস হইলেও ক্রিয়ার সহিত 
তাহার মহা বিলক্ষণতা আছে। যথা-__‘হে গৌতম, পুরুষই অগ্নি” ‘হে 
গৌতম, যোষিংই অগ্নি’ (ছাঃ ৫৷৭৷১, ৫৷৮৷১ ),_ ইত্যাদি স্থলে পুরুষ ও 
যোষিতে যে মানসিক অগ্নিবুদ্ধি কর! হয়, উহ! কেবল বিধিসম্ভৃত বলিয়া 
ক্রিয়াই বটে এবং পুরুষাধীনও বটে । কিন্ত প্রসিদ্ধ অগ্নিতে যে অগ্নিবুদ্ধি 
হয়, উহ! বিধি বা পুরুষের ইচ্ছাধীন নহে । তবে কি? উহা প্রত্যক্ষের 
বিষয়ীভূত অগ্নিবস্তরই দ্বারা নিয়মিত জ্ঞানমাত্র ; উহ! ক্রিয়া নহে | সর্ব- 
প্রকার প্রমাণের বিষয়ীভূত বস্তু সম্বন্ধেই এইক্ূপ বুঝিতে হইবে । এইরূপ 
স্থনিশ্চিত হওয়ায় স্থির হইল যে, যথাভূত-ব্রন্ষাত্্ব-বিষয়ক জ্ঞানও বিধি 
দ্বারা নিয়মিত নহে” (ব্রঃ-ভাষ্য ১১1৪)। ক্রিয়াত্বক উপাসনা চিতশু দ্ধিক্রেমে 
পরম্পরায় জ্ঞানের সহায়ক হইলেও উহা! প্রমাণজনিত জ্ঞানের কারণ 
হইতে পারে না; স্বৃতরাং মুক্তির প্রতিও সাক্ষাৎ কারণ হইতে পারে না। 

এখন আমরা নিদ্িধ্যাসনের সহিত উপাসনার সম্বন্ধ বুঝিয়া লইতে 
চেষ্টিত হইব । আচার্য লিখিয়াছেন, “কর্মেরই ন্যায় উপাঁসনারও ফল দৃষ্ট এবং 
অদৃষ্ট বলিয়া উল্লিখিত হয়। কতকগুলি উপাসনার ফল, জ্ঞানোৎপত্তিক্রমে 


জ্ঞান ও 
উপাসনা 


ছান্দৌোগ্যোপনিষৎ ৫ 


ক্রেমমুক্তি” (ক্রঃ-ভাঙ্ত ৩।৩।১)। কোন্‌ উপাসনার কি ফল, তাহা 
মরার উপাসনাবিধির সঙ্গে সঙ্গেই উল্লিখিত রহিয়াছে । উহাদের 
নিদিধাসন সাধারণ ফল চিত্তের একাগ্রতা-উৎপার্দন 1৯ উপাসনার মধ্যে 
একটা স্তরভেদ আছে। যে উপাসনা যত উচ্চন্তরেরঃ অর্থাৎ 
যাহাতে সকামভাব অল্পতর এবং যাহা ব্রন্মের অধিকতর নিকটবর্তী, উহ! 
ততই অধিক একাগ্রতাসম্পাদক | একাগ্রতাই পরিপক্ক হইয়া সমাধিতে 
পরিণত হয়, এবং সমাধিবলে ব্রন্মসাক্ষাৎকাঁর হয়। এইজন্যই আচার্য 
লিখিয়াছেন যে, যে কোনও প্রকার সগপ-ব্রন্মোপাসনার ফলেই তাহার 
সাক্ষাৎকারলাভ হয় ।২ বেদান্ত-পরিভাষায়ও উল্লিখিত হইয়াছে, “সগুণো- 
পাসনাও চিত্তের একাগ্রতারূপ দ্বার অবলম্বনে নিবিশেষ ব্রহ্ম-সাক্ষাৎকারের 
সহায়ক হয়।» এই “চিত্তের একাগ্রতা”্অর্থে 'টাকাকার নিদিধ্যাসন ধরিয়া-' 
ছেন। “চিত্ত অনাদি কুসংস্কারের দ্বারা বিষয়ে আকৃষ্ট হয়; উহাকে বিষয় 
হইতে আকর্ষণ করিয়া আত্মবিষয়ক স্থৈর্ধের অনুকূল করা-রূপ মানসব্যাপারই 
নিদিধাসন 1৩ উপাসন! ও নিদিধ্যাসনের পার্থক্য এই-_নিদিধাঁসন ফল, 
উপাসনা তাহার অন্যতম উপায় 98 নিদিধ্যাসনের পূর্বে মননরূপ বিচার 
আবশ্যক, উপাসনায় তাদৃশ বিচারের অপেক্ষা নাই, অপেক্ষা আছে শুধু গুরু 
ও শাস্তুবাক্যে শ্রদ্ধার; নিদিধ্যাসন ব্রন্মজ্ঞানের সাক্ষাৎ উপায়, কিন্তু উপাসনা 
গৌণ উপায়। যুক্তির সাক্ষাৎ কারণ শ্রবণজনিত অখণ্ডাকারা চিত্তবৃতি ; 
হৃতরাং উপাসনাসহায়ে মুক্তিলাভে কথঞ্চিৎ বিলম্বের সম্ভাবনা আছে। 


১1 অতএব শনৈশ্চিত্তং প্রসক্তমসতাং পথি । 
ভক্তিযোগেন তীব্রেণ বিরক্ত্যা চ নয়েদ্বশম্‌ ॥ ভাগবত ৩৷২৭।৫ 
তীব্রেণ ভক্তিযোগেন মনো মধ্যপিতং স্থিরম্‌ ॥ ভাগবত ৩1২৫1৪৪ 
২। ব্রঃ ভাষা ৩।৩।৫৯ 
৩) বেদান্তপরিভাষা 
৪। “ইঈশ্বরপ্রণিধানাদ্বা"_ যোগন্ুত্র 


৬ উপনিষণৎ গ্রন্থাবলী 


তথাপি উপাসনা সহজসাধা, জ্ঞানমার্গ স্বকঠিন 1১ এইজন্য বহু সাধক 
উপাসনামার্গই অবলম্বন করেন | এখানে ইহাও দ্রষ্টব্য যে, উপাসনার ফল 
চিনা দীর্ঘকাললভা হইলেও উপাসনা কখনও ব্যর্থ হয় না । কারণ 
উপাননার  শ্রীভগবান্‌ গীতায় বলিয়াছেন, “কল্যাণকারী কখনও দুর্গতি 
অধিকারী প্রাপ্ত হয় না। এই ধর্মের স্বল্লানুষ্টানও মহস্তয় বিদ্ূরিত করে” 
(২1৪০, ৬1৪০)। ছান্দোগ্যেও বলা হইয়াছে, “মানুষ 
সঙ্কল্পময় ; সে এই জীবনে যেরূপ সঙ্কল্পবিশিষ্ট হয়, এই লোক হইতে গমন 
করিয়াও সেইরূপই হয়” (ছাঃ ৩।১৪।৯ ; গীতা ৮।৬)। স্বতরাং জ্ঞানমার্গের 
তুলনায় উপাসনামার্গ নিয়স্তরের হইলেও উহা হেয় নহে | বরং বিশেষ 
বিশেষ অধিকারীর পক্ষে উহা অধিক ফলপ্রদ | অনধিকারী জ্ঞানযার্গে 
অগ্রসর হইতে পারেন না। কিন্তু উপাসনামার্গে উচ্চাবচ সকল প্রকার 
অধিকারীরই স্থান আছে। বিশেষতঃ উপাসনাদি-সহায়ে পবিত্র ও সম্পূর্ণ 
নিষ্কাম হইয়া বিষয়তোগ পরিত্যাগ না করিলে জ্ঞানমার্গে অধিকার জন্মে 
না| জ্ঞানমার্গে চিতশুদ্ধি এবং বৃদ্ধির প্রাখর্ধও আবশ্যক বিচার সহকারে 
গুরুবাকা ধারণা করিতে হইলে পূর্বে অন্যান্য সাধনসহায়ে অন্তঃকরণকে 
প্রস্তুত করা আবশ্যক । 
উপনিষদে যে সকল উপাসন! বিহিত হইয়াছে, সেগুলিকে আচার্ধ 
উর শঙ্কর তিন ভাগে বিভক্ত করিয়াছেন । কতকগুলি উপাসন। 
প্রকারভেদ কর্মাঙ্গসন্বন্ধী ও কর্মসমৃদ্ধিকারক, অর্থাৎ কর্নফলগত অতিশয় 
বা শ্রেষ্টতার সম্পাদক । কতকগুলি অভ্যাদয়সাধন, অর্থাৎ 
স্ব্গাদি-ফলপ্রদ। অপরগুলি সগপ-ব্রন্মবিষয়ক ও ক্রমমুক্তিপ্রদ। 
অন্য দৃষ্টিতে উপাসনার ছুই ভাগ_ ব্রন্ষোপাসন]1 ও প্রতীকোপাসনা । 
এঁতরেয় আরণ্যকের ভাস্তে শ্রীমৎ সায়ণাচার্ধ লিখিয়াছেন £ “উক্ত উপাসনা 


১। ন যুজ্যমানয়! ভক্ত্যা ভগবতাখিলাস্মনি ৷ 
সদৃশোহস্তি শিবঃ পন্থা যোগিনাং ব্রহ্মসিদ্ধয়ে॥ ভাগবত ৩1২৫।১৯ ; গীতা ১২৫ 


ছান্দোগ্যোপনিষৎ ৭ 


দ্বিবিধ_ব্রদ্ষোপাসন1 ও প্রতীকোপাসনা | ব্রহ্মকেই যখন»গুণবিশিষ্টরূপে 
চিন্তা করা হয়, তখন উহাই ব্রন্দোপাসনা। কিন্তু চিত্ত 
প্রবল লৌকিক পদার্থের সংস্কারযুক্ত হওয়ায় উহা] 
পরিত্যাগ করিয়। ব্রন্গে প্রবেশ করিতে ন! পারিলে যখন 
্হ্ষিতে লৌকিক বস্তুর চিন্তা কর] হয়ঃ তখন উহা প্রতীকোপাসনা | 
উক্ত প্রতীক দুই প্রকার-_যজ্ঞের বহিভূ “ত এবং যজ্ঞাঙ্গ ।”৯ এইরূপে বুঝিতে 
পারা যায় যে প্রতীক অর্থে দ্বারীভূত আলম্বন, অর্থাৎ নাম, বাকা (ছাঃ 
৭১১৫ ), অঙ্গ, অবয়ব, বা আকৃতি প্রভৃতি-_যাহা ব্ৰহ্ম হইতে ব্যতিরিক্ত 
কোনও মায়িক পদার্থ । এইরূপে প্রণব পরমাস্ত্রার প্রতীক ( কঃ ১৷২।১৭ ) 
বা শালগ্রাম বিষ্ণুর প্রতীক হইতে পারে। সংক্ষেপে বলিতে গেলে, অনাস্ব 
বস্তুকে দেবতাবুদ্ধিতে ব! ব্রহ্ষবুদ্ধিতে যে উপাসনা কর! হয়, তাহাই 
প্রতীকোপাসন1 । প্রতীকে সাক্ষাৎ ব্রন্মধান হইতে পারে না; কারণ 
সেখানে প্রতীকের প্রাধান্য থাকে ৷ (ব্রঃ ভাষ্য ৪৩1১৫)। 

কর্মের অঙ্গ ভূত, উদৃগীথ, সাম প্রভৃতি অবলম্বনে যে প্রতীকোপাসনা, 
তাহা যজ্ঞাঙ্গাঙ্মিত উপাসনা | এই জাতীয় উপাসনা ছান্দোগ্যের প্রথমাধ্যা- 
যজ্ঞাঙ্গ ও যজ্ঞবহি- য়ের প্রারস্ত হইতে দ্বিতীয়াধ্যায়ের দ্বাবিংশ খণ্ড পর্যন্ত 
ভূঁতিপ্রতীক। রহিয়াছে । বৃহদারণ্যকের প্রারভেও ইহা আছে। যজ্ঞ- 
বহিভূতি প্রতীকোপাসনায় যজ্ঞাঙ্গ ভিন্ন শাস্ত্রীয় প্রতীক গৃহীত হয়। এ 
সকল প্রতীক বৈদিক, পৌরাণিক বা তান্ত্রিক হইতে পারে । যথ|১ বৈদিক 
ওক্কার (ছাঃ ২।২৩।২), পৌরাণিক প্রতিমা বা তান্ত্রিক যন্ত্র ইত্যাদি | 

১। “তচ্চোঁপাসনং দ্বিবিধং ব্ৰহ্মোপাসনং প্রত্তীকোপাসনঞ্চেতি। ব্রহ্গণ এব গুণ- 
বিশিষ্টত্বেন চিন্তনং ব্রন্ষমোপাসনম্‌ । প্রবললৌকিকপদার্থবাসনোপেতন্ত তৎপরিত্যাগেন ব্রহ্মণি 
চিত্তস্তাপ্রবেশাদ ব্রহ্মভাবনয়! লৌকিকবন্তচিন্তনং প্রতীকোপাসনম্‌। তচ্চ প্রতীকং দ্বিবিধং 
যজ্ঞাদ্বহিভূতিং যজ্ঞাঙ্গঞ্চেতি । তত্র মহাত্রতান্তবহুবিধযজ্ঞবাসনাবসিতন্ত যজ্ঞাঙ্গে সহসা 


চিত্বং প্রবিশতীতি মত্বা উক্থম্‌ উক্থম্‌ ইত্যাদিন। অঙ্গবিবদ্ধোপাঁসনমুচ্যতে ৷” এতরেয়- 
আরণাকভাষ্ু ১।২ 


ব্ৰহ্মোপাসনা ও 
প্রতীকোপাসন। 


৮ উপনিষৎ গ্রন্থাবলী 


প্রতীকোপাসনা দুই ভাগে বিভক্ত_-সম্পর্দ ও অধ্যাস। ভাষ্যভাব- 
প্রকাশিকায় চিৎ্স্বখাচার্ধ লিখিয়াছেন £ “নিকৃষ্ট বস্তুকে আলস্বনরূপে গ্রহণ 
দ্বিবিধ প্রতীকো- করিয়া যখন কোনও সাদৃশ্যবশতঃ তাহাতে উৎকৃষ্ট 
পাসনা_সম্পদ্ও  বন্তর দৃষ্টি আরোপিত হয়, তখন উহ! সম্পদ্‌ ; যেমন 
অধ্যাস মনে অনন্তত্বপ সাদৃশ্য থাকায় তাহাতে বিশ্বদেবত্ব 
দর্শন | অধ্যাসে কিন্তু আলম্বনেরই (প্রাধান্য )”1৯ ভামতীকারও 
লিখিয়াছেন £ “অনস্ত মনোবৃত্তির সহিত অনন্ত বিশ্বদেবগণের সাম্য আছে ; 
স্বৃতরাং বিশ্বদেবগণকে মনে আরোপিত করিয়া এবং মনোর্ূপ আলম্বনটিকে 
অবিদ্যমানপ্রায় করিয়া সম্পাগ্যমান (আরোপণীয় ) বিশ্বদেবগণেরই যে 
প্রাধান্মতঃ অনুচিন্তা কর! হয়, তদ্বারা অনন্তলোকপ্রাপ্তি হয়। কিন্তু 
অধ্যাসে আলম্বনকেই প্রধানরূপে গ্রহণ করিয়া আরোপিত ততপ্তাবের 
অনুচিস্তা করা হয় । যেমন, ‘মনকে ব্রন্গরূপে উপাসনা করিবে" (ছাঃ, 
৩1১৮।১), বা ‘আদিত্য ব্রহ্ম__ইহাই উপদেশ’ (ছাঃ ৩1১৯১ + ত্র 
১১1৪ )1” শালগ্রামে বিষ্ণুর পূজা অধ্যাস বা প্রতীকোপাসনার দৃষ্টান্ত ; 
প্রতিমায় পৃজ! সম্পহ্পাসনার দৃষ্টান্ত ।২ 

সম্পুপাসনার একটি দৃষ্টান্ত বৃহদারণাক হইতে গৃহীত হইতে পারে । 
রাজারাই অশ্বমেধের অধিকারী । কিন্ত অনধিকারী ব্রাহ্মণাদি কেহ যদি 
অল্পফলবিশিষ্ট অগ্রিহোত্র অনুষ্ঠানকালে যথাবিধি ভাবিতে থাকেন, “আমি 
অশ্বমেধই করিতেছি,” তবে তিনি অশ্বমেধের মহৎ ফল, অর্থাৎ হিরণাগর্ভ- 
লোক লাভ করেন। আবার যিনি অশ্বমেধের সকল অঙ্গ সম্পূর্ণরূপে সম্পাদন 

১। “সম্পন্নাম অল্পে বস্তনি আলম্বনে কেনচিৎ সামান্ঠেন মহাবস্তদর্শনম্‌ । যথা 
মনসোহনভ্তত্পামান্টেন বিহ্বদেবত্বদর্শণনম্‌। অধানে তু আলম্বনশ্তৈবেতি ৷” 

২1 কল্পতরুকার--“আরোপাপ্রধানা সম্পদ অধিষ্ঠানপ্রধানোহধ্যাসঃ* (১1১1৪) 


পরিমলকার লিখিয়াছেন, “সম্পছুপাসনানায়ারোপাপ্রাধান্ঠম্‌। প্রতীকোপাসনানামধিষ্ঠান- 
প্রাধাল্তম্‌ 1” এখানে প্রতীক অর্থে অধ্যাস বুঝিতে হইবে । 


ছান্দোগ্যোপনিষৎ ৯ 


করিতে অক্ষম, তিনি যদি উক্ত যজ্ঞের অঙ্রবিশেষ অবলম্বনে তাহার 
যাবতীয় অঙ্গের অনুষ্ঠান করেন, এবং সেই অঙ্গাশ্রিত উপাসনাবিশেষের 
দ্বারা যদি মহৎ ফল সম্পাদন করেন, তবে তাহাও সম্পছ্পাসন] ।৯ 
ছান্দোগোর প্রারস্তে (১1১1১) উদৃগাত্র-বিষয়ক ( অর্থাৎ উদ্‌গাতাঁর 
কর্তব্য উদ্গীথগানের অঙ্গীভূত ) ওঙ্কারের যে উপাসনা বিহিত হইয়াছে, 
উহাও সম্পদপাসনার দৃষ্টান্ত । এখানে বাহিরের কোনও গুণ আরোপিত 
হয় নাই? প্রত্যুত যে ওঞ্কার সর্ববেদব্যাপী, তাহাকে সঙ্কুচিত করিয়া 
উদ্গীথরূপে উপাসনা করিতে বলা হইতেছে ; কেন না প্রণব; ও উদৃগীথেও 
ব্যবহৃত হয়। “ওমিত্যেতদ্‌ অক্ষরমুদ্গীথ উপাসীত”__-এখানে ওম্‌ ও 
উদ্‌গীথের সামাধিকরণ্যের দ্বারা ইহাই বুঝাইতেছে যে, উদ্গীথ শব্দটি 
ওক্কারের বিশেষণ । বিশেষণ বিশেত্যকে সঙ্কুচিত করে । এখানে এইরূপে 
উদ্‌গীথতক্িস্থ সঙ্কুচিত ওষ্কারেরই উপাসনা বিহিতহইয়াছে (ব্রঃ-ভাস্য ৩৩।৯) 
এবং ব্যাপক ওঙ্কারের নিজস্ব গুণাবলী উহাতে আরোপিত হইয়াছে । 
গুণাদির সাদৃশ্যের ন্যায় কোনও ক্রিয়ার সাদৃশ্যবশতও সম্পদুপাসন! 
বিহিত হইতে পারে | যেমন, “বায়ুর্বাব সন্বর্গ:” ( ছাঃ ৪1৩1১) ইত্যাদিতে 
সন্বগগগুণবি শিষ্ বাধতে প্রলয়া ধিষ্ঠানঅপরব্রন্মের উপাসনা করার বিধি আছে । 
অধ্যাস উপাসনায় আলম্বনের স্বরপকে তিরোহিত না করিয়া এক 
বস্তুতে ( অর্থাৎ আলম্বনে ) অপরের (অর্থাৎ আরোপ্যের) চিন্তা করা হয়। 
যেমন, পূর্বের দৃষ্টান্তে মন ও আদিত্যকে তিরোহিত ন! করিয়া ব্রহ্মের চিন্ত! 
করা হয়। অথবা “যেমন, “নামত্রন্ধণ? (ছাঃ ৭1১1৪ ) ইত্যাদি স্থলে নামে 
্ন্ববুদ্ধি স্থাপন করিলেও নামনবুদ্ধি ব্রন্মবৃদ্ধির দ্বার! বিলুপ্ত না হইয়! অন্ুবর্তন 
১। বৃঃ-ভাম্যে (২১৬) আনন্দগিরির টাকায় সম্পদের এইরূপ পরিচয় আছে-_ 
অশ্বমেধার্দি মহৎ কর্মের সহিত কোনও সাদৃশ্য অবলম্বন করিয়! অগ্রিহোত্রাদি অল্পফল কর্মকে 


অশ্বমেধাদিরন্যায়মহৎফলবান্‌ মনে করাকে, অথবা অগ্নিহোত্রাদি-কর্ষেরই আজ্যাদি আহুতির 
সহিত উজ্জ্বল দেবলোকাদির সাদৃশ্য থাকায় আহুতিকে দেবলোক মনে করাকে সম্পদ বলে । 


১০ উপনিষৎ গ্রন্থাবলী 


করে ; কিংবা যেমন, প্রতিমায় (বা শালগ্রামে ) বিষ্ণুবুদ্ধি অধ্যন্ত হয় 
(ব্রঃ-ভাস্ত ৩1৩।৯ )।” 
অতঃপর ব্রহ্মোপাসনা সম্বন্ধে কিঞ্চিৎ বলা আবশ্যক । পরমাত্নাকে 
কোনও গুণ বা রূপবিশিষ্টরূপে উপাসনাই ব্রহ্মোপাসন!-__ইহা পূর্বেই বল! 
হইয়াছে। এই গুণ বা রূপ তাহার উপাধিস্বরূপ | উহার! 
তাহার স্বরূপভূত নহে। উপাসনারই জন্য শাস্ত্রে এ সব 
উপদিষ্ট হইয়াছে। ছান্দোগ্যে যেখানে হিরণ্যশ্মক্র ও হিরণ্যকেশ পুরুষের 
(১॥৬৷৬ ) সহিত অভিন্ন অক্ষিপুরুষের (১৭1৫) কথা বলা হইয়াছে, 
সেখানে ব্রন্ষেরই উপাসন! বিহিত হইয়াছে । আচার্ষ এই বিষয়ে বিচারে 
প্রবৃত্ত হইয়া লিখিয়াছেন (ব্রঃ-ভাস্ত ১1১।২০) : “যদি আপত্তি হয় যে, 
“হিরণাশ্মশ্র' ইত্যাদি প্রকারে ব্ূপবর্ণন। পরমেশ্বরের পক্ষে সঙ্গত হয় না, 
তবে আমরা বলি, সাধকানুগ্রহের নিমিত্ত পরমেশ্বরেরও ইচ্ছান্ুক্রমে মায়াময় 
রূপ হইয়া থাকে | যথা স্মৃতিতে আছে, “হে নারদ, এই বিচিত্ররূপিণী মায়া 
আমার দ্বারা সৃষ্ট হইয়াছে বলিয়াই তুমি আমায় এবন্প্রকারে গুণযুক্ত 
দেখিতেছ ; অন্যথা তুমি আমাকে দেখিতে বা জানিতে পারিতে না৷’ আর 
এক কথা এই যে, যেখানে পরমেশ্বরের নিবিশেষ রূপ উপদিষ্ট হয়, সেখানে 
“তিনি শব্ম্পর্শাতীত, অরূপ ও অব্যয়'_-এতাদৃশ শান্ত্রবাক্য প্রযুক্ত হয়। 
আর যেখানে তিনি উপাস্যরূপে উপদিষ্ট হন, সেখানে “সর্বকর্মা, সর্বকামঃ 
সর্বগন্ধ, স্বরূপ, সর্বরস’ (ছাঃ ৩।১৪।৪) ইত্যাদি বাক্যের সহায়ে কাধভূত 
বিকার-ধর্মের দ্বারা তাহাকে বিশেষিত কর! হয়, কেন না, তিনিই সকলের 
কারণ । স্বতরাং হিরণ্যশুক্রত্বাদির উপদেশ যে উপাসনারই জন্য, ইহা স্থির 
হইল। “তিনি আদিত্যের অন্তরে” এবন্প্রকারে আধারবর্ণনা নিরাধার ও 
স্বমহিমায় প্রতিষ্ঠিত পরমেশ্বরের পক্ষে সঙ্গত হয় না বটে ; কিন্তু উপাসনার 
জন্য, আধারবিশেষের উপদেশও অসঙ্গত নহে । তিনি যখন ব্যোমবৎ 
সর্বান্তর্যামীঃ তখন তাহাকে সর্বান্তর্বত্ণা বলা অযৌক্তিক নহে। তাহার 


ব্রন্মোপাসনা 


ছান্দোগ্যোপনিষৎ ১১ 


সসীম এ্রশ্বর্ষও আধ্যাত্বিক ও আধিদৈবিক উপাসনারই জন্য উপদিষ্ট 
হইয়াছে। হৃতরাং পরমেশ্বরই যে উপাসনার জন্য অক্ষি ও আদিত্যের 
অস্তর্বতিরূপে উপদিষ্ট হইয়াছেন; ইহ! সিদ্ধ হইল 1” 

আবার যেখানে কুক্ষিস্থ বৈশ্বানর অগ্নির কথা আছে (ছাঃ ৩৷১৩৷৭ ) 
সেখানে কাহারও মতে জাঠরাগ্নি-প্রতীক এবং কাহারও মতে জাঠরাগ্রি- 
উপাধিক পরমেশ্বরের উপাসনা বিহিত হইয়াছে । আচার্য লিখিয়াছেন £ 
“শান্তর যেমন মনে ব্রহ্মদর্শন করিতে বলিয়াছেন (ছাঃ ৩।১৮।১), তেমনি 
জাঠরাগ্নিতেও ( প্রতীকোপাসনা ) বলিয়াছেন | অথবা যেমন মন-উপহিতি 
ব্রহ্মকে উপাসনা করিতে বলিয়াছেন (ছাঃ ৩।১৪|২), সেইরূপ জাঠরাগ্নিতে 
উপহিত ঈশ্বরের উপাসনা বলিয়াছেন । ((ব্রঃ-ভাস্ত ১1২২৬)” পরস্ত 
“জৈমিনি মুনির মতে জাঠরাগ্নিকে পরমেশ্বরের প্রতীক বা উপাধি কল্পনা 
না করিয়া ওঁ বাক্যে সাক্ষাৎ পরমেশ্বরের উপাসনা বিহিত হইয়াছে ।”৯ 
যিনি বৈশ্বানর, অর্থাৎ সর্বজীবাস্্বক বা সমুদয় সৃষ্টবস্তর কর্তা, এবং যিনি 
অন্তঃপ্রবিষ্ট, তিনিই সেখানে উপাস্য । এই মতে সেখানে মোটেই 
জাঠরাগ্নির উপদেশ দেওয়া হয় নাই, প্রত্যুত অস্তঃপ্রবিষ্টত্ব প্রভৃতি বিশেষ 
শব্দের দ্বারা পরমেশ্বরেরই উপাসনোচিত উপাধি নির্দিষ্ট হইয়াছে । ত্বতরাং 
ইহা ব্রন্ষোপাসনা | এইরূপে গায়ত্রী-উপহিত ব্রন্মের উপাসনাও বিহিত 
হইয়াছে (ছাঃ ৩।১২ ; ব্রঃ ১1১/২৫) । 

ব্রহ্মবিষয়ে আবার অহংগ্রহ-উপাসনাও কর! যাইতে পারে । ব্রহ্গকে 
অহং ( অর্থাৎ জীবাত্বানূপে ) ও অহং ( অর্থাৎ জীবাত্বাকে ) 
ব্র্মক্ূপে উপাসন! করার নাম অহংগ্রহোপাসনা |২ ছান্দোগ্যের 
তৃতীয়াধ্যায়ের চতুর্থ খণ্ডে এইরূপ একটি উপাসনাতে 


১। ব্রঃ-ডাষ্য ১২২৮ দ্রঃ। এই মতে মূলের “প্রাদেশমাত্র” শব্দের যেরূপ অর্থ হইবে 
তাহা যথাস্থানে টীকায় দ্রষ্টব্য | 


২। “ত্বংবা অহমন্মি ভগবতি দেবতে, অহং বা তৃমসি |” ব্রঃ-ভাম্য ৩।৩।৩৭ 


অহংগ্রহ- 
উপাসন। 


১২ উপনিষৎ গ্রন্থাবলী 


দেখিতে পাই যে, নিজ হ্ৃদয়াকাশে জীবাত্্রার সহিত অভিন্নরূপে ব্রহ্মকে 
সাক্ষাৎভাবে উপাসনা কর] হইতেছে । বৃহদারণ্যকের প্রারস্তে প্রজাপতির 
সহিত আপনার অভেদচিন্তারূপ অহংগ্রহ-উপাসন। বিহিত হইয়াছে । 

এখানে দ্রষ্টব্য এই যে, “আমি ব্ৰহ্ম” ইত্যাকার চিন্তায় যদি জীব ও 
ব্রন্ষে ভেদজ্ঞান পরিস্ফুট থাকে, অভেদজ্ঞানটি আরোপিত মাত্র হয়, তবে 
এ ( অহ্ংগ্রহ ) উপাসনা সম্পছ্রপাসনারই অন্তর্ভুক্ত হইবে। আর যদি 
উহ! প্রমাণমূলক, অর্থাৎ শ্রবণ-মনন-জনিত হয়, তবে নিদিধ্যাসন-পদবাচ্য 
হইবে । ব্রহ্মবিষয়ক অহংগ্রহ-উপাসনা সম্বন্ধে আর একটি বিশেষ জ্ঞাতব্য 
এই যে, উহাদের সবগুলিই প্রত্যেকের পক্ষে অনুষ্ঠেয় নহে । যে কোনওটি 
শ্রদ্ধাসহকারে গ্রহণ করিয়া উহাতে নিরত থাকিলে ব্রহ্মলোকগমন ও 
ক্রমমুক্তিরূপ একই পুরুষার্থ সিদ্ধ হয় । 

উপাসনা! সকামভাবে বা নিষ্কামভাবে করা যাইতে পারে | সকামভাবে 
করিলে, যে উপাসনার যে ফল শান্তে বিহিত আছে, তাহ] পাওয়া যায় ; 
কিন্ত নিষ্কাম উপাসনার ফলে চিত্শুদ্ধি হইম্বা থাকে। 
পনামত্রহ্ম” (ছাঃ ৭1১) ইত্যাদি সকাম উপাসনার ও অঙ্গা শ্রিত 
উপাসনা সাযোপাপনাদির (ছাঃ ২য় অধ্যায় ) ফললাভ অদ্বৃষ্টোৎ- 

পাদনক্রমে হইয়া থাকে । উপাসনাগুলি সকাম ব্যক্তি যথেচ্ছ 

বাছিয়া লইতে পারেন। এবস্প্রকার অঙ্গাশ্রিত উপাসনাগুলি যে কর্মানু- 
ানকালে অবশ্যই করিতে হইবে, এইরূপ কোনও নিময় নাই ।১ উপাসনার 
আশ্রয় ন! লইলেও কর্মের যধাবিহিত ফল পাওয়া যাইতে পারে (ছাঃ 
১১১০; বৃ-ভাস্ত ৩৩1১ )। জঅঙ্গাশ্রিত উপাসনাগুলি খত্বিকেরই কর্তব্য, 
যজমানের নহে | তবে ফল যজমানের লভ্য; কেন না তিনি এ জন্যই 
ঝত্বিক্গণকে দক্ষিণ দেন (ব্রঃ ৩৪1৪৬ )। 


১। বিভিন্ন উপাসনার মধ্যে কোন্টি কাহার কর্তব্য ও কিরূপে কর্তব্য তাহা ব্রহ্সূত্রে 
বিচারিত হইয়াছে ( ব্রঃ ৩।৩।৭৯-৬৬ )। 


সকাম ও. 


ছান্দোগ্যোপনিষ ১৩ 


অতঃপর প্রশ্ন এই, উপনিষদে ব্র্মতত্বই থাকা উচিত; এখানে আবার 
ক্রিয়াত্মক উপাসনার উপদেশ রহিয়াছে কেন ? আর যদিই বা ব্রহ্ম-বিষয়ক 
মনোরুতি ও রহস্যবিষ্যা হিসাবে ব্রন্মোপাসন। উপনিষদে স্থান পাইল,তথাপি 
কর্ম,উপাদন৷ সকাম উপাসনা ও অঙ্গাশ্রিত উপাসনাকে তো বাদ দিলে 
ও ব্রহ্মবিভার চলিত; কেবল নিষ্কাম ব্রহ্দোপাসনাই সাধকের পক্ষে যথেষ্ট 
5 নহে কি? এই সমস্যাগুলির সমাধান করিতে হইলে আমা- 
দিগকে প্রথমে বেদের বিভিন্ন অংশের সম্বন্ধ বুঝিয়া লইতে হইবে । 

্রহ্মসূত্রের প্রারস্তেই বল! হইয়াছে, “যেহেতু ক্রিয়াফল অনিতা, 
অতএব সাধন-চতুষ্টয়-সম্পন্ন হইয়। ব্ৰহ্মসম্বন্ধে বিচার করিবে ৷” সাধন- 
চতুষ্টয় এই £(১) নিত্যানিত্য-বন্ত-বিবেক। (২) এঁহিক ও আমুদ্মিক 
ভোগে বিরাগ ; (৩) শম, দয, উপরতি, তিতিক্ষা, সমাধান ও শ্রদ্ধা__এই 
ষট্সম্পত্তিঃ (৪) মুযুক্ষুত্ব । উপাসনার ফলে সমাধি সহজলতা হয় এবং অপরা- 
পর সাধন-সম্পদেরও উৎকর্ষ হইয়া থাকে । স্বতরাং ব্রহ্মজিজ্ঞাসার সহিত 
ইহার একট! নিকট সম্বন্ধ রহিয়াছে । আবার ইহাও দেখা! যায় যে, উপাসনা 
ও কর্মের ফলোল্লেখ দ্বারা বৈরাগ্য উৎপন্ন হয়। কথাটি আপাততঃ স্ব- 
বিরুদ্ধ মনে হইলেও ইহার গভীর তাৎপর্য আছে। কর্ম ও কর্মফল অপেক্ষা 
উপাসনার ফল শ্রেষ্ঠ, ইহ! সর্শান্ত্রসম্মত ।৯ সকাম-নিষ্কামভেদে আবার 
কর্ম ও উপাসনার ফলের উৎকর্ধাপকর্ধ হয় ।২ ধাহারা শাস্ত্রীয় আচারে রত 
নহে, তাহারা অধম গতি প্রাপ্ত হয় (ছাঃ ০1১০।৮)। যাহারা সকামভাকে 
কর্ম ও উপাসনার্দি করেন, তাহারা এতদপেক্ষা উচ্চতর গতি প্রাপ্ত হন; 
কিন্তু এই উচ্চ ফলও বিনাশী (ছাঃ ৫1১০।৩-৭)। পুখ্যোচিত ভোগলাভের 

১1 “কর্মণ| পিতৃলোকঃ, বিদ্যয়া দেবলোকঃ"-_ কর্মের দ্বার! পিতৃলোক, উপাসনাদ্বার' 
দেবলোক লাভ হয়। 


২। “কাম্য-কর্মানুষ্ঠাতা দেবতাষাজী অপেক্ষা আত্মশুদ্ধির জন্য কর্মকারী আত্মধাজী 
শ্রেন্ঠ”--শতপতব্রাহ্গণ ১১২।৬।১৩ 


১৪ উপনিষণৎ গ্রন্থাবলী 


পর ইহার! সংসারগতি প্রাপ্ত হন।৯ বিশেষ বিশেষ উপাসনা বা কর্মের; যথা 
অশ্বমেধের ফলে হিরণ্যগর্ভলোক লাভ হইতে পারে, এইবূপে ধাহারা 
পঞ্চাগ্রিবিদ্যাবিদ্জ হিরণাগর্ডের উপাসক, নৈষ্ঠিক ব্রহ্মচারী, অথবা তপঃ- 
শ্রদ্ধা-পরায়ণ বানপ্রস্থ বা অমুখা পরিব্রাজক: তাহাদেরও ব্রক্মলোকে গতি 
হয়।২ কিন্ত এই হিরণাগর্ডলোক বা ব্রহ্মলোকও বিনাশী । উপাসনার 
সহিত আচরিত কর্মের ফল ব্রহ্মলোককে অতিক্রম করিতে পারে না ।৩ 
ধাহারা উক্ত লোকে গমন করেন, তাহাদিগকে কল্লাস্তে পুনর্বার সংসারে 
ফিরিয়া আসিতে হয়।৪ এইরূপে কর্মফলের অবশ্যন্তাবী বিনাশ প্রদর্শন 
করিয়া শ্রুতি ইহাই বুঝা ইতেছেন যে, এতাদৃশ অকিঞ্চিংকর ফলের প্রতি 
বৈরাগ্য হওয়া উচিত ৷ কর্মবিরহিত প্রতীকোপাসনার ফলও শ্বাশ্বত নহে । 
প্রতীকোপাসনার ফলে বিদ্যুৎ-লোক পর্যস্তই গতি হইতে পারে | অমানব 
পুরুষ (ছাঃ 1১০1২) এই জাতীয় উপাসকদিগকে বিনাশী ত্রহ্মলোকেও 
লইয়া যান না (ব্রঃ ৪1৩1১৫)। অধিকস্ত ব্ৰহ্মোপাসনাও সাক্ষাৎ ব্ৰহ্মজ্ঞানের 
কারণ নহে। উহার ফলে মরণান্তে ব্রহ্মলোকে গতি হয়, এবং কল্পান্তে 
হিরণাগর্ভের সহিত মুক্তিলাভ হয়। ইঁহাদ্দিগকে অবশ্য সংসারে ফিরিতে 
হয় না (ছাঃ ৪1১৫1৫)। কিন্তু বিজ্ঞানের তুলনায় ইহাও অকিঞ্চিংকর । 
জ্ঞান জীবন্মুক্তি বা বিদেহমুক্তির কারণ ; সেখানে ক্রমমুক্তির অপেক্ষা নাই, 
স্বতরাং বিলম্বও নাই । এইরূপে জ্ঞানের শ্রেষ্ঠতা এবং কর্ম ও উপাসনার 
নিকৃষ্টতা প্রদর্শন করিয়! শ্রুতি ইহাই বলিতেছেন যে, সংসারে বিরক্ত 


মুমুক্ষুর পক্ষে জ্ঞাননিষ্ঠাই সর্বশ্রেষ্ঠ পুরুষার্থ । 
অবশ্য মনে রাখিতে হইবে যে, কর্মফল বিনাশী হইলেও কর্ম সর্বথা 
১। মুঃ, ১৷২৷৭ ; গীত! ৮১৬ ২। ছাঃ ৫।১০।১-১০ ; ২২৩১ 


৩। ব্ৰহ্মা বিশ্বস্থজে] ধর্মো মহান্‌ অব্যক্তম্‌ এব চ। 
উত্তমাঃ সাত্বিকীমেতাং গতিমাহর্মনীধিণঃ ॥ মনু ১২৫০ 
৪। গীতা ৮১৬) ভাগবত ১১1১০ 


ছান্দোগ্যোপনিষৎ ১৫ 


নিন্দনীয় নহে | ছান্দোগ্যে উহার প্রয়োজন স্পষ্টই স্বীকৃত হইয়াছে ।+ 
i শাস্ত্রবিহিত কর্ম চিত্তের স্বাভাবিক দুল্রবৃত্তি দূর করে এবং 
উপাসনার নিষ্কাম কর্ম চিতকে পরিশুদ্ধ করিয়া জ্ঞাননিষ্ঠার উপযোগী 
প্রয়োজনীয়তা করে| এই জন্যই গীতায় বল! হইয়াছে যে, পূর্বে কর্মানুষ্ঠান- 
জনিত শুভ সংস্কার লাভ না হইলে বেরাগ্য অসম্ভব (৩1৪) ।* 
কর্মীর দৃষ্টি কিন্তু মুখাতঃ বাহ্য বিষয়েই আবদ্ধ থাকে । তাহাকে অন্তর্মুখ 
করিতে হইলে উপাসনার বিধান প্রয়োজন | মন অন্তর্মুখ হইলে ব্রহ্মবিদ্যার 
উপদেশ কার্ধকর হয়। এইরূপে সাধনজগতে কর্ম ও উপাসনার একটি 
সনির্দিষ্ট স্থান আছে। তাহাদের মধ্যে একটি পারম্পর্যরূপ সম্বন্ধ সহজেই 
দৃষ্ট হয়। স্বতরাং ব্রন্মবিদ্যার প্রারস্তে অঙ্গাশ্রিত উপাসন! এবং অন্যবিধ 
উপাসনার উল্লেখ অসঙ্গত নহে । 
সাধারণ মানব সকামভাবেই কর্মে লিপ্ত হয়_-তাহার! প্রবৃতিমার্গের 
পথিক; তাহারা অকস্মাৎ নিষ্কাম ব্রহ্ষবিদ্যায় প্রবৃত্ত হইতে পারে না। 
উপনিষছুক্ত তাহাদের মনে স্থুল বিষয়ের সংস্কার অতি প্রবল | হ্কতরাং 
সাধনার ক্রম তাহাদিগকে ক্রমে সকাম হইতে নিষ্কামে+অর্থাৎ নিবৃতিমার্গে,৩ 
এবং স্থূল হইতে সৃশ্মে লইয়া যাওয়া আবশ্যক । এইরূপেই 
তাহার] আধ্যাত্মিক জগতে ক্রমে উন্নীত হইতে পারে। স্বতরাং ছান্দোগোর 


১। ছাঃ ২২৩1১, ৪1১৬-১৭, ৮1১৫।১ ইতাদি 
২। অকুর্বন্‌ বিহিতং কর্ম নিন্দিতং চ সমাচরন্‌। 


প্রসজ্জংশ্চেন্দ্রিয়ার্থেষু নরঃ পতনমৃচ্ছতি ॥ -আননগিরিধৃত শ্লোক 
শোধ্যমানং তু তচ্চিত্তমীশ্বরাপিতকর্মভিঃ 
বৈরাগাং ব্রহ্মলোকাদে ব্যনক্তাগশু স্বনির্মলম্‌ ॥ এ 


৩) প্রবৃত্তং চ নিবৃত্তং চ দ্বিবিধং কর্ম বৈদিকম্‌। 
ইহ বাহমুত্র বা! কামং প্ৰবৃত্তং কর্ম কীৰ্তাতে 
নিষামং জ্ঞানপূর্বং তু নিবৃত্তমভিধীয়তে ৷ 


১৬ উপনিষৎ গ্রন্থাবলী 


প্রথমে কর্মাঙ্গাশ্রিত উপাসনা আরম্ভ হইয়াছে । বৃহদারণ্যকেও অনুরূপ 
রীতি দেখিতে পাই। পতৈত্তিরীয়ের প্রথমে (১৩1১) সংহিতোপনিষৎ 
ব্যাখ্যার কারণও ইহাই । চিন্তার অবলম্বনরূপে মানুষ প্রথমে চিরপরি চিত 
স্কুলেরই অন্বেষণ করে। অভ্যস্ত স্থল ক্রিয়াদির সাহায্য উপনিষৎ সূক্ষ্ম 
লইয়া যান।১ অবশ্য উপাসনায় প্রবৃত্ত হওয়ার পূর্বে সাধক শাস্ত্রীয় কর্ম 
করিয়া উপযুক্ত অধিকার লাভ করিয়াছেন__ইহা ধরিয়া লইয়াই উপনিষৎ, 
উপদেশদানে প্রবৃত্ত হন ।২ 

সাধনায় অগ্রসর হইতে হইলে চিত বিশুদ্ধ অর্থাৎ কামনা শূন্য হওয়া 
আবশ্যক | ইহাও ক্রমে সম্পাগ্য | হীনবুদ্ধি ব্যক্তিগণ শান্ত্রমর্ধাদা উল্লজ্বন 
করিয়া যথেচ্ছাচারী হয়। তখন শান্ত তাহাদের জন্য সকাম অভিচারাদি 
পর্যন্ত উপদেশ দিতে কুঠিত হন না। অতঃপর তাহাদের বুদ্ধি কথঞ্চিৎ 
শাস্ত্রের প্রতি আকৃষ্ট হইলে স্বর্গাদির সাধন সকাম যজ্ঞাদি উপদিষ্ট হয় | 
তাহার সহায়ে আত্মার অস্তিত্ব, অতীন্দ্রিয় দেবগণ, সৃক্ম লোকসকল ও 
কর্মফলদাতা ঈশ্বরে বিশ্বাস; দেবোদ্দেশে ভ্রব্ত্যাগে আগ্রহ ; দান, 
ভূতসেবা, সদাচার, গুরুবাকো শ্রদ্ধা ও নিষ্ঠা প্রভৃতি বিষয়ে উত্তম সংস্কার 
জাত হইলে প্রথমে বাহ্াক্রিয়ার সহিত অন্বিত সকাম উপাসনার অবতারণা 
করা হয়। পরে মন যেমন অস্তর্ুখ হইতে থাকে, তেমনি স্তরে স্তরে 
দেবতাগণের উপাসনা; সগুণ ব্রন্ষোপাসনা ও জ্ঞাননিষ্ঠা উপদিষ্ট হয়। 
ছান্দোগ্যে ও অপরাপর উপনিষদে এই প্রণালীই অবলম্ষিত হইয়াছে । 

শুভকর্মের ফলে চিত্ত শুদ্ধ হয়। শুদ্ধচিত্তে উপাসনা করিলে চিত্ত 
একাগ্র হয়; একাগ্রচিত্তে বেদান্তের শ্রবণে ও বিচারে প্রবৃত্ত হইলে 


১1 “স্থলে নিজিতমাস্মানং শনৈঃ হুন্ম্মং ধিয়| নয়েং ।”' ভাগবত ৫৷২৬৷৩৯ 
২। যাবন্ন ক্ৰিয়তে কর্ম শুভং বাহশুভমেব বা। 
তাবন জায়তে মোক্ষঃ কল্পকোটিশতৈরপি 1? মহীনির্বাণতন্ত্র ১৪।১০৯ 


ছান্দোগ্যোপনিষৎ ১৭ 


সমাধিমার্গে ব্ৰহ্মসাক্ষাৎকার হয় ।১ গীতায় এই মতের পরিপোষক শ্লোক 
€ ১০1১০ ) দেখিতে পাই, “যাহার! নিত্যযুক্ত হইয়! প্রীতিপূর্বক আমার 
ভজনা করে, আমি তাহাদিগকে তত্ববিষয়ক সম্যক্‌ জ্ঞান প্রদান করি । এই 
সম্যকৃ জ্ঞানের দ্বারা তাহার! আমাকে আসত্মরূপে উপলব্ধি করে |” আরাধন। 
যে ব্রন্ষের আবির্ভাবের সহায়ক তাহা ব্রন্মসূত্রের এই সূত্রে স্বীকৃত হইয়াছে, 
“আবাধনাকালে ব্রহ্ম পবিত্রচিত্ে প্রকাশিত হন ( ব্রঃ, ৩২২৪ )1৮ 
বৈদিক উপাসনার আর একটি দিক্‌ এখানে উল্লেখযোগ্য | আমরা যে 
সব জাগতিক বস্তুকে সাংসারিক দৃষ্টিতে গ্রহণ করি এবং হেয় মনে করিয়া 
দিন থাকি, উপনিষৎ তাহাদিগকেও বিশেষ দৃ্টিসহায়ে উচ্চ 
অপরাপর দিক্‌ ' আধ্যাত্মিক সাধনার অনুকূল করিয়া থাকেন। দৃষ্টান্তস্থলে 
পঞ্চাগ্রিবিদ্যার (ছাঃ,৫।৩) কথ! বল! যাইতে পারে। মানুষের 
জন্মমৃত্যু নিত্যই হইতেছে । কিন্তু উপনিষদের বিধান ব্যতিবেকে কে ইহাকে 
উচ্চ আধ্যাত্মিক দৃষ্টিতে দেখিয়! ইহার সহায়ে ব্রক্মলোকের পর্যন্ত অধিকারী 
হইতে পারে? যে গার্হস্থ্যজীবনকে আমরা ভোগদ্ৃষ্টিতে দেখি, তাহাও 
এইবপে ব্রহ্মদৃষ্টিতে পরিশোধিত হইয়া পবিত্রতর হইতে পারে। 
আবার দেখিতে পাওয়া যায় যে, যদিও আমাদের লৌকিক দৃষ্টি 
খণ্ডপদার্থেই সীমাবদ্ধ” তথাপি উপনিষৎ এ খণ্ডদৃষ্টিগুলিকে উপাসনাসহায়ে 
একত্র গ্রথিত করিয়া আমাদিগকে স্তরে স্তরে অখণ্ডের ধারণায় উপস্থিত 
করেন। এইকরূপে ছান্দোগ্যের প্রথম ও দ্বিতীয় অধ্যায়ে সামাবয়বের 
উপাসনায় প্রথমে বিভিন্ন বস্তুর পৃথক্‌ পৃথক্‌ দৃষ্টি আরোপিত হইয়] পরে 


১) মদর্থে ধর্মকামার্থানাচরন্‌ মদপাশ্রয়ঃ। 
লভতে নিশ্চলাং ভক্তিং মধ্যুদ্ধব সনাতনে ॥-_-ভাগবত, ১১1১১1২৪ 


বাহুদেবে ভগবতি ভক্তিযোগঃ প্রয়োজিতঃ | 


জনরত্যাশু বৈরাগাং জ্ঞানং যদ্‌ ব্রহ্মর্শনম্‌ ॥--ডাগবত, ৩।৩২1২৩ 
২ 


১৮ উপনিষৎ গ্রন্থাবলী 


সমস্ত সামে এক অখণ্ড দৃষ্টি আরোপের বিধান দেওয়া হইয়াছে । মধুবিদ্যা+ 
গায়ত্রী-উপাসন] (ছাঃ, ৩য় অধ্যায়) প্রভৃতিতেও এই রীতি স্পষ্ট প্রতীত হয়। 
এইক্ূপে বিভিন্ন প্রকারে সাধককে সহায়তা করিলেও উপনিষৎ 
আমাদিগকে বারংবার স্মরণ করাইয়া দেন যে, ব্রহ্মলাভের পথ অতি দুর্গম 
(কঃ, ১৩1১৪) ইন্দ্রের ন্যায় শ্রেষ্ঠ ব্যক্তিকেও ব্রন্গজ্ঞানলাভের জন্য স্বদীর্ঘ 
টা শতাধিক বৎসর গুরুগৃহে বাস করিতে হইয়াছিল 
দুর্লভ (ছাঃ১৮।৭-১২)। নারদের ন্যায় খষিপ্রবরকেও সনৎকুমারের 
শিষ্যত্ব গ্রহণ করিতে হইয়াছিল (ছাঃ, ৭ম অধ্যায়)। স্বৃতরাং 
এই দুর্মূ ল্য বস্তু সহজলভ্য নহে । এই জন্য অশেষ যত্বের আবশ্যক | এই 
দুর্গমপথে গুরুর সহায়তা অত্যাবশ্যক । তিনিই বলিয়া দিবেন যে, কোন্‌ 
সাধক কোন্‌ মার্গের অধিকারী | উপাসনাসহায়ে শুদ্ধচিত না হইয়া এবং 
গুরুর সহায়তা ব্যতিরেকে কেহ যদি অধিকতর ভোগপরিতৃপ্তির জন্য সাধন- 
মার্গে অগ্রসর হইয়া হঠকারিতাবশতঃ অতি উচ্চতত্বকে আপনার লভা 
মনে করেন, তবে জ্ঞান তাহার চিত্তফলকে প্রতিফলিত হয় না; তিনি এক 
বলিতে আর বোঝেন । অস্থররাজ বিরোচনই ইহার প্রকৃষ্ট প্রমাণ । তিনি 
প্রজাপতির নিকট প্রকৃত জ্ঞানপিপাস্থ হইয়া যান নাই, __গিয়াছিলেন 
ভোগপিপাস্থ হইয়া! ; স্থতরাং ফলও পাইলেন তদনুরূপ ( ছাঃ, ৮1৭-৮ )। 
অধুনা আমরা ভক্তি সম্বন্ধে ছুই-চারিটি কথা বলিতে চাই । বৈদিক 
উপাসনার অধিকাংশই বৈদিক কর্মের সহিত বিলুপ্ত হইয়াছে । তথাপি 
ভক্তি ও পুরাণ ও আগমাদি শাস্ত্রে এ ভাবধারা বহুল পরিমাণে 
উপাসনা রক্ষিত এবং অনেক ক্ষেত্রে বিস্তারিতও হইয়াছে। বৈদিক 
উপাসনা ও অধুনাপরিচিত ভক্তির মধ্যে মূলগত কোনও 
বিশেষ পার্থক্য নাই | এমন কি ভক্তিকে উপাসনারই একটি প্রকারভেদ বল! 
দৌষাবহ নহে। ব্রহ্ম ও দেবতা ভিন্ন অপর বিষয়েও ভাবনাযূলক উপাসন! 
দৃষ্ট হয়; কিন্তু ভক্তি ভগবান বা দেবতা] ব্যতীত অন্য বিষয়ে প্রযুক্ত হয় না। 


ছান্দোগ্যোপনিষৎ ১৯ 


এই হিসাবে উপাসনার গণ্ডি অধিক প্রসারিত । আচার্ষ ভক্তিকে বিদ্যার 
সাধন হিসাবে স্থান দিয়! গিয়াছেন, “মুমুক্ষু ব্যক্তি দেবারাধনাপর, শ্রদ্ধা- 
ভক্তিপর, দেবতৈকশরণ এবং বিদ্যাপ্রাপ্তি-বিষয়ে ব! বিদ্যাবিষয়ে প্রমাদ- 
হীন হইবেন” ( ৰবঃ-ভাষ্য, ১৷৪৷১০)। বলা বাহুল্য, আচার্ষের মতে ভক্তি 
ও উপাসনা একার্থক। পরশুরামকল্পসূৃত্রেও বলা হইয়াছে, “ভগবহুদ্দেশে 
নিষ্কামভাবে সববস্তৃত্যাগ, ভগবৎকথা শ্রবণ, ভগবনুন্্রজপ, ভগবন্নামস্তোত্র- 
কীর্তন ইত্যাদির অন্যতমও উপাঁসনা |” আমরা প্রারন্তে বেদান্তসারের 
যে মত উল্লেখ করিয়াছি, তাহাও এই মতেরই পরিপোষক। 

ভক্তিমার্গে সাধারণতঃ দ্বৈতমতই অনুসৃত হয়। আমরা দেখিয়াছি 
যে, উপাসনামার্গ অদ্বৈতমাৰ্গের সহায়ক হইলেও উপাসকগণ মুখ্যতঃ দ্বৈত- 
ভাবাপন্ন হন। অবশ্য ভক্তিমার্গে দেবো ভূত্বা দেবং যজেৎ*__পৃজাকালে 
দেবতার সহিত আপনার অভেদ চিন্ত! করিবে, ইত্যাকার বিধিও আছে । 
তান্ত্রিক ন্যাসের দ্বারা সাধক দেবতার সহিত নিজ দেহের অভিন্নত| 
সম্পাদন করেন। ভূতশ্তদ্ধির মর্মার্থ অনুরূপ । বলা বাহুল্য, ইহা 
অছৈতানুভূতির সহায়ক হইলেও অভেদজ্ঞান নহে। উপাস্যের সহিত 
জীবের ভেদ এখানে স্স্প্ট রহিয়াছে । স্বতরাং ইহাকে অহংগ্রহ-উপাসন। 
বল৷ যাইতে পারে । এই হিসাবে এবন্প্রকার ভক্তির সহিতও উপনিষদুক্ত 
উপাসনার সৌসাদৃশ্য দৃষ্ট হইবে । অদ্বৈতবেদাস্তে অহংগ্রহ-উপাসন] জ্ঞান 
অপেক্ষা নিয়স্তরের হইলেও উহার স্থান অতি উচ্চে। এই হিসাবে 
এবন্প্রকার ভক্তি আমাদের বিশেষ শ্রদ্ধার বস্তু । 

উপাসনার সহিত ভক্তির অনুরূপ সাদৃশ্যও আছে । উপাসনা ও ভক্তি 
উভয়স্থলেই বিচারের স্থান অতি অল্প। বৈদিক উপাঁসনায় যেমন স্তরভেদ 
আছে, তক্তিমার্গেও তাহা প্রকারান্তরে স্বীকৃত হয়। এই জন্যই ভাগবতে 
(৩২৯২৫) আছে, “যতক্ষণ সর্বভূতে অবস্থিত আমাকে সাধক নিজ 
হৃদয়ে অবস্থিত বলিয়। না জানিবে, ততক্ষণ সেই স্বধর্মনিরত ব্যক্তি ঈশ্বর 


২০ উপনিষৎ গ্রন্থাবলী 


আমাকে প্রতিমাদিতে পৃজ্জা করিবে ।” অন্যত্র আছে, ভক্তি ছুই প্রকার_ 
সগুণ! ও নিগুণা ; সগুণা ভক্তি সকাম ব্যক্তির জন্য এবং নিওণা। 
নির্বেদপ্রাপ্ত ব্যক্তির জন্য। ভাগবতে নিগুপ্া ভক্তির যে লক্ষণ দেওয়া 
হইয়াছে, উচ্চতর উপাসনার সহিত তাহার কোনও পার্থক্য দেখা যায় 
ন]। যথা; “গঙ্গাবারি যেমন অবিরল ধারায় সমুদ্রে পতিত হয়, তেমনি 
আমার গুণাবলী শ্রবণমাত্রই যদি সর্বভূতের হৃদয়গুহায় অবস্থিত আমাতে 
অব্যবহিতা, অহৈতুকী ও অবিচ্ছিন্না মনোরত্তি হয়, তবে উহাই নিগুণা। 
ভক্তি ( ভাগবত, ৩।২৯।১১ )।” এই অবাবহিতা কথাটির অর্থ শ্রীধর স্বামী 
করিয়াছেন “ভেদদর্শনশৃন্যা” | তাহা হইলে উহার সহিত অহংগ্রহ- 
উপাসনার কি প্রভেদ? আর যদি উক্ত ভেদদর্শনশৃন্যতা অতেদজ্ঞানস্বরূপ 
হয়, তবে তে! উহা নিদিধ্যাসনেরই সমপর্যায়ভুক্ত। শাশ্ডিলাসুত্রে ভক্তির 
লক্ষণ আছে, “সা পর! অনুরক্তিঃ ঈশ্বরে !” আমর! দেখিলাম যে, উচ্চাঙ্ষের 
উপাসনাতেও তৈলধারাবৎ নিরবচ্ছিন্ন অন্থরাগ আবশ্যক । এতদ্বাতীত 
উপনিষদে ব্রহ্মকে আনন্দস্বর্ূপ ‘ক’ বলা হয় (ছাঃ, ৪।১০।৪ )। স্বতরাং 
নারদীয় ভক্তিসূত্রের “সা কস্মৈচিৎ পরমপ্রেযরূপা”র সহিতও ইহার প্রভেদ 
নাই । তবে উপাসনামার্গে প্রেম শব্দের ব্যবহার নাই ; আছে তাহার 
স্থলে তাহারই অনুরূপ অন্যবিধ শব্দবিন্যাস । এইবূপে আমাদের স্বপরিচিত 
ভক্তির সহিত উপাসনার সৌসাদৃশ্য লক্ষ্য করিলে বৈদিক উপাসনাগুলি 
আর অদ্ভুত ঠেকিবে না। ইহাদের ভিতর দিয়া আমরা ভারতীয় 
সাধনধারার একটা হ্বসমঞ্জজ পারম্পর্য দেখিতে পাইব এবং একের 
আলোক সম্পাতে অপর মার্গের গুঢ়তত্ব স্ফুটতরব্ূপে উপলব্ধি করিব । 
ভক্িমার্গে সাধারণতঃ দ্বৈতমত অবলম্বন করিলেও তদ্দারা সাক্ষাৎ 
ভক্তি ও মুক্তিলাভ ঘটিবে-_এইরূপ অনেকে বিশ্বাস করেন। কিন্তুইহা 
উপাননামার্গে যুক্তিসহ নহে। প্রথমতঃ, বেদাস্তসূত্রে চরম সিদ্ধান্ত হিসাবে 
মুক্তি দ্বৈতমত গৃহীত হয় নাই (২ 1২৪২-৪৫) | দ্বিতীয়তঃ, জীব 


ছান্দোগ্যোপনিষৎ ২১ 


যদি স্বরূপতঃ ব্রহ্ম না হয় তবে শুধু ভাবনার দ্বারা স্বরূপ পরিবর্তন করিয়! 
আপন! হইতে ভিন্ন ব্রহ্মে পরিণত হইবে, ইহা অযৌক্তিক। আমরা 
দেখিয়াছি যে, ব্ৰহ্মলোক পর্যন্ত সমস্তই বিনাশী | ব্ৰহ্মের সহিত অভিন্ন না 
হইয়া অবিনশ্বর মুক্তিলাভ অসম্ভব ৷ স্বৃতরাং বেদাস্তসম্মত মুক্তি স্বীকার 
করিতে হইলে, সাধনমার্গে দ্বৈতভাবের প্রয়োজন স্বীকার করিয়া লইলেও 
চরমসিদ্ধান্ত হিসাবে উহাকে ত্যাগ করিতে হয়। তৃতীয়তঃ, জ্ঞান ভিন্ন 
অপর কিছুই অজ্ঞানের নিবর্তক নহে । ভাবনা দ্বারা অজ্ঞান-নিবৃতি হয় না। 
যদি হইত তবে রজ্জুতে সর্পভ্রমস্থলে “ইহা সর্প নহে” এইরূপ বারংবার চিন্তা 
করিলেই সর্পভ্রম নিবারিত হওয়া উচিত; অথচ ভীত ব্যক্তির পক্ষে তাহ! 
হইতে দেখা যায় না।, রজ্জুজ্ঞান না হওয় পর্যন্ত তাহার ভ্রম থাকিয়াই 
যায়। সাধনরূপ প্রেম দ্বৈতমূলক । অনেকে বলেন, প্রেমে অদ্বৈতানুভূতি 
হয়। কিন্তু বিচার করিয়া দেখিলে উহ! অদ্বৈতাভাস মাত্র; কারণ উহাতে 
প্রেমাম্পদের সহিত দ্বৈতবযবহার দৃষ্ট হয়। প্রকৃত অদ্বৈতজ্ঞানে এরূপ 
হইতে পারে না । স্বৃতরাং ভক্তি স্বতন্রভাবে সাক্ষাৎ যুক্তির কারণ--ইহা 
স্বীকার করা চলে না। মুক্তির সহিত উপাসনার যেরূপ পারস্পরিক 
সম্বন্ধ, ভক্তিরও তাহাই হওয়া! স্বাভাবিক। ভক্কিমার্গে কখনও উপাস্যের 
সহিত যে অতেদ চিন্তা করা হয়, তাহা যদি আরোপমাত্রই হয়, তবে উহা 
অহংগ্রহ-উপাসনা ) আর যদি উহ! শব্দপ্রমাণমূলক হয়, তবে উহাকে ভক্তি 
ন! বলিয়! নিদিধ্যাসনই বলা উচিত । 

অনেক ক্ষেত্রে প্রেমকে জাধনমাত্ররূপে না ধরিয়া উহাকে ভক্তির 
পরিণতাবস্থা বলা হয় এবং স্বীকার করা হয় যে, তখন ভগবানের সহিত 
একাত্মতা অনুভূত হয়। এতাদ্বশ অধৈতান্বভৃতি ও জ্ঞান একার্থক 
বলিয়াই গীতায় জ্ঞানীকে ভক্তশ্রেষ্ঠ বল৷ হইয়াছে (৭1১৬-১৮ )। 
কিন্তু এই আত্মসমাধিরূপ প্রেম কেবল ভক্তির..পরিণতাবস্থা নহে 
কারণ ক্রম-মুক্তির উপায়ীভূত ভক্তি অধৈতাহৃভূতিতে পরিণত না 


২২ উপনিষৎ গ্রন্থাবলী 


হইয়া ও শ্রবণাদির সাহাযা না লহয়া স্বতই জীবন্মুক্তি দিতে পারে না 
( শ্বেঃ১ ৩॥৭-১০ )| 
এখানে আর একটি প্রশ্ন উঠিতেছে। বেদান্তের সিদ্ধান্ত এই যে, 
জ্ঞানই মুক্তির একমাত্র কারণ। এই জ্ঞানলাভের পক্ষে বেদাত্তবিচারই 
প্রশস্ত পন্থা । অবশ্য উপাসনাও শান্ত্রে উপদিষ্ট হইয়াছে ; কিন্তু উপাসনার 
বিষয়ব্ধপে যাহ] গৃহীত হয় তাহা নিও ব্রহ্ম নহেন ; সবোত্ম উপাসনাতেও 
অধ্যন্ত গুণরাশিকে বাদ দেওয়া চলে না। বিচারদৃষ্টিতে 
উপাসনা মুক্তির উহার কল্পিত, সৃতরাং মিথ্যা । ্রহ্মসূত্রে উল্লিখিত হইয়াছে 
নহা কেস?  ষে, উপাসনার জন্যই ব্রহ্ষের চতুষ্পাদত্বা্দি কল্পিত হয় 
(৩1২।৩৩, ১1২1২ )। আচার্ষও লিখিয়াছেন, “আধ্যাত্মিক ও আধিদৈবিক 
উপাসনার্থই তাহার সসীম এশ্বর্ধ উপদিষ্ট হইয়াছে (ব্রঃ-ভাস্ত, ১১1২০ )1” 
স্বতরাং ভ্রমকল্প এই সকলের সাহাযো কিরূপে সত্য লাভ হইবে? ইহার 
উত্তর এই যে, কল্পনা হইলেও ইহা ভগবানের কৃপাসম্ভূত এবং শাস্ত্রের 
দ্বার! উপদিষ্ট ; ইহা আমাদের ন্যায় অর্বাচীনদের কল্পনা নহে |১ 
পঞ্চদশীকার এই বিষয়ে একটি লৌকিক যুক্তিরও অবতারণা করিয়া- 
ছেন! উপাসনার জন্য স্বীকৃত গওণাদিকে যদিও ভ্রম বল! উচিত নহে, 
কারণ উহার! আমাদের চিন্তাদি হইতে উদ্ভূত নহে, তথাপি তর্কচ্ছলে 
উহাদিগকে ভ্রম বলিয়া মানিলেও দেখিতে পাওয়া যায় যে, কতকগুলি ভ্রম 
ধবাদী ব! ফলপ্রাপ্তির সহায়ক; আর কতকগুলি বিসংবাদী বা এরূপ 
নহে । অজামিল মৃত্যুকালে নিজপুত্র নারায়ণকে ডাকিয়া বিষ্ণুলোক 


১ চিন্নযন্তাদ্বিতীয়স্ত- নিক্ষলত্তাশরীরিণঃ । 
উপাসকানাং কারধার্থং ব্রহ্মণো রূপকল্পন।॥-_রামপূর্বতাঁপনীয়োপনিষৎ 
যদ্‌ ঘদ্‌ ধিয়! ত উরুগায় বিভাবয়ন্তি । 
তদ্‌ তদ্‌ বপুঃ প্রণয়সে সদনুগ্রহায় ॥- ভাগবত, ৩1৯১১ 
গীতা, 61১১ ? ছাঃ, ৮1৫1৪ টীকা; এই ভূমিকায় “জ্ঞান ও উপাসনা” দ্রঃ । 


ছীন্দৌগ্যোপনিষৎ ২৩ 


পাইয়াছিলেন। এখানে তিনি ভগবানের নারায়ণ-নামকে স্বপুত্রের নাম 
বলিয়া ভ্রম করিয়াছিলেন | তথাপি উক্ত সংবাদী ভ্রম তাহার সদ্গতিলাভের 
সহায় হইল । কোন স্ফটিকে মণিপ্রভা পড়িয়া উহাকে মণির ন্যায় মনে 
হইলে কেহ যদি মণি মনে করিয়া অগ্রসর হয়, তবে এ সংবাদী ভ্রমই 
তাহার মণিপ্রাপ্তির সহায় হইবে । কিন্তু দীপপ্রভ। পড়িয়া স্ফটিককে মণি- 
সদৃশ করিলে উহা বিসংবাদী ভ্রম হইবে ; তৎসহায়ে মণিলাভ হইবে না। 
গোদাবরীজল স্বয়ং পবিত্র ; স্থৃতরাং কেহ গোদাবরীজলকে গঙ্গাজল ভ্রমে 
ব্যবহার করিলেও পবিভ্রতা-ফল অবশ্যই পাইবে । এইরূপে ভগবানের রূপ 
ও গুণাদিও তাহার প্রাপ্তির সহায়ক হয় । 

এতদ্বাতীত ইহাও শান্ত্রসিদ্ধ যে, ভাবানুযায়ী সিদ্ধিলাভ হয় (ছাঃ ৪1৩।৬, 
৩।১৪।১)। বিশেষতঃ উপাসনাসহায়ে ভগবানের শরণাপন্ন হইলে তিনি 
সাধকের সর্ববিঘ্ব দূর করিয়া পথ সরল করিয়া দেন।৯ ক্ষুদ্র শিশুর 
অর্ধোচ্চারিত “মা, মা” শব্দে মা কিছু কম সন্তষ্ট হন না। স্বতরাং "ব্রন্ম 
ভিন্ন সব মিথ্যা, অতএব উপাসন বার্থ,” এই বলিয়া ভক্তিমার্কে ও 
উপাসনামার্গকে উড়াইয়া দেওয়া যুক্তিবিরুদ্ধ। অধিকস্ত শ্রীভগবানের করুণা 
স্বতই জীবকে আপনার প্রতি আকৃষ্ট করে বলিয়া ব্যাবহারিক ক্ষেত্রে 
অদ্বৈতবাদীকেও 'ভক্তিপরায়ণ দেখিতে পাওয়া যায়। এই জন্যই শ্রীমৎ 
মধুসূদন সরস্বতী লিখিয়াছেন__ 


“অদ্বৈতসাম্ৰাজ্যপথাধিরঢ়া স্তণীকৃতাখণ্ডলবৈভবাশ্চ । 
শঠেন কেনাপি বয়ং হঠেন দাসীকৃতা গোপবধূবিটেন ৷” 


১। "ভক্তবতসলঃ শ্বয়মেব সবে ভো! মোক্ষবিদ্রেতো! ভক্তিনিষ্ঠান্‌ সর্বান্‌ পরিপালয়তি, 
সর্বাতীষ্টান্‌ প্রযচ্ছতি, মোক্ষং দাপয়তি ”-_ত্রিপাদবিভূতি উপনিষৎ। 


সামবেদায় ছান্দোগ্যাগনিষং 
শাস্তিপাঠ 


ওঁ আপ্যায়ন্ত মমাঙ্গানি বাক্‌ প্রাণশ্চক্ষুঃ শ্রোত্রমথো 
বলমিন্দ্রিয়াণি চ সর্বাণি,সর্ংং ব্রন্মৌপনিষদং মাহহং ব্রহ্ম নিরাকুধাং। 
মা মা ব্ৰহ্ম নিরাকরোদনিরাকরণমন্তরনিরাকরণং মেহস্ত।তদীত্মনি 
নিরতে য উপনিষৎস্থ ধর্মান্তে ময়ি সন্তু তে ময়ি সন্ত । 

ওঁ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ ॥ 

মম (আমার ) অঙ্গানি (অবয়বসকল ) বাক্‌ ( বাগিন্নিয় ) প্রাণঃ, চক্ষু, শ্রোত্রম্‌, 
অথ! (ও ) বলম্‌ (বল ), চ (এবং) সর্বাণি ইন্জিয়াণি ( ইন্দিয়সমূহ ) আপা য়ন্ত (পুষ্টিলাভ 
করুক)। সর্বম্‌ (সমস্ত পদার্থ ই ) শুপনিযদম্‌ ব্রহ্ম ( উপনিষৎ-প্রতিপান্ধ ব্রহ্ম) । অহম্‌ 
(আমি) ব্ৰহ্ম (ব্রন্ধকে ) মানিরাকুষাম্‌ (ঘেন অন্বীকার না করি), ব্রহ্মমা (মাং 
আমাকে ) মা নিরাকরোৎ (যেন প্রত্যাখ্যান না করেন); [তাহার নিকট আমার ] 
অনিরাকরণম্‌ (অপ্রতাগ্যান) অন্ত (হউক ), মে (আমার নিকট ) [তাহার] অনিরাকরণম্‌ 
অস্ত ; [ অর্থাৎ আমাদের নিতাসন্বন্ধ হউক ]। উপনিষৎসু (উপনিষৎ সকলে ) যে ধর্মাঃ 
(যে সকল ধর্ম] আছে ]) তে (তাহারা) তৎ-আস্মনি (সেই আস্মাতে ) নিরতে (নিষ্ঠ ) 
ময়ি (আমাতে ) সন্ত (হউক), তে ময়ি সত্ব: ও শান্তিঃ শান্তি: শান্তি (আধ্যাত্মিক, 
আধিভৌতিক ও আধিদৈবিক,__অর্থাৎ রোগাদি, মনন্তাপাদি, হিংস্র প্রাণী প্রভৃতির কৃত 
হিংসাদি, এবং আকস্মিক প্রাকৃতিক বিপদাদি,_এই ত্রিবিধ বিদ্বের বিনাশ হউক । 

আমার অঙ্গসমূহ, বাক্‌, প্রাণ, চক্ষু, কর্ণ, বল ও ইন্দ্রিয়সমুদয় পুঁ্টিলাভ 
করুক। সর্ববস্ত স্বরূপতঃ উপনিষৎপ্রতিপাদ্ ব্রহ্মই । আমি যেন ব্রহ্ষকে 
অস্বীকার না করি, ব্রহ্ম যেন আমাকে প্রত্যাখান না করেন; তাহার 
সহিত আমার এবং আমার সহিত তাহার নিতা অবিচ্ছেদ হউক। সেই 
পরমাত্বায় সততনিষ্ঠ আমাতে উপনিষৎপ্রতিপাদ্া ধৰ্মসমূহ (প্রতিভাত ) 
হউক; আমাতে উহা € প্রতিভাত ) হউক | ও শাস্তি, শান্তি, শান্তি৷ 


গ্রথমাধ্যায়স্ষ্গ্রথঘ খওঁ 


( ওক্কারোপাসন। ) 

ওমিত্যেতদক্ষরমুদ্গীথমুপালীত । ওমিতি হ্যদ্‌গায়তি তস্তোপ- 
ব্যাখ্যানম্‌ ॥১ 

উদ্গীথম. (সামের উদ্গীথ-ভক্তির অবয়ব বলিয়া উদ্‌গীথ শব্দের বাচা) ওম ইতি এতৎ 
(ওম. এই [ বৰ্ণাত্মক ]) অক্ষরম. (অক্ষরকে ) উপাসীত (উপাসনা করিবে); [ ইহ! 
উদ্‌গীথ ভক্তির অবয়ব ] হি (কারণ ) ওম. ইতি ( ও. এই শব্দ হইতে আরম্ভ করিয়াই ) 
উদ্গায়তি (উদ্‌গীথ গান করিয়া থাকেন )। তন্তু (সেই অক্ষরের ) উপব্যাথানম, 
( উপাসনা, মহিমা, ও ফল ইতাদি বিষয়ে ব্যাথা!) [ আরম্ত হইতেছে ]1১ 


উদ্গীথ শব্দ-বাচা “ওম্৮৯ এই (বর্ণাত্বক২) অক্ষরকে উপাসনা করিবে ; 
কারণ “ওম্‌” এই শব্দ হইতে আরম্ভ করিয়া উদ্‌গীথ৩ গান করা হয়। সেই 
অক্ষরের ( উপাসনা, মহিমা ও ফল প্রভৃতি বিষয়ে) ব্যাখ্যা আরম্ভ 
হইতেছে ॥১ 


১। এখানে উদ্‌গীথ-শব্দটি ওম -শব্দটির বিশেষণ, উদ্‌গীথম. ওম.উদ্গীথভত্তিস্থ ওঙ্কার | 
উদগীঘ-সামবেদীয় স্তোব্রাংশবিশেষ । উহা কর্মেরই অঙ্গ এবং কর্মেই প্রযোজা ৷ ও উহার 
একটি অবয়ব । গ্রামে কয়েকটি বাড়ি দগ্ধ হইলেও যেমন বল! হয় “গ্রাম দগ্ধ হইয়াছে”, 
তেমনি সমুদয়ে প্রযোজা উদ্গীথ-শব্দটিকেও অবয়ব ওক্কারে প্রয়োগ করিয়। সম্পদুপাসনা করা 
হইতেছে; কর্মে অভান্ত বাক্কির পক্ষে প্রথমেই কর্ম ত্যাগ করিয়া উপাসনাতে মন স্থির করা 
সুকঠিন ; এই জন্য প্রথমে কর্মের অঙ্গীভূত্ব উপাসনাই বলা হইতেছে__কর্মনিরপেক্ষ উপাসনা 
নহে। ইহার পরে এই উপাসনার দৃষ্টফলসমূহ বল! হইবে (১1১।৭-৮) | এ ফল যজমানের 
প্রাপা ; কারণ তিনিই উদ্গাতাকে (-সামগানকারী খত্বিক বিশেষকে ) এ কর্মে নিয়োগ 
করিয়া দক্ষিণা প্রদীনপূর্বক ফললাভের অধিকারী হইয়। থাকেন। ওম.-ই যে উদ্‌গীথ- 
শব্দবাচা, শ্রুতি তাহ! নিজেই বলিবেন (€ ১1৫1১) । 

২। ওম. পরমাত্বার প্রিয় নাম । মন্ত্রের আদিতে ও অস্তে উহ! উচ্চারণ করিতে 
হয়-- ব্রাহ্মণং প্রণবং কুর্ধাদাদাবস্তে চ সর্বদা। শ্রবতানোক্কৃতং পূর্বং পরস্তাচ্চ বিশীর্ঘতে 11” 
এই শ্রেষ্ঠ অক্ষরই আবার পরমাস্মার প্রতীক । বর্তমান স্থলে উহ্বাকে ব্রহ্মের বাচকরূপে 


২৬ উপনিষৎ গ্রস্থাবলী টি 


গ্রহণ না করিয়া প্রতীকরূপে বা উপাসনার অবলম্বনরূপে গ্রহণ 'করা হইতেছে। 
কঃ, ১1২1১৫)-১৭ ; মু, ২1২1৬, গীতা, ৮1১১, ৮1১৩. ১৭।২৩-২৪ দ্রঃ 

৩। যে কয়টি বিভাগে বিভক্ত হইয়। সাম গীত হইয়া থাকে, তাহার প্রতোক বিভাগকে 
এক একটি ‘ভক্তি’ বলে। পাঞ্চভক্তিক সামের (২1২1১) পাঁচটি ভক্তির নাম_হিংকার, 
প্রস্তাব, উদ্গীথ, প্রতিহার ও নিধন সাপ্তভক্তিক সামের সাতটি ভক্তির (২1৮১) নাম__ 
হিংকার, প্রস্তাব, আদি, উদ্‌গীথ, প্রতিহার, উপদ্রব ও নিধন । হিঙ্কার = “হিম” এই শব্ধ 
উচ্চারণ । উদ্গাতার গের অংশ উদ্গীথ ; তাহার সহকারী প্রন্তোতার গেয় অংশ প্রস্তাব; 
সহকারী প্রতিহর্তার গেয় অংশ প্রতিহার ; তিনজনের একসঙ্গে গেয় অংশ নিধন । 


এষাং ভূতানাং পৃথিবী রসঃ পৃথিব্যা আপে! রসঃ। 
অপামোষধয়ো রস ওষধীনাং পুরুষে! রসঃ পুরুষস্ বাগ, রসে! 
বাচ ঞ্চগ রস খচঃ সাম রসঃ সাম্স উদ্‌গীথে রসঃ ॥২ 


পৃথিবী (পৃথিবী) এষাম, ( এই চরাচর ) ভূতানাম, (ভূতবর্গের ) রসঃ ( উৎপত্তি, 
স্থিতি ও লঘ়্ের কারণ ), আপঃ (জলরাশি ) পৃথিব্যাঃ ( পৃথিবীর ) রসঃ (কারণ ) [ অর্থাৎ 
পৃথিবী জলরাশিতে ওতপ্রোত ], ওষধয়ত ( ওষধিসমূহ ) অপাম, (জলরাশির ) রসঃ ( নার) 
[ কেন ন! উহার! জলেরই পরিণাম ], পুরুষঃ ( মানবদেহ) ওষধীনাম, (ওষধিসমূহের ) রসঃ 
(সার) [ অর্থাৎ অন্নরূপে গৃহীত ওষধির পরিণাম ], বাক, ( বাগিন্জরিয় ) পুরুষস্ত 
(পুরুষাবয়বের ) রসঃ [ কেন ন! উহ! মানবদেহের শ্রেষ্ঠ অবয়ব ]. ধক. (ছন্দৌবদ্ধ-ধক মন্ত্র) 
বাচঃ (বোগিক্দ্রিয়ের) রসঃ [কারণ বাক্‌ দ্বার! ধক, উচ্চারিত হয়], সাম (গীতিযুক্ত ধক মন্ত্র) 
বচঃ (খক২সকলের) রস: [ অর্থাৎ বক্তা ও শ্রোতার অধিকতর আনন্দপ্রদ ], উদ্গীথঃ 
(উদ্গীথঃ, অর্থাৎ প্রস্তাবিত ওঙ্কার ) সায়? (সামমন্ত্রের ) রসঃ ।২ 


পৃথিবী এই চরাচর ভূতবর্গের রস, জলরাশি পৃথিবীর রস, ওষধিসমূহ 
জলরাশির রস, মানবদেহ ওষধিসমূহের রস, বাক্‌ মানবদেহের রস, খগ্মন্ত 
বাকের রস, সাম খগ্মস্ত্রের রস, উদ্গীথ-ওক্কার সামমন্ত্রের রস ।৯ ২ 


১। অর্থাৎ সর্ববস্তর “রদতম-রূপ” গুণ-বিশিষ্ট জানিয়া ওক্কারের উপাসনা করিবে । 


রি ছান্দোগ্যোপনিষৎ ২৭ 
স এষ রসাঁনাং রসতমঃ পরমঃ পরাধ্রোহষ্টমো যদুদ্গীথঃ ॥৩ 


সঃ (সেই ওক্কার )--যৎ ( =যঃ, যাহ!) উদ্গীথঃ (উদ্গীথাখা )--এষ ( ইহাই ) 
রলানাম্‌ ([ভূৃতার্দির উত্তরোত্তর ] রসভূতদিগের মধো ) রসতমঃ (সর্বোত্তম রস), পরমঃ 
([ পরমাত্বার প্রতীক বলিয়া ] সর্বপ্রধান ), পর-অর্ধাঃ ( পরমের স্থান, অর্থাৎ পরমাত্মবুদ্ধির 
অবলম্বন হইবার যোগা ) অষ্টমঃ ([পৃথিবাদি রসভূত বস্তুর সংখ্যানুসারে ] অষ্টমস্থানীয় ) ৩ 


সেই যে উদ্‌গীথাখ্য ওদ্কার, উহাই রসসমূহের মধ্যে রসতম, সর্বোত্তম, 
পরমাত্বার স্থানীয় এবং অষ্টম ।৩ 


কতমা কতমর্ক কতমণ্ড কতম সাম কতমঃ কতম উদ্‌্গীথ 
ইতি বিষৃষ্টং ভবতি ॥ ৪ 


কতমা কতমা ( কোন্‌ কোন্টি) ধক (ধক্‌), কতমৎ কতমৎ (কোন্‌ কোন্টি ) 
সাম (সাম), কতমঃ কতমঃ (কোন্‌ কোন্টি) উদ্গীথঃ ( উদ্গীথ )--ইতি ( এই প্রকার) 
বিষৃষ্টম্‌ (বিবেচন। ) ভবতি (হইয়া থাকে )19 


কোন্‌ কোন্টি থক্‌, কোন্‌ কোন্টি সাম, এবং কোন্‌ কোন্টি 
উদ্‌গীথ ?”_-এই প্রকার বিবেচনা হইয়! থাকে ।৪ 


বাগেবর্ক, প্রাণঃ সামোমিত্যেতদক্ষরযুদ্গীথঃ ৷ তদ্বা এতন্মিথুনং 
যদ্‌ বাক্‌ চ প্রাণশ্চর্ক চ সাম চ॥ ৫ 


[ উপাস্ত প্রণবে আপ্তি-গুণ বিধানের জন্য এবং পূর্ব প্রশ্নের উত্তর দিবার জন্য বল! 
হইতেছে ]--বাক্‌ এব (বাক্ই ) ধক্‌ (খক্‌ ), [ বাক খকের উচ্চারক, অতএব উহার 
কারণ) কার্ধ ও কারণ অভিন্ন ]; প্রাণঃ (প্রাণ-বল) সাম ( সাম), [ বল সামগানের 
হেতু, কেন না, গান আয়াসসাধা। অতএব উহার সহিত অভিন্ন ]; ওম্‌ ইতি ( ওম্‌ এই 
বর্ণাত্বক) এতৎ (এই ) অক্ষরম্‌ ( অক্ষর ) উদ্‌গীথঃ ( উদ্‌গীথ ), [ অর্থাৎ উদ্গীথ-শব্দে 
ওক্কারকে বুঝাইতেছে, উদ্গীথ-ভক্তিকে নহে ]; যৎ (যাহা) [ থক্‌ শব্দে উল্লিখিত ] বাক 


২৮ উপনিষৎ গ্রশ্থাবলী [ ১১1৬ 


চ (এবং) [ সাম-শব্দে উল্লিখিত ] প্রাণ: চ, [ অর্থাৎ বাক্‌ ও প্রাণ বলিয়া যে দুইটি উপলব্ধ 
হয় } তৎ বৈ (তাহাই ) এতৎ মিথুনম্‌ (এই যুগল ) [ শঃ, ১৩1৩২ ] । ৫ 


বাকৃই খক্‌, প্রাণই সাম,” এবং ওম্‌ এই বর্ণাত্বক অক্ষরই উচ্গীথ | 
ঝক্‌ ও সামের কারণীভূত বাক্‌ ও প্রাণ উভয়ে একটি মিথুন |৫ 


১। খক্‌ ও সাম এবং তৎকারণীভূত বাক্‌ ও প্রাণের গ্রহণের দ্বারা যাবতীয় ধক্‌ ও 
সাম এবং তাহাদের দ্বার! সম্পান্ভ সকল কর্মের গ্রহণ কর! হইল । অর্থাৎ যাবতীয় অতিলধিত 
কর্মফল বাক্‌ ও প্রাণের দ্বারা সম্পাদ্ । 


তদেতন্মিথুনমোমিত্যেতস্মিশ্ক্ষরে সংস্জ্যতে যদ! বৈ মিথুনো 
সমাগচ্ছত আপয়তো বৈ তাবন্তোন্যস্ত কামম্‌ ॥ ৬ 

তৎ (সেই) এতৎ (এই, এবম্প্রকার) মিথুনম্‌ (যুগল, বাক ও প্রাণ) ওম্‌ ইতি এতন্মিন্‌ 
অক্ষরে (ওম্‌ এই বর্ণাম্বক অক্ষরে ) সংস্জ্যতে (সম্মিলিত হয়); যদ! বৈ ( যখনই ) 
মিধুনৌ ( ঘুগলাবয়ব স্ত্রী ও পুরুষ) সমাগচ্ছতঃ ( পরস্পর মিলিত হয় ) [ তখনই ] তৌ 
(তাহারা) অস্তোন্তস্ত ( পরম্পরের) কামম্‌ (অভিলাষ) আপয়তঃ বৈ (অবশ্যই প্রাপ্ত করায়, 
পূর্ণ করায়) । ৬ 


এতাদৃশ উক্ত যুগলটি ওম্‌ এই বর্ণাত্বক অক্ষরে সম্মিলিত হয়।* 
যখনই ( নরনারী ) যুগলের মিলন হয়, তখনই উভয়ে উভয়ের কাম 
চরিতার্থ করে।২ ৬ 

১। কারণ এই অক্ষরটি বান্বয় এবং প্রাণের চেষ্টার দ্বার! নিষ্পাদ্ঘ। 


২। বাক ও প্রাণ সমুদয় অভিলাষ পূর্ণ করে (১1১।৫ টীকা ); অতএব নরনারী- 
যুগলের স্ায় উহার! অভিলাধপ্রাপ্তির কারণ । 


আপয়িতা হ বৈ কামানাং ভবতি ষ এতদেবং বিদ্বান্‌ 
অক্ষরমুদ্গীথমুপাস্তে ॥ ৭ 


১১৮] ছান্দৌগ্যোপনিষৎ ২৯ 


যঃ (যে উপাসক, উদগাত।) এতৎ (এই) উদ্গীথম্‌ ( উদ্গীথ্তক্তির অবয়ব) অক্ষরমূ 
(“ওম্‌” অক্ষরকে ) এবম, (এই প্রকার আপ্তিওণ-বিশিষ্টরূপে ) বিদ্বান ( জানিয়!) উপান্তে 
(উপাসনা করেন ), [ তিনি ] কামানাম. (যজমানের কামা ফলসমূহের ) আপয়িত। 
(প্রাপযিতা, প্রাপ্তির কারণ ) হ বৈ (অবশ্যই ) ভবতি (হন) 1৭ 


যিনি এই উদ্ৃগীথাবয়ব অক্ষরকে এই প্রকার আপ্তিওণবিশিষ্টরূপে 
জানিয়া উপাসনা করেন, তিনি অবশ্যই যজমানকে কাম্য ফলসমৃহ প্রাপ্ত 
করান।১ ৭ 

১। কারণ উপাস্তকে যে গুণ-বিশিষ্টরূপে উপাসনা করা হয়, উপাসকের সেই সেই 
গুণ লাত হয়। 


তদ্বা এতদনুজ্ঞাক্ষরং যদ্ধি কিব্চীনুজানাত্যোমিত্যেব তদাহৈযো 
এব সমৃদ্ধির্যদনুজ্ঞা জমর্ধয়িতা হ বৈ কামানাং ভবতি য এতদেবং 
বিদ্বানক্ষরমুদ্গীথমুপাস্তে ॥৮ | 


তৎ বৈ এতৎ ( সেই সেই অক্ষরই ) অনুজ্ঞা-অক্ষরম, (অনুমতিজ্ঞাপক অক্ষর); হি 
(কারণ ) য কিম, চ (যাহা কিছু) [কেহ] অনুজানাতি ( অনুমোদন করে ) তদা (তখন) 
[ দে ] ওম. ইতি এব (ওম, এই কথাই ) আহ (বলিয়া থাকে); যদ ( =যা, যাহ!) 
অনুক্ঞা! (অনুমতি ) এষা উ এব (ইহাই আবার ) সমৃদ্ধিঃ( বিভূতি [অর্থাৎ উহা 
বিভৃতিহ্ৃচক]) ; যঃ (যিনি ) এতৎ ( এই ) উদ্গীথম, (উদ্গীথাবয়ব ) অক্ষরম, ( অক্ষরকে, 
ওম কে) এবম, ( এইরূপ সমৃদ্ধিগুণবিশিষ্ট ) বিদ্বান্‌ (জানিয়!) উপান্তে (উপাসনা করেন) 
[ তিনি ] কামানাম, ([ যজমানের ] কামাবর্গের ) হ বৈ ( অবপ্যই ) সমর্ধয়িত! ( সম্যক, 
বৃদ্ধির কারণ ) ভবতি (হন )1৮ 


উক্ত এই ওক্কারই সম্মতিজ্ঞাপক১ অক্ষর) কারণ যখনই কিছু 
অনুমোদন করা হয়, তখন “ওম্‌” বলা হয়। যাহা অনুমতি উহাই আবার 
সম্থদ্ধি।২ যিনি উদৃগীথাবয়ব অক্ষরকে এইরূপ সমৃদ্ধিগুণবান্‌ জানিয় 
উপাসনা করেন, তিনি যজমানের কাম্ফল সমাক্‌ বধিত করেন । ৮ 


৩০ উপনিষণ্ড গ্রন্থাবলী [১1১1৯ 


১। লোকবাবহারে এবং বেদে দেখা যায় যে, কেহ কিছু বলিলে অপরে ‘ওম! অর্থাৎ 
‘হ]া’ বলিয়া তাহার অনুমোদন করেন ! 

২। যিনি সমৃদ্ধ তিনিই ধনাদি দান বিষয়ে “ওম. বলিয়া অনুমতি করিতে পারেন । 
অতএব ওঙ্কার সমৃদ্ধিগুণবান্‌। 


তেনেয়ং ত্রয়ী বিদ্যা বর্তত ওমিত্যাশ্রাবয়ত্যোমিতি শংস- 
ত্যো মিত্যুদ্গায়ত্যে তস্থৈবাক্ষরস্যাঁপচিত্যৈ মহিন্না রসেন ॥ ৯ 


[ অতঃপর ওঙ্কারের উপাননায় প্ররোচিত করিবার জন্য উহার প্রশংস! কর! হইতেছে ] 
_তেন ( সেই ওঙ্কার অবলম্বনেই ) ইয়ম্‌ (এই ) ত্রয়ী বিদ্য। (ধণ্েদাদিরূপ বিদ্যা, অর্থাৎ 
বেদবিহিত কর্ম) বর্ততে (প্রবৃত্ত হয়); [কারণ ] ওম্‌ ইতি ( ওম্‌ উচ্চারণপূর্বক ) 
আশ্রাবয়তি ([ দেবতাদ্িগকে যজ্ঞকালে মন্ত্রা্দি ] অবণ করানো হয় ) [ অর্থাৎ অধ্বর্যু যখন 
বলেন “ওম্‌ শ্রাবয়”, তখন অগ্রীধ বলেন “অন্ত শ্রোষট্‌”, তৎপরে অধ্বর্ষ হোতাকে যাজা- 
পাঠের অনুমতি দেন ]. ওম্‌ ইতি শংসতি (ওম্‌ উচ্চারণপূর্বক হোতা! স্তোত্র পাঠ করিয়া! 
থাকেন ), ওম্‌ ইতি উদগায়তি (ওম্‌ উচ্চারণ করিয়। উদ্গাতা সামগাঁন করেন); [ তৈঃ 
১।৮] ৷ এতস্ত (এই ) অক্ষরস্ত এব (অক্ষরেরই ) অপচিতো ( পৃজার্থ) [বৈদিক কর্ম 
প্রবতিত হয় ], [ এবং অক্ষরেরই ] মহিম! ( মহিমাদ্বার! ) [ অর্থাৎ অক্ষরের পরিণামতৃত 
যজমানাদির প্রাণের দ্বারা] [ও ] রসেন (রসের দ্বারা) [ অর্থাৎ অক্ষরের পরিমাণভূত 
ব্রীহি-ষবাদির রসরূপ হবিঃ দ্বার] [ত্রয়ী-বিহিত কর্ম প্রবর্তিত হয় ] | ৯ 


উক্ত ওষ্কার অবলম্বনে বেদবিদ্যাবিহিত কর্ম প্রবৃত্ত হয়; কারণ ওম্‌ 
উচ্চারণপূর্বক দেবতাদিগকে শ্রবণ করানে! হয়, ওম্‌ উচ্চারণপূর্বক স্তোত্র 
পাঠ করা হয়” এবং ওম্‌ উচ্চারণ করিয়া সামগান করা হয়। এই অক্ষরের 
পূজার জন্য” ইহারই (পরিণামভূত ঝত্বিক্‌ ও যজমানাদির প্রাণরূপ ) 
মহিমা দ্বারা এবং ইহারই ( পরিণামভূত ব্রীহিযবাদির ) রস হইতে নিষ্পন্ন 
হবিঃ দ্বারা২ (ত্রয়ী-বিহিত কর্ম প্রবর্তিত হয় )। ৯ 


১। বৈদিক কর্মের দ্বারা পরমাসত্মার পূজ। হয় (গীতা ১৮৪৬)। ওঙ্কার পরমাস্মার 
প্রতীক; অতএব পরমাত্মার পূজার দ্বার! ওক্কারেই পূজা হয় । 


১১১০ ] ছাঁন্দোগ্যোপ নিষৎ ৩১ 


২। ওঙ্কার উচ্চারণপূর্বক যে যাগহোমাদি হয়, তাহা আদিত্যে যায় এবং ক্রমে বৃষ্টি 
হইয়! ব্রীহিযবাদি হয়। তাহাতে প্রাণ তৃপ্ত হয়। সুতরাং ব্রীহিষবাদি ও প্রাণ যথাক্রমে 
ওক্কারেরই রস ও মহিমা । 


তেনোভৌ কুরুতো যশ্চৈতদেবং বেদ যশ্চ নবেদ। নানা তু 
বিদ্যা চাবিদ্ভা চ যদেব বি্যয়া করোতি শ্রদ্ধয়োপনিষদা তদেব 
বীর্ষবন্তরং ভবতীতি খহেতস্তৈবাক্ষরস্ত্োপব্যাখ্যানং ভবতি ॥১০ 


ইতি প্রথমাধ্যায়ন্ত প্রথমখণ্ডঃ ॥ 


[ এখন এইরূপ আশঙ্কার উদয় হইতে পারে যে ],__যঃ চ (যিনি) এতৎ ( এই অক্ষরকে) 
এবম্‌ (এই প্রকার) বেদ (জানেন), যঃ চ (এবং যিনি) ন বেদ (জানেন ন!) উভোৌ 
(তাহারা উভয়েই ) তেন ( উক্ত অক্ষরের দ্বার!) কুরুতঃ (কর্ম করিয়া থাকেন) [ অতএব 
অক্ষরের যাথাত্মা-জ্ঞান নিক্ষল নহে কি]? [ অক্ষরের বিজ্ঞান ] তু (কিন্তু) [ নিক্ফল 
নহে]; [কারণ] বিদ্যা চ ([ অক্ষরের ] যাথাসত্ম্যজ্ঞান বা উপাসনা ) অবিদ্যা চ ( এবং 
কেবল কর্মের জ্ঞান) ( নান! বিভিন্ন); যৎ এব ( যাহাই ) বিদ্ধয়া ([ উদ্গীথের অঙ্গাদি 
বিষয়ে ] বিজ্ঞানবান্‌ হইয়। ) শ্রদ্ধয়। (শ্রদ্ধীসহকারে ) উপনিষদ (দেবতাবিষয়ক উপাসনাদি 
সহকারে ) করোতি ( করেন ) তৎ এব (লেই কর্মই ) বীর্ধবত্তরম্‌ (অধিক ফলপ্রদ ) ভবতি 
(হয়) 7 ইতি (ইহ) খলু এতস্ত ( এই ) অক্ষরস্ত এব ( অক্ষরেরই ) উপব্যাখ্যানম্‌ 
( মহিমাদির ব্যাখ্যা ) ভবতি ( হয় ) ॥১০ 


যিনি এই ওঙ্কাররূপ অক্ষরকে জানেন এবং যিনি জানেন না, তাহারা 
উভয়েই এই অক্ষরেরই দ্বারা কর্ম করিয়া থাকেন বটে? পরস্ত (অক্ষরবিজ্ঞান 
নিষ্ফল নহে, কারণ) উপাসন! ও উপাসনাহীন কর্ণের জ্ঞান হইতে বিভিন্ন 
ফল হয়। বিজ্ঞান, শ্রদ্ধা ও উপাসনাদি সহকারে যে কর্ম করা হয়, তাহা 
অধিক ফলপ্রদ হয়। এই পর্যন্ত অক্ষরেরই মহিমাদি ব্যাখ্যাত হইল ।? ১০ 
১। এই খণ্ডে রদতমত্ব, আপ্তি ও সমৃদ্ধি এই তিন গুণে সমন্বিত ওঙ্কারের একটিমাত্র 


উপাপনা বিহিত হইয়াছে তিনটি উপাসনা নহে । গুণত্রয়বিশিষ্ট, উদ্গীথাবয়ব, বরহ্মপ্রতীক 
ওঙ্কার ব্রন্গের স্যায় উপাস্ত ৷ 


গ্রথমাধ্যায়--দ্বিতীয় খণ্ড 
(প্ৰাণদৃষ্টিতে উদ্‌গীথোপাসন। ) 

দেবাস্ণুরা হ বৈ যত্র সংযেতির উভয়ে প্রাজাপত্যাস্তন্ধ দেবা 
উদ্গীথমাজহ্‌ রনেনৈনানভিভবিষ্যাম ইতি ॥ ১ 

প্রাজাপত্যাঃ (প্রজাপতি-কর্ম ও জ্ঞানে অধিকারী পুরুষ; তাহার সন্তানস্থানীয় ) 
দেব-অন্ুরাঃ (দেব-শাস্ত্রো্তাদিত ইন্রিয়বৃত্তিসকল, অসুর = স্বাভাবিক তমোময় ইন্দ্রিয় 
বুত্তিসকল ) উভয়ে ( উভয়ে ) যত্র (যে বিষয়ে, অর্থাৎ পরস্পরের সম্পদ্‌ অপহরণপূর্বক 
পরাজয়ার্থ) হ বৈ ([পূর্ববৃত্তান্তের সুচক অবায় ] একদ! ) সংযেতিরে (সংগ্রাম করিয়াছিলেন) 
তৎ হ (তাহাতে, সেই যুদ্ধে) দেবাঃ (দেবগণ ) “অনেন (এই কর্ম দ্বার!) এনান্‌ (এই 
অন্ুথরদ্িগকে ) অভিভবিষ্যামঃ (পরাজয় করিব)” ইতি (এই মনে করিয়া) উদগীথম্‌ 
( উদ্‌গীথ, অর্থাৎ উদ্গীথ-তক্তির দ্বারা উপলক্ষিত উদ্গাতার অনুষ্ঠেয় কর্ম) আজহ_3 (আহরণ 
করিয়াছিলেন, অর্থাৎ জোতিষ্টোমাদির অনুষ্ঠান করিয়াছিলেন )।১ 

প্রজাপতির সন্তান দেবতা ও অস্বরগণ পুরাকালে যখন পরস্পরের 
পরাঁজয়ার্থ সংগ্রাম করিয়াছিলেন”, তখন দেবগণ “এই কর্মসহায়ে 
অস্থরগণকে পরাভূত করিব”, এই মনে করিয়া উদ্গীথকে গ্রহণ 
করিয়াছিলেন ।১ 

১) বহিমুখ ইন্দিয়বৃত্তি অধর্ম ও ধ্বংসের কারণ হয়, এবং সাত্বিক অন্তমু'খ ইন্জিয়বৃত্তি 
ধর্মের কারণ হয়, ইহাই বুঝাইবার জন্য এই আখ্যায়িক। । প্রতি জীবদেহে অনাদিকাল 
হইতে এই উভ্তয়বৃত্তির যে দ্বন্দ চলিতেছে, তাহাকেই দেবাহুরের যুদ্ধরূপে বর্ণনা করা! হইয়াছে। 
জীবই এখানে প্রজাপতি । 

তে হু নাসিক্যং প্রাণযুদ্গীথযুপাসাঞ্চক্রিরে তং হাস্তরাঃ 
পাঁপানা বিবিধুস্তম্মাত্তেনৌভয়ং জিত্রতি সুরভি চ দুর্গন্ধি চ 
পাপ[না হোষ বিদ্ধঃ ॥২ 


[সেই উদ্গীথ-কর্ম করিতে ইচ্ছুক ] তে হ (উক্ত দ্বেবগণ) নাসিক্যম্‌ (নাসিকায় 
অবস্থিত ) প্রাণম্‌ ([ চৈতন্ডাধিষ্িত ] স্ত্রাণাখ্য প্রাণকে ) উদ্গীথম্‌ ( [ উদগীথভক্কির দ্বার! 


১২৩] ছান্দ্যোগ্যোপনিষৎ ৩৩ 


উপলক্ষিত ] উদ্গীথকর্তা বা উদ্‌গাতারূপে ) উপাসাঞ্চক্রিরে (উপাসনা করিয়াছিলেন ) ; 
তম্‌ হ ( তাহাকে, স্রাশদেবতাকে ) অন্ুরাঃ (অস্থরগণ, স্বাভাবিক তমোবৃত্তিসমূহ) পাপ্যনা 
(পাপের দ্বার!) বিবিধুঃ (বিদ্ধ করিয়াছিল ), [ অর্থাৎ “যাহা কিছু উত্তম গন্ধ গৃহীত হয়, 
তাহা আমার,” এই মনে করিয়া নাসিকায় অবস্থিত প্রাণদেবত। অহন্কৃত হইলেন এবং 
তজ্জন্ বিবেকজ্ঞান হারাইলেন ]; তম্মাৎ (সেইজন্য, পাপবিদ্ধ হওয়ায়) তেন (সেই 
স্রাণের দ্বারা) [লোকে ] সুরতি চ দুর্গদ্ধি চ (সুগন্ধি ও দুর্গন্ধি) উভভয়ম্‌ (উভয়ই ) 
জিন্তরতি (আত্্রাণ করিয়া থাকে); হি ( কারণ) পাপ্ঠনা (পাপের দ্বারা) এষঃ (এই 
ত্রাণ) বিদ্ধ: ( সংস্পৃষ্ট হইয়াছেন ) 1২ 


উক্ত দেবগণ নাসিকায় অবস্থিত ঘ্রাণদেবতাকে উদ্বগীথকর্তারূপে 
উপাসনা করিয়াছিলেন ;৯ তাহাকে অস্বরগণ পাপের দ্বারা বিদ্ধ 
করিয়াছিল। যেহেতু এই ঘ্রাণ পাপের দ্বারা বিদ্ধ হইয়াছেন, এই জন্য 
লোকে উহার দ্বারা স্বরভি ও দুর্গন্ধি উভয়ই আত্রাণ করিয়া থাকে | ২ 

১) উদ্গীথাথ্য ওঙ্কারকে স্রাণাথা প্রাণদৃষ্টিতে উপ।সন! করিয়াছিলেন । পরেও সর্বত্র 
এইবপই বুঝিতে হইবে । আরও দ্রষ্টব্য এই যে, চৈতগ্যাধিষ্ঠিত একই প্রাণ নানিকাছি 
ইন্জিয়গোলকে স্রাণদেবতাদ্দিরূপে অবস্থিত আছেন। 

২। যদিও এখানে উভয় শব্দ আছে, তথাপি বুঝিতে হইবে যে, পাপের ফলে কেবল 
অনভীগ্গিত পাঁধিব গন্ধই লাভ হয়। পরেও এইরূপ বুঝিতে হইবে । 


অথ হ বাচমুদ্গীথমুপা সাঞ্চক্রিরে তাং হান্ুরাঃ পাপানা 
বিবিধুস্তস্মাত্তয়োভয়ং বদতি সত্যঞ্চানৃতঞ্চপাপানা হোষা বিদ্ধা ॥৩ 
অধ ( অনন্তর) বাচম্‌ (বাগ্দেবতাকে ), তাম্‌ (উক্ত বাকৃকে ), তয় (বাকোর 


দ্বার! ), সতাম্‌ চ ( সতা ) অনৃতম্‌ চ (এবং মিথা।) বদতি (বলে), এষা (এই বাক)। 
[ অপরাংশ পূর্বের ন্যায় ]1৩ 


অনন্তর দেবগণ বাগৃদেবতাকে উদ্‌গীথকর্তারূপে উপাসনা করিয়াছিলেন | 
ত'হাকে অস্থরগণ পাপের দ্বারা বিদ্ধ করিয়াছিল । যেহেতু বাক্‌ পাপবিদ্ধ 


হইয়্‌ছেন, অতএব তদ্বারা লোকে সত্য ও মিথ্যা উভয়ই বলিয়া থাকে । ৩ 
তি 


৩৪ উপনিষণ গ্রন্থাবলী [ ১২৪ 


অথ হ চক্ষুরুদ্গীথমূপাসাঞ্চক্রিরে তদ্ধান্্রাঃ পাপানা 
বিবিধুস্তম্মীত্তেনোভয়ং পশ্যতি দর্শনীয়পশীদর্শনীয়ঞ্চ পাপ]ন! হোতদ্‌ 
বিদ্ধম্‌ ॥ ৪ 

চক্ষু: (চক্ষুর্দেবতাকে ), তৎ (উক্ত চক্ষুকে ), তেন (সেই চক্ষুর দ্বারা), দর্শনীয়ম্‌ 
( রমণীয় ), অদ্রর্শনীয়ম্‌ (অরমণীয় ), পঠ্ঠতি (দর্শন করে ), এতৎ (এই চক্ষু )। ৪ 

অনস্তর চক্ষুর্দেবতাকে উদ্‌গীথকর্তারূপে উপাসনা করিয়াছিলেন । 
তাহাকে অস্ত্রের] পাপের দ্বারা বিদ্ধ করিল। যেহেতু চক্ষু পাপবিদ্ধ 
হইয়াছেন, অতএব তদ্বারা লোকে রমণীয় ও অরমণীয় উভয়ই দর্শন করিয়] 
থাকে । ৪ 


অথ হ শ্রোত্ৰযুদ্গীথমুপাসাঞ্চক্রিরে তদ্ধান্থরাঃ পাপানা 
বিবিধুস্তস্মাত্তেনোভয়ং শৃণোতি শ্রবণীয়ঞ্চা শ্রবণীয়ঞ্চ পাপ্যনা 
হোতদ্‌ বিদ্ধম্‌ ॥ ৫ 


শ্রোত্রম (কর্ণদেবতাকে ), তৎ (উক্ত কর্ণকে), তেন (কর্ণ দ্বারা), শৃণোতি 
(শ্রবণ করে), শ্রবণীয়ম চ অশ্রবণীয়ম চ (প্রিয় ও অপ্রিয় শব্দ), এতৎ 
(কর্ণ )। ৫ | 

অনস্তর কর্ণদেবতাকে উদৃগীথকর্তারূপে উপাসনা করিয়াছিলেন | 
তাহাকে অস্থরেরা পাপের দ্বারা বিদ্ধ করিল। যেহেতু কর্ণ পাপবিদ্ধ 
হইয়াছেন, অতএব তদ্থারা লোকে প্রিয়, অপ্রিয় ও উভয় প্রকার শব্দই 
শ্রবণ করে। 


অথ হ মন উদ্গীথমুপাসাঞ্চক্রিরে তদ্ধান্থরাঃ পাপানা 
বিবিধুস্তস্মাত্তেনোভয়ং সঙ্কল্লয়তে সঙ্কল্পনীয়ঞ্চাসঙ্কল্পনীয়ঞ্চ পাপানা 
হোতদ্‌ বিদ্ধম্‌ ॥ ৬ 


১২৭ ] ছান্দোগ্যোপনিষৎ ৩৫ 


মনঃ (মনোদেবতাকে ), তৎ (উক্ত মনকে), তেন ( মনের দ্বারা ), সঙ্কলয়তে 
(চিন্তা করিয়া থাকে ), সঙ্কল্পনীয়মূ চ অনঙ্কল্পনীয়ম্‌ চ ( শুভ ও অশুভ চিন্তা ), এতৎ 
(এই মন) ৬ 


অন্তর মনোদেবতাকে* উদূগীথকর্তারূপে উপাসনা করিয়াছিলেন । 
তাঁহাকে অস্থরের! পাপবিদ্ধ করিল। যেহেতু মন পাপবিদ্ধ হইয়াছেন, 
অতএব তদ্থারা লোকে শুভ ও অস্তত উভয় প্রকার চিন্তাই করিয়। 
থাকে । ৬ 


১। মনোদেবতার পুর্বে ত্বক ও রসনাদির দেবতার উল্লেখ না থাকিলেও বুঝিতে 
হইবে যে, তাহাদিগকেও বরণ কর! হইয়াছিল এবং ভাহারাও পাপবিদ্ধ হইয়াছিলেন। 


অথ হ য এবায়ং মুখ্য প্রাণন্তমুদ্গীথমুপাসাঞ্চক্রিরে তং 
হাঁস্্রর ঝ্চত্বা বিদধ্বংস্থধ্থাহশ্মানমাখণমৃত্বা বিধ্বংষেত ॥ ৭ 


অথ হ ( অনন্তর ) অয়ম্‌ ( যিনিই ) যঃ এব ( যে) মুখাঃ ( মুখে অবস্থিত ) প্রাণঃ 
(প্রাণ-দেবতা) তম্‌ (তাহাকে) উদ্গীথম্‌ (উদ্গাতারূপে ) উপালাঞ্কক্রিরে (উপাসনা 
করিয়াছিলেন )। অস্থরাঃ (অন্থ্রগণ) তম্‌ হ (তাহাকে) ধত্বা (প্রাপ্ত হইয়া ) 
[ সেইরূপ ] বিদধ্বংস্থঃ (বিনষ্ট হইল) যথা (যেরূপ) আথণম্‌ ( = অথণম্‌, অভেন্ত ) 
অশ্বানম্‌ ( পাষাণকে ) ধত্ব। (প্রাপ্ত হইয়া) [ লোষ্টাদি ] বিধ্বংসেত (বিনষ্ট হয় )।৭ 


অনন্তর এই যে মুখ্য প্রাণ, তাহাকে দেবতারা উদ্গাতারূপে উপাসনা 
করিলেন। অভেগ্য পাষাণের সংস্পর্শে আসা মাত্র (লোস্ট্রাদি ) যেরূপ 


বিনষ্ট হয়, সেইরূপ মুধ্য প্রাণের সংস্পর্শে আসা মাত্রই অস্থরের! 
বিনষ্ট হইল ।১ ৭ 


১! বৃঃ, ১1৩।৭ নাসিকান্থ প্রাণ ও মুখাপ্রাণ উভয়েই বায়ুর বিকাররূপে সমান 
হইলেও বিশেষ স্থানের সহিত দন্বন্ধবশতঃ স্বাণাথা প্রাণ পাপবিদ্ধ হইলেও মুখা প্রাণ 
পাপবিদ্ধ হন না। 


৩৬ উপনিষৎ গ্রন্থাবলী [১1২1৮ 


এবং যথাহশ্মানমাখণমৃত্বা বিধ্বংসত এবং হৈব স বিধ্বংসতে ষ 
এবংবিদি পাপং কাময়তে ষশ্চৈনমভিদাসতি স এষোহশ্মাখণঃ | ৮ 


এবম্‌ ([ মুখ্য প্রাণও ] এইরূপ, অর্থাৎ অন্থরপাপের দ্বার! অস্পৃষ্ট )। যথা আখণম্‌ 
অশ্মানম্‌ খত্বা [লোষ্রাদি ] বিধ্বংসতে (বিনষ্ট হয়) এবম্‌ হ এব (ঠিক উক্ত প্রকারেই ) 
যঃ (যে) এবং-বিদি (যথোক্ত প্রণবিদের প্রতি ) পাপম্‌ (অনুচিত বাবহার ) কাময়তে 
( করিতে ইচ্ছা করে ), যঃ চ (এবং যে) এনম্‌ (ইহাকে ) অভিদাসতি (হিংস। 
করে), সঃ (লে) বিধ্বংদতে ; [কারণ] সঃ এষঃ ( উক্ত প্রাণবিদ ) আখণঃ 
( অতেগ্য ) অন্মা (পাষাণ )। ৮ 


মুখ্য প্রাণ এইরূপ । অভেগ্য পাষাণের সংস্পর্শে আসিয়া ( লোস্ট্রাদি ) 
যেরূপ ধ্বংস হয়, সেইরূপ যে ব্যক্তি প্রাণবিদের প্রতি অনুচিত ব্যবহারে 
উদ্যত হয়, কিংবা যে তাহাকে হিংসা করে। সেও বিধ্বস্ত হয়; কেন 
না উক্ত প্রাণবিদ অভেছয পাষাণস্বরূপ ॥ ৮ 


নৈবৈতেন স্থরভি ন দুর্গন্ধি বিজানাত্যপহতপাপাা হেষ 
তেন যদশ্নাতি যত পিৰতি তেনেতরান্‌ প্রাণানবতি । এতমু 
এবাম্ততোহবিব্বোতক্রামতি ব্যাদদাত্যেবান্তত ইতি ॥ ৯ 


এতেন (এই মুখা প্রাণের দ্বারা) ন (না) হ্থর্ভি (ভাল গন্ধ) ন ( ন!) দুর্গন্ধি 
(মন্দ গন্ধ ) বিজানাতি ([ লোকে ] জানে ) ;--এষঃ ( ইনি )হি ( অবশ্যই ) অপহত-পাপ্যু। 
( বিগত-পাপ, [ কারণ ] আস্মন্তরিতাদিশন্য )। তেন (সেই মুখ্য প্রাণলহায়ে ) যৎ (যাহা) 
অশ্বাতি (আহার করে), যৎ পিবতি (পান করে), তেন (সেই পীত ও ভুক্ত দ্রবোর 
দ্বার! ) ইতরান্‌ (অপর ) প্রাণান্‌ (স্রাণাদি প্রাণকে ) অবতি ([ লোকে ] পালন করে )। 
এতম্‌ উ এব (এই মুখ্য প্রাণকেই, অর্থাৎ মুখ্য প্রাণের জীবিকান্বরূপ অন্নপপানাদিকে ) 
অন্ততঃ (মরণকালে ) অবিত্বা (না পাইয়া) উত্ক্রামতি (দ্রাণাদি দেহ হইতে বহির্গত 
হয়); [প্রাণের ভোজনেচ্ছা প্রসিদ্ধ ; কারণ ] অন্ততঃ-ব্যাদদাতি এব ([ লোকে ] 
মুখব্যাদীন করিয়া থাকে ) ইতি ।৯ 


১২1১৩ ] ছান্দোগ্যোপনিষৎ ৩৭ 


এই মুখ্য প্রাণের দ্বার! কেহ ভাল ব! মন্দ গ্রহণ করে না?) কারণ ইনি 
অবশ্যই অপাপবিদ্ধ। লোকে মুখ্য প্রাণসহায়ে যাহা কিছু পান বা আহার 
করে, তদ্বারা তাহারা ঘ্রাণাদিকেও পালন করে; ( এই জন্যই ) মুখ্য 
প্রাণের অন্নপানাদি জীবিকা লাভ না হওয়ায় মরণকালে স্রাণাদি উৎক্রমণ 
করে; (প্রাণের অন্ন ও পান লাভের ইচ্ছাবশতই ) লোকে মৃত্যুকালে 
মুখব্যাদান করে । ৯ 


তং হাঙ্গিরা উদ্গীথমুপাসাঞ্চক্র এতমু এবাঙ্সিরসং 
মন্যস্তেহঙ্গানাং ফদ্রসঃ ॥ ১০ 


তেন তং হু ৰৃহস্পতিরুদ্গীথমুপাসাঞ্চক্র এতমু এব ৰৃহস্পতিং 
মন্যন্তে বাগ ঘি ৰ্‌ হতী তস্যা এষ পতিঃ ॥ ১১ 


তেন তং হায়াস্য উদ্‌গীথমুপাসাঞ্চক্র এতমু এবায়াস্তং মন্যন্ত 
আস্কাদ্‌ যদয়তে ॥ ১২ 


তেন তং হু ৰকো দাল্ভ্যো বিদাঞ্চকার। স হু 
নৈমিষীয়ানামুদ্গাঁতা ৰভুব স হ শ্মৈভ্যঃ কামানাগায়তি ॥ ১৩ 


[ উদ্গীথাবয়ব ওঞ্কারনামক অক্ষরকে বিশুদ্ধিগুণবিশিষ্ট মুখ্য প্রাণাস্মারপ উদ্‌গাতা মনে 
করিয়া উপাসন| করিতে হইবে__ইহ বলা! হইয়াছে । অধুনা সেই মুখ্য প্রাণেই আঙ্গিরস, 
বৃহস্পতি ও আয়াস্ত এই গুণত্ৰয় বিধান করিবার জন্য ১*-১২ কণ্ডিক৷ বলা হইতেছে ]-- 
তন্‌ হ (সেই মুখ্য প্রাণকেই ) অঙ্গিরাঃ ( অঙ্গির! খষি) উদ্গীথম্‌ ( উদ্গাতারূপে ) 
উপাপাঞ্চক্রে ( উপাসনা করিয়াছিলেন )। [প্রাণই অঙ্গির! ]; যৎ (যেহেতু) [ প্রাণ ] 
অঙ্গাশাম্‌ (শরীরাবয়বনকলের ) রসঃ ( সার) তেন (সেই হেতু) এতম্‌ উ এব ( এই 
মুখা প্রাণকেই ) [খ্ধিরা] আঙ্গিরলম্‌ (আঙ্গিরস ) মন্যান্তে (মনে করেন )। তম্‌ হ 
বৃহস্পতি; (বৃহস্পতি খষি) উদ্গীথম্‌ উপাসাঞ্চক্রে। ( প্ৰাণই বৃহস্পতি ); হি (যেহেতু ) 
বাক (বাক) বৃহতী (মহতী) [এবং] তন্যাঃ (সেই বাকের) এধঃ (এই প্রাণ ) 


৩ উপনিষৎ গরস্থাবলী [১২১০ 


পতিঃ (ম্বামী) তেন এতম্‌ উ এব বৃহম্পতিম্‌ মন্তস্তে [ বৃঃ, ১৩1২৭ ] | তম্‌হ আয়াম্তঃ 
( আয়াস্ত খধি আপনার সহিত অভিন্নরূপে ) উদ্গীথম্‌ উপাসাঞ্চক্রে [ প্রাণই আয়াস্ত ]; 
যৎ আন্তাৎ (মুখ হইতে) অয়তে (নির্গত হন ) তেন এতম্‌ উ এব আয়াস্তম্‌ মন্তস্তে । 
তম্‌ হ দাল্ভাঃ ( দলভাপুত্র ) বকঃ (বক নামক খষি) বিদাঞ্চকার (জানিয়াছিলেন )। 
সঃ হ (তিনি) নৈমিবীয়ানাম্‌ ৫নৈমিধারণ্যবাসী যাজ্ঞিকদিগের ) উদ্গাতা! (সামগানকর্তা ) 
বড়ুব (হইয়াছিলেন ), [এবং ] সঃ এভাঃ (ইহাদিগের জন্য ) কামান্‌ (যথাভিলফিত 
ফলসমূহ ) আগায়তি শ্ম (গান করিল্লাছিলেন ) [ অর্থাৎ উদ্গীথ-গানের ফলে তাহাদের 
কামনাসকল পূর্ণ করিয়াছিলেন ]। ১*-১৩ 


সেই মুখ্য প্রাণকেই অঙ্গির! খষি উদ্‌গীথকর্তান্রপে উপাসনা! করিয়া- 
ছিলেন । ৯ যেহেতু প্রাণ অঙ্গের অবয়বসকলের রসস্থানীয়, অতএব 
(খধিগণ ) প্রাণকে আঙ্গিরস মনে করিয়া থাকেন । বৃহস্পতি তাহাকে 
উদ্‌গীথকর্তারূপে উপাসন] করিয়াছিলেন | যেহেতু বাক্‌ বৃহতী এবং প্রাণ 
তাহার পতি, অতএব ( খধিগণ ) প্রাণকেই বৃহস্পতি মনে করিয়া থাকেন । 
আয়াস্য ধষি তাহাকেই আপন] হইতে অভিন্ন উদগীথকর্তারূপে উপাসনা 
করিয়াছিলেন | যেহেতু আস্য হইতে ইহার অয়ন বা গমন হইয়া থাকে, 
অতএব ( ঝষিগণ ) প্রাণকেই আয়াস্য মনে করিয়া থাকেন! দল্ভাপুত্র 
বক নামক খষি তাহাকে জানিয়াছিলেন। তাহার ফলে এ খষি 
নৈষিষারণ্যবাসীদিগের উদ্গাতা হইয়াছিলেন, এবং তাহাদের জন্য 
কাম্যসমূহ গান করিয়াছিলেন | ১০-১৩ 


১। অঙ্গিরা খষি স্বয়ং প্রাপন্থরূপ হইলেও আপনাকেই আঙ্গিরস প্রাণ ও উদ্‌গীথরূপে 
উপাসনা করিয়াছিলেন ৷ বৃহম্পতি ও আয়াস্ত ধষিও এরূপ করিয়াছিলেন । 


আগাতা হু বৈ কামানাং ভবতি যষ এতদেবং বিদ্বানক্ষর- 
মুদ্ৃগীথমুপাস্ত ইত্যধ্যাত্বম্‌ ॥ ১৪ 


ইতি প্রথমাধ্যায়স্য দ্বিতীয়খণ্ডঃ ॥ 


১৩1১] ছান্দোগ্যোপনিষৎ ৩৯ 


যঃ (যিনি) এবম্‌ বিদ্বান (যথোক্ত গুণবিশিষ্টরূপে এই প্রাণকে জানিয়া ) এতৎ 
(এই) উদগীথম্‌ (উদ্‌গীথাবয়ব) অক্ষরম্‌ (অক্ষর ওষ্কারকে ) [ উক্ত প্রাণদৃষ্টিতে ] 
উপান্তে (উপাসনা করেন), [তিনি ] কামানাম্‌ (কাম্যসমূহের ) আগাতা (গানকারী, 
উদ্গীথসহায়ে নিষ্পাদক) হ বৈ (অবশ্যই ) ভবতি ( হন )--ইতি অধ্যাত্মম্‌ (এই পৰ্যন্ত 
শরীরবিষয়ক [ উদ্গীথ-উপাসন! উক্ত হইল ])1 ১৪ 


যিনি প্রাণকে যথোক্ত গণবিশিষ্টরূপে জানিয়া উদ্গীথাবয়ব (ওম্‌ এই) 
অক্ষরকে প্রাণদৃষ্টিতে উপাসনা করেন, তিনি কামাসমূহের উদ্‌্গাতা হন ১১ 
এই পৰ্যন্ত অধ্যাত্ম দর্শন বণিত হইল। 

১। উপাসনার দুই প্রকার ফল হইতে পারে-_দৃষ্ট ও অদৃষ্ট । এখানে দৃষ্ট ফলটি 
উল্লিখিত হইল। ইহার অদৃষ্ট ফল প্রাণের সহিত আত্মভাবপ্রাপ্তি। কারণ সাধক 
ভাবনানুযায়ী রূপ প্রাপ্ত হন (ছাঃ, ৩১৪।১)। 

২। অর্থাৎ শরীরমধাবতত বন্তবিষয়ে-_এখানে প্রাণবিষয়ে । 


গ্রথমাধ্যায়-_তৃতীয় খণ্ড 


(আদিতা-দৃষ্টিতে ও ব্যান-দৃষ্টিতে উদ্গীখোপাসনা, এবং 
উদ্‌গীথ-নাযের অক্ষরোপাসন] ) 


অথাধিদৈবতং য এবাসৌ তপতি তমুদ্গীথমুপাসীতোগ্ভন্‌ 
বা! এষ প্রজাভ্য উদ গায়তি । উগ্যস্তমো ভয়মপহস্ত্যপহস্তাহ বৈ 
ভয়স্য তমসো ভবতি য এবং বেদ॥ ১ 


অথ অধিদৈবতম্‌ ( দেবতাবিষয়ক ) [ উদ্গীথোপাসনা বল! হইতেছে ]--য: এব 
অসৌ (এই যিনি, যে আদিতা ) তপতি (তাপ বিকিরণ করেন ) তম্‌ (ডাঁহাকে) উদ্গীথম 
( উদ্‌গীখরূপে ) উপাসীত ( উপাসনা! করিবে ) [ অর্থাৎ উদ্গীথে সুর্ঘদৃষ্টি-আরোপ করিবে]; 


৪০ উপনিষণ গ্রস্থাবলী [১৩২ 


[ কারণ ] এষঃ ( এই হুর্ধ) উদ্‌-যন্‌ বৈ ( উদয়কালে ): প্রজাভাঃ (প্রজাদিগের হিতার্থে 
[ অন্নোৎপাদনেচ্ছায় ]) ) [ যেন উদ্গাতার স্যায়--বৃঃ, ১৩1১৭ ] উদ্গায়তি ( উদ্গীথ গান 
করিয়া থাকেন), উদ্‌-যন্‌ (উদয়কালে ) তমঃ (নৈশ অন্ধকার ) ভয়ম্‌ (ভয়) অপহস্তি 
(বিনাশ করেন)। যঃ (যিনি) এবম্‌ (এইরূপ গুণসম্পন্ন বলিয়া ) [ সবিতাকে ] বেদ 
(জানেন) [তিনি] তমসঃ (অন্ধকারের ) [ এবং তজ্জনিত ] ভয়ন্ত (ভয়ের ) অপহন্ত। 
( বিনাশক ) হ বৈ ভবতি ( অবশ্যই হন )। ১ 


অতঃপর অধিদৈবত উপাসনা? ( উক্ত হইতেছে )--এই যিনি তাপ দান 
করেন, তাহাকে উ্দগীথরূপে উপাসনা করিবে । ইনি উদয়কালে 
প্রজাদিগের হিতার্থে উদ্গীথ গান করেন: এবং নৈশ অন্ধকার ও ভয় 
বিনাশ করেন । যিনি সবিতাকে এ্রব্প গুণসম্পন্ন বলিয়া! জানেন, তিনি 
ভয় ও অন্ধকারের বিনাশক হন!) 


১। একই প্রাণ অধিদৈব ও অধ্যাজু-ভেদে বিস্যমান | প্রঃ, ৩।৬-১২ 
২। অর্থাৎ খত্বিক যেমন ধজমানের জন্য উদ্গান করিল্প! অন্নের ব্যবস্থা করেন, তেমনি 
হূর্ধতেজে শস্তাদি পক হইয়া জীবের অন্রসংস্থান হয় । 


সমান উ  এবায়ঞ্চাসৌ চোষ্পোহয়মুষোইসৌ স্বর 
ইতীমমাচক্ষতে স্বর ইতি প্রত্যান্বর ইত্যমুং তস্মাদ্‌ বা 
এতমিমমযুং চোদ্‌গীথমুপাসীত ॥ ২ 


[প্রাণ ও আদিত্যের তবতঃ ভেদ নাই--ইহাই দেখানে। হইতেছে ]--অয়ম্‌ চ 
(এই প্রাণ) অসৌ চ (এবং এ সবিত1 ) [ উভয়ই ] সমানঃ উ এব (সমান বটেন ); 
[কারণ] অযম্‌ [এই প্রাণ ] উষ্ণ; (উষ্ণ) অদৌ (ই আদিত্যও) উচ্চ, ইমম্‌ 
(এই প্রাপক) স্বরঃ ইতি (গমনশীলরূপে ) [এবং] অমুম্‌ (এ আদিত্যকে ) 
স্বর: ইতি (গমনশীলরূপে ) [ও ] প্রতাস্বরঃ ইতি (আগমনশীলরূপে ) [লোকে ] 
আচক্ষতে (বলির থাকে )। তন্মাৎ বৈ (এই জন্যই) এতম্‌ ( এতাদৃশ নাম ও 
রূপবিশিষ্ট) ইমম্‌ (এই প্রাণরূপে ) অমুম চ (এবং এ আদিতারপে) উদগীথম্‌ 


৯৩)৩ ] ছান্দোগ্যোপনিষৎ ৪১ 


(উদ্্‌গীণাবয়বভূত ওঙ্কারাখা অক্ষরকে ) উপাপীত (উপাসনা করিবে)। [প্রাণ ও 
আদিতাকে এক করিয়। তদ্বষ্টিতে উদ্‌গীথ-ওঙ্কারের উপাসনা! করিবে ]1 ২ 


এই প্রাণ এবং ওঁ সবিতা উভয়েই সমান ১ প্রাণ উষ্ণ,” সবিতাঁও 
উষ্ণ ; প্রাণকে গমনশীল এবং সূর্ধকে অস্তগমনশীল ও প্রত্যাগমনশীল রূপে 
লোকে বর্ণনা করিয়া থাকে ।২ এই জন্যই এইরূপ নামগুণযুক্ত প্রাণ ও 
আদিত)রূপে উদ্দগীথকে উপাসনা করিবে | ২ 


১। যতক্ষণ দেহে প্রাণ থাকে, ততক্ষণ দেহ উষ্ণ বোধ হয়। 
২। হুর্ধ অস্তগমনের পর ফিরিয়! আসেন ; কিন্ত প্রাণ মৃতদেহে আর আসে না। 


অথ খলু ব্যানমেবোদ্গীথমুপাপীত যদ্বৈ প্রাণিতি স প্ৰাণে! 
ঘদপানিতি লোহপানঃ। অথ যঃ প্রাণাপানয়োঃ সন্ধিঃ স ব্যানো 
যো ব্যানঃ সা বাক । তম্মাদপ্রীণন্ননপানন্‌ বাঁচমভিব্যাহরতি ॥ ৩ 


অথ খলু (অনন্তর প্রকারান্তরে অধ্যাত্ম উদ্গীখোপাসনা কথিত হইতেছে )-_ব্যানম্‌ এব 
([ প্রাণের বৃত্তিবিশেষ ] ব্যানকেই ) উদ্গীথম্‌ ( উদ্গীধরূপে ) উপাসীত ( উপাসনা করিবে ) 
[ অর্থাৎ উদ্গীথে ব্যানদৃষ্টি করিবে ] 1 যৎ বৈ ([ লোকে ] যে) প্রাণিতি (মুখ ও নাসিক! 
দ্বারা শ্বান ত্যাগ করে) সঃ ( উহাই ) প্রাণঃ (প্রাণাখা বায়ুবৃত্তি-বিশেষ ), যৎ অপানিতি 
(লোকে যে মুখ ও নাসিকাদ্ধারে বাধুকে অভ্যন্তরে আকর্ষণ করে) সঃ অপানঃ (উহাই 
অপানাখ্য বাযুবৃত্তি), অথ (আর ) প্রাণ-অপানয়োঃ (প্রাণ ও অপানের ) যঃ (যে) সন্ধিঃ 
( মধ্যবৰ্তী বৃত্তি ) সঃ ব্যানঃ (উহাই ব্যানাথ্য বায়ুবৃত্তি)। যঃ ব্যান (যাহা! ব্যান ) সা বাক্‌ 
(তাহাই বাকায)। তক্মাৎ (সেই জন্য, অর্থাৎ বাক্য ব্যাননিম্পা্ বলিয়াই ) অপ্রাণন্‌ 
(প্রাণব্যাপার না করিয়।) অনপানন্‌ (অপানব্যাপার না করিয়। ) [ নিঃশ্বাস-প্রশ্বাস রুদ্ধ 
করিয়া ] বাচম্‌ (বাঁকা) অভিব্যাহরতি ([ লোকে ] উচ্চারণ করিয়া থাকে )। ৩ 


অনন্তর (প্রকারাস্তরে উপাসনা কথিত হইতেছে )-_বানকেই 
উদ্গীথরূপে (অর্থাৎ উদৃগীথে ব্যানদৃষ্টি আরোপ করিয়া) উপাসনা করিবে । 
লোকের যে শ্বাস-ত্যাগ-ক্রিয়া উহাই প্রাণ, আর উহ্বারা যে বায়ু আকর্ষণ 


৪২ উপনিষৎ গ্রন্থাবলী [ ১৩৪ 


করে উহাই অপান; প্রাণ ও অপানের মধ্যবর্তী যে বায়ুৰত্তি উহাই 
ব্যান।৯ যাহা ব্যান তাহাই বাকা। সেই জন্যই প্রাণাপানের ব্যাপার 
রুদ্ধ করিয়া লোকে বাক্য উচ্চারণ করিয়া থাকে । ৩ 


১। সাংখ্যাদ্দি-শান্ত্র মতে শরীরব্যাপী বায়ুই বান। এখানে--প্রাণ ও অপান বৃত্তির 
অভাবকালে যে মধ্যবর্তী বাযুবৃত্তি, উহাই ব্যান । বৃঃ ভাষ্য, ১৫৩ 


যা বাক্‌ সর্ক, তন্মাদ প্রাণনননপাননুচমভিব্যাহরতি যর্ক, তৎ 
সাম তম্মাদপ্রাণন্ননপানন্‌ সাম গায়তি যৎ সাম স উদ্গীথস্তস্মাদ- 
প্রাণন্ননপানন্নদূগায়তি ॥ ৪ 


যা (যাহ!) বাক্‌ (বাক্য) সা থক্‌ (উহাই খক্‌); তন্মাৎ অপ্রাণন্‌ অনপানন্‌ খচম্‌ 
(খ্কৃকে ) অভিব্যাহরতি | যা খক্‌ (যাহা খক্‌) তৎ সাম (উহাই সাম); তন্মাৎ 
অপ্রাণন্‌ অনপানন্‌ সাম গায়তি (গান করে)। যত সাম সঃ উদগীথঃ ( উহাই উদ্‌্গীথ 
[ উদ্শীথভক্তি ]); তন্মাৎ অপ্রাণন্‌ অনপানন্‌ উৎ-গায়তি ( উদ্‌গীথ গান করে)! ৪ 


যাহা বাক্য তাহাই খক্‌ ; সেইজন্যই প্রাণাপান নিরুদ্ধ করিয়া লোকে 
খক্‌ উচ্চারণ করে । যাহা খক্‌ তাহাই সাম; সেইজন্যই প্রাণাপান নিরুদ্ধ 
করিয়া লোকে সামগান করে। যাহা সাম তাহাই উদ্গীথ ; সেইজন্যই 
প্রাণাপান নিরুদ্ধ করিয়া লোকে উদ্‌গীথ গান করে।১৯ ৪ 


১। ছন্দোবদ্ধ মস্ত্রই ধক্‌ ; উহা বাকান্বপই বটে । খকের উপরই সামগান প্রতিষ্ঠিত 
(১৬১ ও টীকা ভ্রঃ); এবং উদ্গীধ সামেরই একটি অবয়ব । অতএব উহারা সকলেই 
সমান, এবং বাক্যের স্যান্ন একই রূপ ব্যানবৃত্তির দ্বার! সম্পান্ত। 


অতো যান্যন্যানি বীর্ষবস্তি কর্মাণি যথাহগ্ের্মন্থনমাজেঃ সরণং 
দৃঢ়হ্য ধনুষ আখযমনম্‌ অপ্রাণন্ননপানংস্তানি করোত্যেতস্ত 
হেতোব্যানমেবোদ্গীথমুপাসীত ॥ ৫ 


১৩1৬] ছান্দোগ্যোপনিষৎ ৪৩ 


অতঃ (ইহা হইতেও) অগ্ঠানি (অপর) যানি (যে সকল ) কর্মীণি ( কর্ম) বীর্ষবন্তি 
( অধিক প্রধত্রসাধ্য )--যথ! (যেমন ) অগ্রেঃ ( অগ্নির ) [উৎপাদনার্থ] মন্থনম্‌ ( কাষ্টঘর্ষণ ), 
আজে; ( লক্ষ্যপীম1ভিমুখে ) নরণম্‌ (ধাবন ), দৃঢগ্ত (দৃঢ়) ধনুষঃ (ধনুর ) আষমশম্‌ 
(অবনমন, ধনুতে জ্যারোপণ) তানি (সেই সমুদয় কর্ম ) অপ্রাণম্‌ অনপানন্‌ করোতি 
(করে)। এত্ত হেতোঃ (এই কারণবশতঃ) বানণ্‌ এব (বানকেই ) উদ্গীথম্‌ উপাসীত 
([ ব্যানদৃষ্টিতে ] উদ্গীথ-ওঞ্কারের উপাসনা করিবে ) 1 ৫ 


ইহা অপেক্ষা যে সকল অধিক প্রযত্বসাধ্য কর্ম আছে-_যথ! অগ্নিমন্থন, 
লক্ষাসীমার অভিমুখে ধাবন, দৃঢ় ধনুর অবনমন-__সেই সমস্তই লোকে প্রাণ 
ও অপানের ব্যাপার নিরুদ্ধ করিয়া সম্পাদন করে । এই কারণেই ব্যানকে 
উদ্গীথরূপে (অর্থাৎ উদৃগীথে ব্যানদৃর্টি আরোপ করিয়া) উপাসনা করিবে |৫ 


অথ খল্দৃগীথাক্ষরাণপাসীতোদ্গীথ ইতি প্রাণ এবোৎ 
প্রাণেন হ্যত্তিষ্ঠতি বাগশীর্বাচো হ গির ইত্যাচক্ষতেহন্ং থমন্সে 
হীদং সৰ্বং স্থিতম্‌ ॥ ৬ 

[ নামের অক্ষরের উপাপনা করিলে নামধারীরই উপাসনা হয়; সুতরাং ]-অথ খলু 
(অধুনা) উদ্গীথ-অক্ষরাণি (উদ্গীথের নামের অক্ষরসকলকে, | উদগীথ-ভক্তির অক্ষরলসকলকে 
নহে ] )--[ অর্থাৎ] উৎ-গী-থ ইতি (উৎ, গী ও থ--এই অক্ষরত্রয়কে )--উপাসীত । 
প্রাণ এব (প্রাণই ) উৎ (উৎ-অক্ষর) [ উৎ অক্ষরে প্রাণদৃষ্টি করিবে_বৃঃ, ১1৩২৩ ], 
হি (কারণ) প্রাণেন (প্রাণের সাহায্যে) উত্ভিষ্ঠতি ([ লোক) উত্থিত হয়); বাক্‌ গীঃ 
[ গী অক্ষরে বাগ দৃষ্টি করিবে ], হ (কারণ) বাচঃ (বাকাসমূহকে ) গিরঃ ইতি (গীঃ নামে) 
আচক্ষতে (1 পণ্ডিতের! ] অভিহিত করেন) ; অন্নম্‌ থম্‌[থ অক্ষরে অন্নদৃষ্টি করিবে ], 
হি (কারণ) অন্নে (অন্নীবলশ্বনে) ইদম্‌ সর্বম্‌ (এই সমস্ত) স্থিতম্‌ (স্থিতি লাভ করে )। ৬ 


অধুনা উদ্‌গীখের অক্ষরসকলকে-__অর্থাৎ উৎ, গী ও থ নামাক্ষর- 
গুলিকে_উপাসনা করিবে | প্রাণই উৎ্ কারণ প্রাণসহায়েই লোক 
উত্থিত হয়; বাক্যই গী, কারণ বাক্যকে গীঃ বলা হয় ; অন্নই থ, কারণ 
অন্নাবলম্বনেই এই সমস্ত স্থিতি লাভ করে |৬ 


88 উপনিষৎ গ্রন্থাবলী [ ১৩৭ 


ঘ্ৌরেব উদন্তরিক্ষং গীঃ পৃথিবী থমাদিত্য এবোদ্‌ বাযুর্গী- 
রয়িস্থং সামবেদ এবোদ্‌ যভূর্বেদো গীঞ্চথেদস্থং দুগ্ধেহন্যৈ 
বাগদোহিং যো বাচো দোহোহন্নবানন্নাদো ভবতি ষ এতান্যেবং 
বিদ্বানুদ্‌গীথাক্ষরাণুপীস্ত উদ্‌গীথ ইতি ॥ ৭ 


সৌঃ এব উৎ (ছ্যলোকেই উৎ)--[ কারণ উচ্চে অবস্থিত ], অন্তরিক্ষম্‌ গীঃ (আকাশ 
গী)__[কারণ লর্বব্যাপক বলিয়া আকাশ অপরসকলকে গীর্ণ বা উদরস্থ করিয়াছে], পৃথিবী 
থম্‌-__( পৃথিবী থ )--[ কারণ উহ! সকলের স্থিতির আধার ] ৷ আদিত্যঃ এব উৎ [ কারণ 
সুর্ঘ উর্ধস্থিত ], বাযুঃ গীঃ__-[ কারণ বায়ু অগ্নি প্রভৃতিকে গীর্ণ করে, ছাঃ, ৪।৩।১ ], অগ্রিঃ 
থম-_[ কারণ অগ্নিই ষজ্ঞীয় কর্মের স্থান] ৷ সামবেদঃ এব উৎ [ (কারণ শ্রুতিতে সামবেদকে 
উর্ধ্বস্থ ) স্বর্গরূপে স্তুতি কর! হইয়াছে ], যজুর্বে'দঃ গীঃ--[ কারণ যজুর্মস্তরে প্রদত্ত হবি 
দেবগণকর্তৃক গীর্ণ হয়), খণ্বেদঃ থম্‌[ কারণ খকেই সামসমূহ অধিষ্টিত ] ; [ এইরূপে 
নামাক্ষরে সেই সেই দৃষ্টি আরোপ করাই তাহার উপাসন! ] । অন্মৈ (উক্ত প্রকার সাধকের 
জন্ভ) বাক (বাক্‌) বাচঃ যঃ দোহঃ (ধণ্েদাদি শব্দের সহায়ে সাধ্য যে বাক্যোচ্চারপরূপ 
ফল) [সেই] দোহম্‌ (ছুদ্ধ বা ফল) [অর্থাৎ অনায়াসে ও স্বাধীনভাবে খণ্েদাদির 
উচ্চারণক্ষমত1 ] দুদ্ধে (=দোন্ধি, দোহন করেন )। যঃ (যিনি) এবং বিদ্বান ( যথোক্ত 
ওণদম্পন্নরূপে জানিয়|) এতানি (এই সকল ) উদ্গীথাক্ষরাণি (উদ্গীথের অক্ষরপকলকে ) 
[ অর্থাৎ ] উৎ, গী, থ ইতি (উদ্গীথ-নামের অক্ষর উৎ, গী ও থ কে) উপান্তে ( উপাসনা 
করেন), [তিনি ] অন্নবান্‌ (প্রচুর অন্শালী ) অন্নাদঃ (দীপ্তাগ্রি, অন্নতে।জী ) ভবতি 
(হন )। ৭ 


দ্যলোকই উৎ আকাশ গী, পৃথিবী থ। জূর্ধই উৎ বায়ু গী, অগ্নি থ। 
সামবেদই উৎ, যজুর্বেদ গী, ধ্থেদ থ। উক্ত সাধকের জন্য বাক্‌ বাগ-বূপ 
হদ্ধই দোহন করিয়া থাকেন। যিনি এইরূপ জানিয়া উদ্গীথাক্ষরসমূহকে 
অর্থাৎ উৎ, গী ও থ-কে উপাসনা করেন” তিনি প্রভূত অন্নশালী ও প্রচুর 
অন্নভোজী হন । 


১৩১+ ] ছান্দোগ্যোপনিষৎ 8৫ 


অথ খন্থাশীঃ সমৃদ্ধিরুপসরণানীত্যুপাসীত যেন সান্মা স্তোষ্যন্‌ 
স্যাৎ তৎ সামোপধাবেৎ ॥ ৮ 


অথ খলু (ইদানীং) আশীঃ-সমৃদ্ধিঃ ([বাগাদির সমৃদ্ধিরূপ ] কাম্য ফলের সমৃদ্ধি ), 
[ অর্থাৎ যে প্রকারে আশীঃ-সমৃদ্ধি হইতে পারে, তাহা উপদিষ্ট হইতেছে ]--উপসরণানি 
(প্রাপ্তব্য বা ধ্যেয় বিষয়সকলকে ) ইতি (এইরূপে ) উপাসীত ( উপাসনা! করিবে )--যেন 
সায়! (যে সামবিশেষের দ্বার!) [ উদ্গাঁতা ] স্তোয্যন্‌ স্তাৎ (স্তব করিতে উদ্যত হইবেন ) 
তৎ সাম (দেই সামকে ) উপধাবেৎ (উৎপত্তি, ছন্দ, দেবতা প্রভৃতি সহ চিন্তা করিবেন )। ৮ 


ইদানীং কাম্যফলের সম্বদ্ধি (যাহাতে হইতে পারে, তাহা উপদিষ্ট 
হইতেছে )-প্রাপ্তব্য বিষয়সকলকে এইরূপে উপাসনা করিবে-__-যে 
সামবিশেষের দ্বারা (উদ্দগাতা ) স্তব করিবেন, সেই সামকে (তিনি) 
চিন্তা করিবেন |৮ 


যস্যামুচি তামৃচং যদার্ষেয়ং তমৃষিং যাং দেবতামভিফৌধ্যন্‌ 
হ্যা তাং দেবতামুপধাবেৎ ॥ ৯ 


যস্তাম্‌ ধচি (যে খক্মন্ত্ে [ এ লাম অধিষ্ঠিত ]) তাম্‌ খচম্‌ (সেই খককে ), 
যৎআধেয়ম্‌ (যে খযিকর্তৃক সামটি দৃষ্ট) তম্‌ খধধিমু (সেই খধিকে ), যাম্‌ দেবতাম্‌ 
অভিষ্টোষ্যন্‌ স্যাৎ (যে দেবতার উদ্দেশ্যে স্তব করিতে উদ্যত হইবেন ) তাম্‌ দেবতাম্‌ (সেই 
দেবতাকে ) উপধাবেৎ। ৯ 


যে খক্মন্ত্রে সাম অধিষ্ঠিত সেই খক্‌কে, যে খধিকর্তৃক সামটি দৃষ্ট সেই 
খষিকে, এবং যে দেবতার উদ্দেশ্যে স্তব করা হইবে (উদৃগাতা) সেই 
দেবতাকে চিন্তা করিবেন | ৯ 


যেন্চ্ছন্দসা স্তোষ্যন্‌ স্যাৎ তচ্ছন্দ উপধাবেদ্‌ যেন স্তোমেন 
স্তোস্কমাণঃ হ্যা তং স্তোমমুপধাবেৎ ॥ ১০ 


৪৬ উপনিষৎ গ্রন্থাবলী [ ১1৩।১১ 


যেন (যে) ছন্দসা (গায়ত্রযাদি ছন্দের দ্বার!) স্তোস্যন্‌ স্তাৎ ( স্তব করিতে উদ্যত হইবেন ) 
তৎ ছন্দঃ (দেই ছন্দকে ) উপধাবেৎ ; যেন স্তোমেন (যে স্তোমের দ্বারা ) স্তোধ্যমাণঃ স্তাৎ 
(স্তব করিতে উদ্ধত হইবেন ) তম্‌ স্তোমম্‌ (সেই স্তোমকে ) উপধাবেৎ | ১০ 

যে ছন্দে স্তব করিবেন সেই ছন্দকে চিন্তা করিবেন ; যে স্তোমের* 
দ্বার! স্তব করিবেন২ সেই স্তোমকে চিত্ত৷ করিবেন 1১০ 

১। সোমঘাগে ৩টি, ১৫টি, ১৭টি বা ২১টি সাম লইয়| বিশিষ্ট ক্রম অনুযায়ী পাঠ 
করার বিধি আছে । এই সমষ্টীকৃত সামকে ‘স্তোম’ বলে। 

২। মূলে আত্মনেপদী “স্তোষ্যমাণ” পদ প্রযুক্ত হইয়াছে; কারণ স্তোমপাঠের ফল 
যজমানের প্রাপ্য নহে, উহ! কর্তৃগামী বা স্তোমপাঠকের ল্য । 


যাং দিশমভিফৌধ্যন্‌ স্যাঁৎ তাং দিশমুপধাবেৎ ॥ ১১ 


ষাম্‌ দিশম্‌ অভিষ্টোষ্যন্‌ স্যাৎ (যে দিকে অভিমুখী হইয়া স্তব করিতে উদ্যত হইবেন ) 
তাম্‌ দিশম্‌ ([ অধিষ্ঠাত্ৰী দেবতাদি সহ ] সেই দিকৃকে ) উপধাবেৎ । ১১ 


যে দিকে মুখ করিয়! স্তব করিবেন সেই দ্িকৃকে চিন্তা করিবেন 1১১ 
আত্মানমন্তত উপস্থত্য স্তবীত কামং ধ্যায়ন্নপ্রমত্তোহভ্যাশো 
হ যদস্মৈ স কামঃ সমুধ্যেত যকামঃ স্তবীতেতি যৎকামঃ 
স্তবীতেতি ॥ ১২ 
ইতি প্রথমাধ্যায়স্য তৃতীয় খণ্ডঃ ॥ 
অন্ততঃ (সামাদি চিন্তার পর অবশেষে) আত্মানম্‌ উপস্থত্য ([ উদ্‌গাত| ] আপন 
নাম, গোত্র ও বর্ণাশ্রমাদি সহ আপনাকে চিন্ত! করিয়। ) কামম্‌ (অপেক্ষিত ফল ) ধায়ন্‌ 
( অনুধ্যানপূ্বক ) অপ্রমত্তঃ ([ স্বর, উচ্ম ও বাঞ্জনাদি বর্ণের উচ্চারণে ] প্রমাদশূন্য হইয়! ) 


স্তবীত (স্তব করিবেন )। যৎ-কামঃ (যেরূপ কামনাধঘুক্ত হইয়!) যৎ ( = যত্র, যে কর্মে) 
স্তবীত ([ উক্ত উদ্গাত। ] স্তব করিবেন) [সেই কর্মে ] অন্মৈ ([ যথোক্ত জ্ঞানবান্‌ ] এ 


টি ছান্দোগ্যোপনিষত ৪৭ 


উদ্গাতার প্রতি) সঃ কাম? (সেই অভীষ্ট ফল) অভ্যাশঃ হ (অতি শীঘ্র) সমৃধ্যেত 
(সম্যক বৰ্ধিত হয়); যংকামঃ স্তবীত [আদরার্থে দ্বিরুক্তি ]-_ইতি সমাপ্তিস্চক ]। 
[ পাঠান্তর_-অন্ততঃ স্থানে অন্তঃ ]। ১২ 

( যথাক্রমে সামাদির চিন্তার পরে উদ্‌গাতা ) অবশেষে (আপন নাম, 
গোত্র ও বর্ণাশ্রমাদিসহ ) আপনাকে চিন্তাপূর্বক অপেক্ষিত ফলের চিন্তা 
করিয়া বর্ণের উচ্চারণে প্রমাদশূন্য হইয়া স্তব করিবেন। তাহা হইলে যে 
কর্মে যেরূপ কামনাযুক্ত হইয়া তিনি স্তব করিবেন, সেই কর্মে তাহার সেই 
অভীষ্ট ফল অতি শীঘ্র সমৃদ্ধিলাভ করিবে 1১২ 


গ্রথমাধ্যায়--চতুর্থ খণ্ড 


( অভয় ও অমৃত গুণবিশিষ্ট স্বরাখ্য উদ্গীথ-ওঙ্কারের উপাসনা ) 


ওমিত্যেতদক্ষরমুদ্গীথমুপানীতোমিতি হ্যাদ্গায়তি তশ্যো- 
পব্যাধ্যানম্‌ ॥ ১ 


[ মধ্যে অপর বিষয় আলোচিত হওয়ায় প্রথম খণ্ডের (১।১।১ দ্রঃ) সহিত সম্পর্ক রক্ষার 
জন্য চতুৰ্থ খণ্ডের আদিতে এই মন্ত্রের পুনরুল্লেখ হইল ] ৷ ১ 


উদ্গীথাখ্য ওম্‌ এই বর্ণাত্বক অক্ষরকে উপাসনা করিবে ; কারণ ওম্‌ 
উচ্চারণপূর্বক উদ্‌গীথ গান করা হয়। সেই অক্ষরের উপাসনাদি বিষয়ে 
ব্যাখ্যা হইতেছে । ১ 


দেবা বৈ মুত্যোত্িভ্যতস্্রয়ীং বিগ্াং প্রাবিশংস্তে ছন্দোভি- 
রচ্ছাদয়ন্‌ যদেভিরচ্ছাদয়ংস্তচ্ছন্দসাঁং ছন্দস্তম্‌ ॥২ 
দেবাঃ বৈ ( দেবগণ, সাত্বিক ইন্জিয়বৃত্তিদকল ) মৃত্যোঃ ( মৃত্যু অর্থাৎ মৃত্যুর কারণীতৃত 


৪৮ উপনিষৎ গ্রন্থাবলী [ ১1৪1৩ 


আহ্ুরিক পাপ হইতে) বিভ্যত: (ভীত হইয়1) ত্রয়ীম্‌ বিভ্ভাম্‌ (বেদবিদ্তায়, অর্থাৎ 
্রয়ীবিহিত কর্মে ) প্রাবিশন্‌ (প্রবেশ করিলেন, কর্মে ব্যাপৃত হইলেন ) ; তে (ভাহার1) 
ছন্দোভি: (ছন্দঃসমূহের দ্বারা) অচ্ছাদয়ন্‌ (আপনাদিগকে আচ্ছাদিত করিলেন ) 
[ দেবতারা মনে করিলেন যে, এইরূপে বৈদিক কর্মাদিতে ব্যাপৃত থাকিলে মৃত্যু 
ভাহার্দিগকে স্পর্শ করিতে পারিবে না ] ; যৎ (যেহেতু) এভিঃ (এই যন্ত্রবর্গের দ্বার) 
[ আপনার্দিগকে ] অচ্ছাদয়ন্, তৎ (সেইজন্য) ছন্দসাম্‌ ( মন্ত্রসমূহের ) ছন্দঃ-ত্বম্‌ 
(‘ছন্দঃ’-নাম প্রসিদ্ধ হইয়াছে )। ২ 


দেবগণ মৃত্যুভীত হইয়া ত্রয়ীবিহিত কর্মে ব্যাপৃত হইলেন এবং ছন্দ 
অর্থাৎ মন্ত্রসকলের দ্বারা আপনাদিগকে আচ্ছাদিত করিলেন । যেহেতু 


এই সকলের দ্বার! আচ্ছাদিত করিয়াছিলেন: এই হেতুই মন্ত্রসকলের নাম 
হইল ছন্দ । 


১1 একই কর্মে সকল মন্ত্র প্রযুক্ত হয় না। হতরাং বুঝিতে হইবে যে, আরব্ধ প্রযোজ্য 
মন্ত্র ভিন্ন অপর মন্ত্রসকলের জপ করিয়াও “আচ্ছাদিত হইলেন ৷” 


তানু তত্র সৃত্যুর্ষখা মওস্যমুদকে পরিপশ্যেদেবং প্যপশ্যদৃচি 
সাঙ্গি যজুষি। তে নু বিদিত্বোর্ধবা খচঃ সান্নো যজুষঃ স্বরমেব 


প্রাবিশন্‌ ॥ ৩ 


[ মৎস্তজীবী ] মৎস্তম্‌ ( মৎস্তকে ) উদকে ([ স্বল্প ] জলে) যথা (যেরূপ ) পরিপাস্তেৎ 
(দেখিয়া৷ থাকে ) [ অর্থাৎ “এ মস্ত সহজেই জাল প্রভৃতির দ্বারা আমার করায়ত্ত হইবে,” 
এইরূপ মনে করে ], মৃত্যু (মৃত্যু) তান্‌ উ (সেই দেবগণকেও ) এবম্‌ (তদ্রপ) তত্র খচি 
সায়ি যজুষি (সেই খক্‌, সাম ও যজু বেদের মধ্যে; অর্থাৎ তৎসাধ্য কর্মে ) পর্যপশ্যৎ 
( দেখিয়াছিলেন ) [ অর্থাৎ “কর্ম ও কর্মফল বিনাশী, সুতরাং কর্মক্ষয়ে তাহারা শীদ্রই আমার 
অধীন হইবেন,” এইরূপ বুঝিক্লাছিলেন ]। তে নু ( ভাহারাও) [ বৈদিক কর্ম অনুষ্ঠান 
করিয়। শুদ্ধচিত্ত হওয়ায় ] বিদিত্বা ([ মৃত্যুর অভিপ্রায় ] বুঝিয়া ) খচঃ সায়ঃ যজুষঃ ( খক, 
(সাম ও যজুঃ বেদ হইতে ) উর্ধ্বাঃ (উত্থিত হইয়া, বেদমন্ত্রসাধ্য কর্ম হইতে নিবৃত্ত হইয়া) 
স্বরম্‌ এব (ম্বর-শব্দ বাচ্য অক্ষরে, উদ্গীধ-ওক্কারে ) প্রাবিশন্‌ (প্রবেশ করিলেন )। ৩ 


১1৪1৫ ] ছান্দোগ্যোপনিষৎ ৪৯ 


(মৎস্যজীবী ) মংস্যকে যেরূপ স্বল্লজলে দেখিতে পায়, মৃত্যুও সেইরূপ 
দেবগণকে উক্ত খক্‌, যজুঃ ও সাম মন্ত্রের সাধ্য কর্মমধ্যে দর্শন করিলেন । 
দেবগণও মৃত্যুর অভিপ্রায় বুঝিয়া খক্‌, যজুঃ ও সাম মন্ত্রের সাধা কর্ম 
হইতে উধ্বে উঠিয়! স্বরশব্দ-বাচ্য অক্ষরে প্রবেশ করিলেন 1৩ 


যদ! বা খচমাপ্পোত্যোমিত্যেবাতিম্বরত্যেবং সামৈবং যজুরেষ 
উ স্বরে! যদেতদক্ষরমে তদমৃতমভয়ং তৎ প্রবিশ্য দেবা অমৃতা 
অভয়! অভবন্‌ ॥ ৪ 

যদ! বৈ (যখনই ) [কেহ ]খধচম্‌ (ধক্কে ) আপ্রোতি ( অধায়নের দ্বার! স্বায়ত্ত করে ) 
[ তখনই ] ওম্‌ ইতি এব (ওম্‌ এই অক্ষরটিই ) অতিন্বরতি ( সাদরে উচ্চারণ করে ) 
[এই জন্ত ওঞ্কারের নাম “স্বর” ]; এবম্‌ সাম (সাম সম্বন্ধেও এইরূপ ), এবম্‌ যজুঃ ; 
[ অতএব ] এতৎ যৎ (এই যে) অক্ষরম্‌ (অক্ষর, ওম্‌) এযঃ উ (ইহাও) স্বর; (সুর, 
স্বরশব্দ-বাচা); এতৎ (ইহাই) [ব্রহ্মের প্রতীক বলিয়া ] অমৃতম্‌ (অমর) অভয়ম্‌ 
(ভয়হীন ) ; তৎ (এ অক্ষরে) প্রবিগ্ঠ (প্রবেশ করিয়া, ব্রক্মবুদ্ধিতে উহার ধান করিয়]) 
দেবা (দেবগণ) অমৃতাঃ (অমর ) অভয়াঃ (ভয়হীন ) অভবন্‌ ( হইলেন )। ৪ 

যখনই কেহ খক্‌কে আয়ত্ত করে, তখনই সে ওম্‌ এই অক্ষরটি সাদরে 
উচ্চারণ করে; সামসম্বন্ধে এবং যজুঃসন্বন্ধেও এইরূপ । অতএব এই যে 
অক্ষরটি, ইহাই “স্বর”,” ইহাই অমর ও অভয় । ইহাতে প্রবেশ করিয়া 
দেবগণ অমর ও অভয় হইলেন । ৪ 

১। খগার্দি-মন্ত্রোচ্চারণে উদাত্রাদি স্বর বাবহৃত হয়। উহার সহিত সম্বন্ধ থাকায় 
ওম্‌ স্বর-শব্দ-বাচা । 


স য এতদেবং বিদ্বান অক্ষরং প্রণৌত্যেতদেবাক্ষরং 


স্বরমমৃতমভয়ং প্রবিশতি তৎ প্রবিশ্য যদমৃতা দেবাস্তদমূতো 
ভবতি ॥ ৫ 


ইতি প্রথমাধ্যায়স্য চতুর্থখণ্ডঃ ॥ 


৫০ উপনিষৎ গ্রন্থাবলী EA 


যঃ (যে কেহ্‌ ) এতৎ ( এই ) অক্ষরম্‌ (অক্ষরকে ) এবম্‌ ( এইরূপ, দেবগণের স্যায় ) 
[ অমৃত ও অভয় গুণে ভুষিত ] বিদ্বান (জানিয়!) প্রণৌতি (স্তব করেন, উপাসন! 
করেন) সঃ (তিনি) এতৎ (এই) অমৃতম্‌ (অমর) অভযয়ম্‌ (ভয়হীন) স্বরম্‌ 
(স্বর-শব্দ-বাচ্য ) অক্ষরম্‌ এব ( অক্ষরেই ) প্রবিশতি (প্রবেশ করেন ); তৎ (উহাতে ) 
প্রবিষ্য (প্রবেশ করিয়া) যৎ-অমৃতাঃ দেবাঃ (যে অমৃতে দেবগণ অমর হইয়াছেন ) 
তৎ-অমৃতঃ (সেই 'অমৃতেই অসৃতত্ববিশিষ্ট অর্থাৎ অমর ) ভবতি (হন )। ৫ 


যে কেহ এই অক্ষরকে এইরূপ জানিয়া উপাসনা করেন, তিনি স্বর- 
শব্দ-বাচ্য এই অমর ও অভয় অক্ষরেই প্রবেশ করেন । উহাতে প্রবেশ 


করিয়া, দেবগণ যে অমৃতে অমর হইয়াছেন, তিনিও সেই অম্ৃতেই 
অমর হন | ৫ 


গ্রথমাধ্যায়__গঞ্চম খণ্ড 


( ভেদগুণবিশিউ আদিত্য ও প্রাণদৃ্টিতে উপাসনা ) 

অথ. খলু য উদ্গীথঃ স প্রণবো যঃ প্রণবঃ স উদ্গীথ ইত্যসৌ 
বা আদিত্য উদ্গীথ এষ প্রণব ওমিতি হোষ স্বরনেতি ॥ ১ 

অথ (ইদানীং প্রকারান্তরে উপাসন। বল! হইতেছে )--যঃ ( যাহ!) উদ্গীথঃ (ছান্দোগো 
উদ্গীথ উদ্‌গীধাবয়ব ওষ্কার ) সঃ খলু (তাহাই) প্রণবঃ ([ বহ্ব,চদিগের অর্থাৎ ধথেদের ] 
প্রণব [ বলিয়া প্রসিদ্ধ ] ), যঃ ( যাহা! ) প্রণবঃ সঃ (তাহাই ) উদগীথঃ ইতি । অসৌ বৈ 
আদ্দিত্যঃ (এ আদিতাই ) উদ্গীথঃ ( উদ্গীধাবয়ব ওঙ্কার ), এষ: (ইনিই, এই আদিতাই ) 
প্রণবঃ ; হিঃ (কারণ) এষঃ ওম্‌ ইতি ( ওম্‌ এই অক্ষর) স্বরন্‌ (উচ্চারণ করিয়া) এতি 
(বিচরণ করেন ) [ অথবা-স্বরন্‌ (গমনকারী) এষঃ (ইনি) ওম্‌ ইতি (প্রাণীদিগের 
প্রবৃত্তিবিষয়ে ওম্‌ বলিয়া অনুজ্ঞ| প্রকাশ করিয়া) এতি ] ৷ ১ 


অনস্তর যাহা উদৃগীথ তাহাই প্রণব, যাহ] প্রণব তাহাই উদ্‌গীথ ।৯ এ 


আদিতাই উদ্দগীথ, ইনিই আবার প্রণব ; কারণ এই সূর্য ওম্‌ উচ্চারণ 
করিয়! ২ (আকাশমার্গে) ভ্রমণ করেন ।১ 


১1৫৩ ] ছান্দোগ্যোপনিষৎ ৫১ 


১। এই দকল বাক্যে পুর্বোক্ত বিষয়ের স্মরণ করানে। হইতেছে । অর্থাৎ পূর্বে ২য় ও 
৩য় খণ্ডে বলা হইয়াছে যে, উদ্‌গীথে প্রাণদৃষ্টি ও আদিত্যদৃষ্টি করিতে হইবে; বর্তমান খণ্ডে 
দেখানো হইবে যে উদ্গীথকে রশ্মি ও আদ্বিত্যের ভেদরূপ গুণের দৃষ্টিতে এবং বাগাদি ও মুখা 
প্রাণের বহত্বরূপ গুণের দৃষ্টিতে উপাসন! করিলে উত্তম ফল, অর্থাৎ বহু পুত্র লাভ হয়। 


২। হৃর্ধের আবর্তনানুযায়ী লোকে কর্মে প্রবৃত্ত হয়। অতএব আবর্তনকালে তিনিই 


যেন ওম্‌ উচ্চারণ করিয়া তাহাদের কাষে অনুমতি ও অনুমোদন প্রকাশ করেন। 
ছাঃ, ১1১৮ দ্রঃ । 


এতমু এবাহমভ্যগাসিষং তম্মান্সম ত্বমেকোহসীতি হু 
কৌধীতকিঃ পুক্রমুবাচ রশ্মীংস্বং পর্যাবর্তয়াদ্‌ বহবো বৈ তে 
ভবিয্যন্তীত্যধিদৈবতম্‌ ॥ ২ 


এতম্‌ উ এব ([ বহু রশ্মি ও হুর্ধকে অভিন্ন ভাবিয়! ] এই হুরকেই ) অহ্ম্‌ (আমি) 
অভ্যগাসিষম্‌ (উদ্দেশ্য করিয়া গান করিয়াছিলাম ), তন্মাৎ (সেই জন্য) ত্বম্‌ (তুমি) মম 
(আমার) একঃ (একমাত্র) [ পুত্র] অসি ( হইয়াছ )-_ইতি (এই কথা) কৌধীতকিঃ 
পুত্র ম্‌ পুত্রকে) উবাচ হ (পুরীকালে বলিয়াছিলেন); ত্বম্‌ রশ্মীন্‌ ([হৃর্ধ ও] কিরণসকলকে ) 
পর্ধাবর্তযাৎ ( = পৰ্যাবৰ্তয়, ভিন্ন বলিয়া উপাদন! কর) [ তাহা হইলে ] তে (তোমার) 
বহবঃ (বহু | পুত্র )) ভবিষ্যন্তি (হইবে ) ;-_ইতি অধিদৈবতম্‌ (এই পর্যন্ত দেবতাবিষয়ে 
[ হুর্যবিষয়ে ] উপাসনা কথিত হইল )। ২ 


পুরাকালে কৌষীতকি (নিজ) পুত্রকে বলিয়াছিলেন_“ইহার 
উদ্দেশ্যে আমি গান করিয়াছিলাম, সেই জন্য তুমি আমার একমাত্র পুত্র 
হইয়াছ। তুমি উদ্‌গীথকে ভেদগুণবিশিষ্ট সূৰ্য ও বহু রশ্মির দৃষ্টিতে 
উপাসনা কর, তাহা হইলে তোমার বহু পুত্র হইবে |”--এই পর্যন্ত 
অধিদৈবত উপাসনা বলা হইল | ২ 


অথাধ্যাত্সং_-য এবায়ং মুখ্যঃ প্রাণস্তমুদ্গীথমুপাসীতোমিতি 
হোষ ম্বরন্নেতি ॥ ৩ 


৫২ উপনিষৎ গ্রন্থাবলী [১1৫1৪ 

অথ অধ্যান্মম্‌ ( দেহসন্বন্ধী উপাসনা! কথিত হইতেছে )--বহঃ এব (হিনিই) অর্নম্‌ 
(এই ) মুখাঃ প্ৰাণঃ (মুখে স্থিত প্রাণ ) তম্‌ (তাহাকে ) উদ্দীধম ( উদ্‌গীথাবয়ব ওক্কাররূপে ) 
উপাসীত [ অর্থাৎ প্রাশদৃষ্টিতে উদ্গীখের উপাদনা করিবে ]) হি (কারণ) এধঃ ( এই প্রাণ ) 
ওম্‌ ইতি (ওম্‌ এই অক্ষর ) স্বরন্‌ ( উচ্চারণপূর্বক ) এতি ([ বাগাদির প্রবৃত্তির জন্য দেহে ] 
সফরণ করেন )। ৩ 


অনন্তর শরীরসম্বন্ধী উপাসন! বলা হইতেছে--যিনি মুখ্প্রাণ তাহাকে 
উদৃগীথরূপে উপাসন! করিবে ; কারণ এই প্রাণ ওম্‌ উচ্চারণপূর্বক ( দেহে) 
বিচরণ করেন ।১ ৩ 


১। মৃখ্যপ্রাথ যেন ওম্‌ উচ্চারণ করিয়া! বাগাদিকে ম্বকার্ধে অনুমতি দেন । মুমর্য 
বান্তির মুখাপ্রাণ এরূপ অনুমতি দেন না বলিয়াই বাগাদি নিবৃত্ত হয় । প্রাণের অনুজ্ঞা ই 
ফেন ওক্কার উচ্চারণ । 


এতমু এবাহমভ্যগাসিষং তশ্মাম্মম ত্বমেকোংসীতি হ কৌষী- 


তকিঃ পুজযুবাচ প্রাণাংস্তং ভূমানমভিগায়তাদ্‌ বহুবো বৈ মে 
ভবিষ্যন্তীতি ॥ ৪ 


এতম্‌ উ এব ( এই প্রাশকেই ) অহ্‌ম্‌ অভ্যগাসিবম্‌ { ইত্যাদি পূর্ববৎ ] মে (আমার ) 
বহবঃ (বহু পুত্র) ভবিষ্ণ্তি বৈ ( হইবে ) ইতি (এই মনে করিয়া) ত্বম্‌ ভূষানম্‌ ( বহুত্বযুক্ত, 
তেদ্গপবিশিষ্ট ) প্রাপান্‌ (বাগাদিকে ও মুখ্যপ্রাশকে ) [ অৰ্থাৎ এরূপ প্রাণবর্গের দৃষ্টিতে 


উদ্গীথকে ] অভিগারতাৎ (উপাসনা কর )। ৪ 

কৌষীতকি নিজ পুত্রকে বলিয়াছিলেন--“(বাগাদি-বনহত্ববিশিষ্ট 
প্রাণের উপাসনা না করিয়া) এই মুখাপ্রাণের উদ্দেশ্যেই আমি গান করিয়া- 
ছিলাম ; তাহার ফলে তুমি আমার একমাত্র পুত্র হহয়াছ । “আমার বহু 
পুত্র হউক’ এই মনে করিয়। তুমি উদৃগীথকে বহুত্বযুক্ত মুখ্যপ্রাণ ও বাগাদি- 
প্রাণের বৃষ্টিতে উপাসনা কর ।” ৪ 

১। কারণ একই প্রাণ বাগাদি বিবিধ ইন্সিযরূপে বিস্ভমান । বৃঃ, ১1৫। 


১1৬১] ছান্দৌগ্যোপনিষত ৫৩ 


অথ খলু ষ উদ্‌গীথঃ স প্রণবো যঃ প্রণবঃ স উদ্গীথ ইতি 
হোতৃষদনাদ্ধৈবাঁপি দুরুদ্গীতমনুসমাহরতীত্যনুসমাহরতীতি ॥ ৫ 


ইতি প্রথমাধ্যায়ন্য পঞ্চমথণ্ডঃ ॥ 


অথ হইতে উদ্গীথঃ [১1৫১ দ্রঃ] ইতি (এইরূপ জ্ঞান থাকিলে ), [ এতাদৃশ 
জানসম্পন্ন উদ্গাতার প্রমাদবশতঃ ] অপি ছুরুদ্গীতম্‌ ([ তৎকর্তৃক ] যদি কোনও দোষধুক্ত 
উদ্গান হয়) [তবে এ জ্ঞানী উদ্গাতা] হোতৃষদনাৎ হ এব ( হোতা যে স্থানে থাঁকিয়। স্তোত্র 
পাঠ করেন সেই স্থান হইতে, অর্থাৎ সম্যক নি্পন্ন হোতৃসাধ্য কর্ম হইতে ) অনুসমাহরতি 
(ফল আহরণপূর্বক [ উক্ত ত্রুটির] প্রতিকার করিতে সমর্থ হন) ইতি [ সমাপ্তিহ্চক ]; 
অনুসমাহরতি ইতি [ আদরার্থে দ্বিরুক্তি ]। ৫ 


“যাহা উদ্্‌গীথ, তাহাই প্রণব ; যাহ প্রণব তাহাই উদ্ৃগীথ”-_যে 
উদ্‌গাতার এইরূপ জ্ঞান আছে, তাহার দ্বারা যদি কখনও দোষযুক্ত উদৃগান 
হইয়। যায়, তবে তিনি (এ জ্ঞানের বলে) হোতার স্বনিষ্পন্ন কর্ম হইতে 
ফল আহরণ করিয়া! উহার প্রতিকার করেন। ৫ 


প্রথমাধ্যায়-_ষঠ খণ্ড 


( অধিটৈবত আদিতাপুরুষের উপাসনা ) 
ইয়মেবর্গগ্িং সাম তদেতস্তামৃচ্যধ্যুঢ়ং সাম তস্মাদৃচ্যধ্যঢ়ং সাম 
গীয়ত ইয়মেব সা অগ্সিরমন্তৎ সাম ॥ ১ 
[ ধাহার! জ্যোতিষ্টোমাদি বাগে অধিকারী তাহাদের সমগ্র এশ প্রাপ্তির জন্য ষষ্ঠ ও 
সপ্তমখণে প্রকারাস্তরে উদ্গীখোপালনা কথিত হইবে । তাহার পূর্বে & উপাসনার অঙ্গীভূত 


উপাসনা কথিত হইতেছে ]-_ইয়ম এব ( এই পৃথিবীই ) ঞ্ক, অগ্নিঃ সাম; তৎ এতৎ সাম 
( উক্ত এই অগ্নিনামক সাম ) এতন্তাম্‌ ধচি ( এই পৃথিবীরূপ থকে ) অধ্া়্ম্‌ ( অধিষ্ঠিত); 


৫৪ উপনিষৎ গ্রন্থাবলী [ ১/৬)২ 


তম্মাৎ (এই জন্য) [এখনও ] খচি অধ্যঢম্‌ (খকে অধিঠিতরূপে ) সাম গীয্পতে ( গীত 
হয়)। [তাহার প্রম্পর অত্যান্ত ভিন্ন নহেন ; কারণ ] ইয়ম্‌ এব ( এই পৃথিবীই ) [ সাম 
নামের একাংশ ] সা (“সা” শব্দের বাচ্য)) অগ্রিঃ [সাম নামের অপরাংশ |] অমঃ 
(“অম”-শব্দের বাচ্য )--তৎ সাম ( এইরূপে পৃথিবী ও অগ্নি সাম-শব্দের ব।চ্য ) | ১ 


ইহাই ( অর্থাৎ পৃথিবীই ) খক্‌, অগ্নি সাম ১১ উক্ত এই ( অগ্রযাথা ) 
সাম এই (পৃথিব্যাখ্য ) খকের উপর অধিঠিত £ সেইজন্যই থকে অধিষ্ঠিত 
সাম গীত হইয়া থাকে ।২ ইহাই (অর্থাৎ পৃথিবীই ) সা, অগ্নিই অম৩-_ 
এইবূপে (উহার! ) সাম-শব্ব-বাচ্য | ১ 


১। কর্মাঙগীভূত ধক ও দামের সংস্কারের জন্য তদ্রভয়ে ক্রমে পৃথিবীদৃষ্টি ও অগ্নিদৃষ্ট 
বিহিত হইতেছে । এইরূপ পরেও বুঝিতে হইবে । 


২। খৰক অর্থাৎ ছন্দোবদ্ধ মন্ত্রসকল স্বরসংঘোগে গীত হইয়া সামে পরিণত হয় এবং 
কর্মাঙ্গরূপে একই সঙ্গে প্রধুক্ত হয়। সুতরাং সাম ও খক্‌ অতান্ত ভিন্ন নহে, এবং উহাদের 
মধ্যে আধার-আধেয় সন্বন্ধও আছে। সেইরূপ পৃথিবী এবং অধ্বিও অতান্ত ভিন্ন নহে, 
উহারাও একে অপরের উপর অধিষ্ঠিত । অন্ত্রও এইরূপ বুঝিতে হইবে । 


৩। কেহ কেহ বলেন, এখানে সামাক্ষরে পৃথিবী ও অগ্নির দৃষ্টি বিহিত হইয়াছে । 
সাঁ-শব্দ স্ত্রীলিঙ্গ, পৃথিবী-শব্দও তাই ; অম পুংলিঙ্গ, অগ্নিও তাই ৷ 


অন্তরিক্ষমেবর্গ, বাযুং সাম তদেতস্যা মৃচ্যধাঢ়ং সাম তস্মাদৃচাধ্যটং 
সাম গীয়তেইস্তরিক্ষমেব লা বাযুরমন্ড সাম ॥ ২ 
অন্তরিক্ষম (আকাশ ) এব খ্ধক্‌, বাঘুঃ (বায়ু), [ অপরাংশ পূর্ববৎ ]। ২ 


অস্তরিক্ষই ধক্‌, বায়ু সাম ; উক্ত এই ( বায়ুরপী ) সাম ওঁ ( অস্তরিক্ষ- 
রূপী ) থকে অধিষ্ঠিত; সেই জন্য খকে অধিষ্ঠিত সাম গীত হইয়া থাকে । 
অন্তরিক্ষই সা বা অম-_এইব্সপে উহারা সাম-শব্-বাচ্য | ২ 


১৪৬৫] ছান্দোগ্যোপনিষণ ৫৫ 


গ্োৌরেবর্গাদিত্যঃ সাম তদেতস্যামৃচ্যধ্যং সাম তল্মাদৃচ্যধ্যটং 
সাম গীয়তে গ্যৌরেব সাঁদিত্যোহমস্তৎ সাম ॥ ৩ 


ঘোৌঁঃ এব (দ্যুলোকই, স্বর্গই ), আদিতাঃ ( সুর্ধ ) [ অপরাংশ পূর্ববৎ ] । ৩ 

দ্রালোকই খক্‌, সূর্ধ সাম; উক্ত এই ( সূর্যধরপী ) সাম এই ( দহ্রালোক- 
রূপী ) খকে অধিষ্ঠিত ; সেইজন্যই থকে অধিষ্ঠিত সাম গীত হয়। দ্যুলোকই 
সাঃ সুই অম-_এইরূপে উহারা সাম-শব্দ-বাচা | ৩ 


নক্ষত্রীণ্যেবার্ক চন্দ্রমাঃ সাম তদেতশ্যামৃচ্যধ্যুটং সাম 
তন্মাদৃচ্যধ্ট়ং সাম গীয়তে নক্ষত্রাণ্যেব সা চন্দ্রমা অমস্তৎ 
সাম॥ ৪ 


নক্ষত্রাণি এব ( নক্ষত্রবর্গই ), চন্দ্রমাঃ (চন্দ্র), [ অপরাংশ পূর্ববৎ ] ৷ ৪ 

তারকারাজিই খক্‌, চন্দ্রমা সাম; উক্ত এই (চন্দ্ররপী) সাম এই 
( তারকাবপী ) খকে অধিঠিত ;? সেইজন্যই খকে অধিষ্ঠিত সাম গীত 
হয়। তারকারাজিই সা, চন্দ্রমা অম-_এইকব্পে উহার] পাম-শব্র-বাচ্য 18 


১। চন্দ্ৰম] তারক! সকলের অধিপতি বলিয়। তাহাদের উপর অধিষ্ঠিত । 


অথ যদেতদাঁদিত্যস্য শুক্রং ভাঃ সৈবর্গথ যন্নীলং পরঃ কৃষ্ণং 


তৎ সাম তদেতদেতশ্যামৃচ্যধ্£ু সাম তস্মাদৃচ্যধ্যটং জাম 
গীয়তে ॥ ৫ 


[ অপর একটি অঙ্গোপাসন! বিহিত হইতেছে ]_-অথ (আর) আদিত্যন্ত ( সুর্যের ) 
এতৎ যৎ (এই যে)শুরুম (শুভ্র) ভাঃ (দীপ্তি) সা এব (তাহাই )খক্‌, অথ যৎ 
পরঃ নীলম্‌ (নীলাতিশায়ী, অতি নীল) কৃষ্ণম্‌ (কৃষ্ণ আভা! [ যাহা সমাহিত ও শাস্তর- 
পরিশোধিত বাক্তির দৃষ্টির গোচর ]) তৎ সাম ইত্যাদি পূর্ববৎ | ৫ 


৫৬ উপনিষৎ গ্রন্থাবলী [ ১৬৬ 


আর সূর্যের এই যে শুভ্র দীপ্তি তাহাই খক্‌, আর যাহ! নীলাতিশায়ী 
কৃষ্ণ আত! উহাই সাম ; সেই এই (শুভ্রদীপ্তিবূপ) ঝকে এই (কৃষ্ণদীপ্তিরূপ) 
সাম অধিষ্ঠিত ; এই জন্যই খকে অধিষ্ঠিত সাম গীত হয়| ৫ 


অথ যদেবৈতদাদিত্যস্ শুর্pং ভাঃ সৈব সাহথ যন্নীলং পরঃ 
কৃষ্ণং তদমস্তৎ সামাথ ষ এষোইস্তরাদিত্যে হিরগ্ময়ঃ পুরুষো 
দৃশ্যতে হিরণ্যশ্যস্রাহিরণ্যকেশ আপ্রণথাৎ সর্ব এব স্থব্ণঃ ॥ ৬ 


তস্য যথা কপ্যাসং পুণগুরীকমেবমক্ষিণী তন্যোদিতি নাম স 
এষ সর্বেভ্যঃ পাপ]ভ্য উদিত উদেতি হু বৈ সর্বেভ্যঃ পাপ্]ুভ্যো 
য এবং বেদ ॥ ৭ 


অথ ( আবার ) এতৎ (এই ) যৎ এব (যাহাই ) আদিতান্ঠ ( হুর্ধের ) শুরুম্‌ ভাঃ (শুত্র 
দীপ্তি) সা এব (তাহাই) সা (সা-শব্দের বাচা), অথ (আর) যৎ (যাহা) নীলম্‌ পরঃ 
কৃষ্ণম্‌ (নীলাতিশারী কৃষ্ণ আভা ) তৎ অমঃ (ইহাই অম-শব্দের বাচ্য)--তৎ সাম ( এইরূপেই 
এ উভয় আভা! সাম-শব্দের বাচা) [ অঙ্গোপাসন! শেষ করিয়া অতঃপর প্রধান উপাসনা 
বর্ণনার পূর্বে উপাস্তের অধিদৈবত স্বরূপ বল! হইতেছে ]--অথ (আর) আদিত্যে অস্তঃ 
( সুর্ধমগডলাভ্যন্তরে ) এষঃ যঃ (এই যে) হিরগ্রয়ঃ ( হবর্ণসদৃশ জোতির্ময় ) পুরুষঃ ( হৃদয়পুর- 
শায়ী বা জগৎপরিপুরক পরমাস্ম) দৃশ্যতে ( ব্রহ্মচ্ধাদি সহায়ে সমাহিত ব্যক্তিগণ কর্তৃক 
দৃষ্ট হন) [ যিনি যেন] হিরণ্যস্মক্রঃ (জ্যোতির্যর শ্ক্রযুক্ত) [যেন] হিরণ্যকেশঃ 
( জ্যোতিৰ্ময় কেশবুক্ত ), [বাহার] আ'প্রণখাৎ ( নথাগ্র পর্যন্ত ) সর্ব: এব ( সকল অবয়বই ) 
[ যেন ] স্বর্ণ: (জ্যোতির্ময় )। ৬ 

কপি-আনসম্‌ ( মৰ্কটের পৃষ্ঠ।ম্তভাগের সদৃশ ) পুগুরীকম্‌ ( পদ্ম ) যথা ( যেরূপ সমুজ্জল ) 
এবম্‌ ( এইরূপই, পদ্মেরই স্তায় ) তন্ত (তাহার ) অক্ষিণী (চক্ষুত্ব প্র )। তক্ত (তাহার) 
উৎ ইতি (উৎ এই ) নাম ([ গৌণ ] নাম ), [কারণ ] সঃ এষঃ (সেই এই দেব) সর্বেভ্যঃ 
(সকল) পাপ]ত্যঃ (পাপ হইতে ) উৎ-ইতঃ ( উদ্‌গত, উত্তীৰ্ণ ); যঃ (যিনি ) এবং বেদ 
(যথোক্ত প্রকারে এই উৎ নামধারীকে জানেন ) [ তিনি ] সর্বেভ্যঃ পাপাত্যঃ (সকল পাপ 
হইতে ) উদেতি হ বৈ ( অবস্যাই উর্ধ্বে উত্িত হন )। ৭ 


১1৬৮ ] ছান্দৌগ্যোপনিষত ৫৭ 


আবার সূর্যের যাহা শ্বেত আভা উহাই “সা”, আর যাহা সাতিশয় 
কৃষ্ণ আভা উহাই “অম” ; এইরূপে শ্বেত আভা ও কৃষ্ণ আভাই সামশব্দের 
বাচা । আর সূর্যমগুলের অভান্তরে এই যে স্ববর্ণ-বর্ণ (অর্থাৎ জ্যোতির্ময়) 
পুরুষ’ দুষ্ট হন-_ধাহার শব স্ববর্ণবর্ণ ও কেশ স্ববর্ণবর্ণ এবং ধাহার নথাগ্র 
পর্যন্ত সমস্তই স্ববর্ণবর্-তীহার চক্ষুদ্বয়। মর্কটের পশ্চান্তাগের ন্যায় যে 
লোহিতাভ পদ্ম সেই পদ্মসদবশ সমুজ্জল২ | তাহার নাম “উৎ”, কারণ এই 
দেব সকল পাপ হইতে উদ্গত, অর্থাৎ উধ্বে স্থিত। যিনি এইরূপ 
জানেন তিনিও অবশ্যই পাপরাশি হইতে উত্তীর্ণ হন । ৬-৭ 


১। ইনি পরমাক্স। ; ইনি আদিতাস্থ জীববিশেষ নহেন । কারণ পরমাস্মাই সর্বপাঁপের 
অতীত হইতে পারেন ৷ ছাঃ, ৮1৭1১ 


২। এখানে ষর্কটের পশ্চান্তীগের সহিত পদ্মের ও পদ্ধের সহিত আদিত্যপুরুষের 
চক্ষুর বর্ণের তুলন! করা হইল। সুতরাং উক্ত পুরুষের চক্ষুর সহিত মর্কটের অধোভাগের 
তুলনা করিয়া অশ্রন্ধা দেখানো হইল--এইবূপ বলা যাইতে পারে না। পুগুরীক শ্বেত- 
বর্ণের হইতে পারে । কিন্তু উপমার অনুরোধে এখানে উজ্জ্বল রক্তিম পদ্মই গ্রহনীয় 


তন্যর্ক চ সাম চ গে তন্মাদুদ্গীথস্তস্মাত্বেবোদ্‌গাতৈতস্ত 
হি গাতা স এষ যে চামুম্সাৎ পরাঞ্চে লোকাস্তেষাং চেষ্টে 
দেবকামানাং চেত্যধিদৈবতম্‌ ॥ ৮ 


ইতি প্রথমাধ্যায়স্থ যষ্ঠথণ্ডঃ ॥ 


| যেহেতু তিনি সর্বকারপ ও সর্বাত্মর অতএব ] খক্‌ চ সাম চ (খক্‌ ও সাম) তন্তু 
(তাহার) গেফৌ ([ পর্বরূপে ধোয় ] দুইটি পর্ব )। [যেহেতু তিনি উৎ-নামা, এবং 
পৃথিবী ও অগ্নি প্রভৃতি স্বরূপ খক্‌ ও সাম তাহার দুইটি গেফ (১৷৬৷১-৪ দ্রঃ) ; অর্থাৎ 
যেহেতু তিনি পাপাতীত ও সর্বাত্মক ] তন্মাৎ ( স্বতরাং ) [ তিনি ] উচ্গীথঃ ( উদ্গীথশ্বরপ ) 
হি (যেহেতু) এতস্ত (এই [ উৎ-এর ] বিষয়েই ) গাতা ( সামগায়ক গান করেন), তন্মাৎ 
তু এব (দেইজন্যই ) উদ্‌গাত! (গায়কের নাম উৎ-গাত|)। চ সঃ এষঃ (সেই এই উৎ- 


৫৮ উপনিষৎ গ্রন্থাবলী টিটি 


নামক দেব) অমুম্থাৎ (এই সূর্ঘ হইতে ) পরাঞ্চঃ (পরবর্তী, অর্থাৎ উর্ধ্ববর্তা ) [যে 
কল ] লোকাঃ (লোক, [স্ব্গাদি ]) তেঘাম্‌চ (দেই লোকসমূহেরও ) ঈষ্টে ( শাসন 
করেন, [ও ধারণ করেন ]), দেবকামানাম্‌ চ ( এবং দেবগণের অভিলধিত বিষয়েরও ) 
[ বিধাতা হন ] ইতি অধিদৈবতম্‌ ( উদ্গীথের দেবতাবিষয়ক ন্বরূপটি বলা শেষ হইল )। ৮ 


খক্‌ ও সাম তাহার দুইটি পর্ব । (যেহেতু তিনি উৎ-নামধারী, এবং 
যেহেতু পৃথিবী ও অগ্নি প্রভৃতি স্বরূপ খক্‌ ও সাম তাহার গেষ্ণদ্বয়) অতএব 
তিনি উদ্গীথস্বরূপ। ( উদ্গাতা ) এই উৎ-বিষয়ক গান করেন বলিয়াই 
তাহার নাম উৎ-গাতা। অধিকন্তু এই দেব সূর্ধমণ্ডলের পরবর্তী সকল 
লোকের শাসন ও ধারণ করেন এবং তিনি দেবগণের অভীষ্টবর্গেরও 
নিয়স্ত। | উদৃগীথের দেবতাবিষয়ক স্বরূপ বল! শেষ হইল । ৮ 


গ্রথঘাধ্যায়_অপ্তঘ খণ্ড 
( অধাত্ম অক্ষিপুরুষের উপাসনা ) 


অথাধ্যাত্মম্‌ বাগেবর্ক প্রাণঃ সাম তদেতস্যামৃচাধ্যটং সাম 
তস্মাদৃচ্যধ্যঢ়ং সাম গীয়তে । বাগেব সা প্রাণোহমস্তুৎ সাম ॥ ১ 


অথ ( অধুন1) অধাত্মম্‌ (দেহবিষয়ক উপাসন।) [ বলা হইবে 1; [কিন্তু প্রধান 
অধ্যাপ্র-উপাসনা বলার পূর্বে তাহার অঙ্গ-উপাসন! বলা হইতেছে ]_বাক্‌ এব (বাক্ই ৷ 
ধক, প্রাণ; ( নাসিকা ও তৎস্থ বায়ু ) সাম; [ অপরাংশ পূর্ববৎ ] ৷ ১ 


অধুন। দেহবিষয়ক উপাসনা বলা হইতেছে--বাক্‌ই থক্‌, ঘ্রাণেন্দিহ 
সাম ;> সেই এই (ভ্রাণরূপী) সাম এই (বাগ্‌রূপী) ঝকের উপর প্রতিষ্ঠিত ;* 
সেইজন্যই খকে অধিঠিত সাম গীত হয়। বাক্‌ই সা, ঘ্রাণ অম ; এইরূপে 
বাক্‌ ও ঘ্রাণই সাম-শব্দের বাচ্য !১ 


১1৭1৪ ] ছান্দৌগ্যোপনিষৎ ৫৯ 
১। অর্থাৎ খকে বাগদৃষ্টি ও সামে স্রাণদৃষ্টি করিতে হইবে। এইরূপ সর্বত্র । 
১৬।১ টীকা। 


২। কারণ নাসিক মুখের উপরে অবস্থিত । 


চক্ষুরেবর্গাত্মা সাম তদেতত্যামৃচ্যধ্যঢ়ং সাম তস্মাদৃচ্যধ্যটং সাম 
গীয়তে। চক্ষুরেব সাত্মাহমন্তৎং সাম ॥ ২ 


চক্ষুঃ এব (চক্ষুই ) খক্‌, আত্মা (চক্ষুতে প্রতিবিস্বিত দেহচ্ছায়! ) সাম ; [অবশিষ্টাংশ 
পূর্ববৎ ]1২ 


চক্ষুই খক্‌, চক্ষুতে প্রতিবিদ্বিত দেহচ্ছায়! সাম; সেই এই (ছায়ারূপী) 
সাম এই (চঙ্ষুরূপী ) থকে প্রতিষ্ঠিত; সেইজন্যই কে অধিষ্ঠিত সাম গীত 
হয়। চক্ষুই সা, ছায়া অম; এইরূপে চক্ষু ও ছায়াই সাম-পদ-বাচ্য | ২ 


শ্রোত্রমেবর্মনঃ সাম তদেতন্যামৃচ্য্যং সাম তস্মাদৃচ্যধাঢং 
সাম গীয়তে। শ্রোত্রমেব সা মনৌহমস্তৎ সাম ॥ ৩ 


শ্রোত্রম্‌ এব ( কর্ণ ই ) খক্‌, মনঃ ( মন) নাম; [ অপরাংশ পূর্ববৎ ]| ৩ 


কর্ণই খক্‌, মন সাম; সেই এই (মনোরপী ) সাম এই ( কর্ণবূণী ) 
বকে প্রতিষ্ঠিত ; সেইজন্যই খকে অধিষ্ঠিত সাম গীত হয়। কর্ণই সা, মন 
অম + এইরূপে কর্ণ ও মন সাম-শব্ব-বাচ্য | ৩ 


অথ যদেতদক্ষঃ শুরুং ভাঃ সৈবর্গথ যন্নীলং পরঃ কৃষ্ণং তৎ 
সাম তদেতম্যাৃচ্যধাঢ়ং সাম তস্মাদৃচ্যধাঢ়ং দাম গীয়তে। অথ 
যদেবৈতদক্ষঃ শুরুং ভাঃ সৈব সাইথ যরীলং পরঃ কৃষ্ণং 
তদমস্তৎ সাম ॥ ৪ 


৬০ উপনিষণৎ গ্রন্থাবলী [ ১1৭।৫ 


[ কয়েকটি আধ্যাত্মিক অঙ্গোপাসন! বলিয়া প্রকারাস্তরে আর একটি আধ্যাত্মিক 
অঙ্গোপাসনা বল! হইতেছে ]--অথ (আবার ) এতৎ যৎ (এই যে) অক্ষ? (চক্ষুর) 
শুরুম্‌ (সুত্র ) ভাঃ (দীপ্তি) সা এব (উহাই, চক্ষুর শুত্র দীপ্তিই ) ক, [ খকে এ শুত্র- 
জ্রোতির দৃষ্টি আরোপ করিবে ]। অপ (আর) যৎ (যাহা) নীলম্‌ পরঃ কৃষ্ণম্‌ 
( নীলাতিশায়ী কৃষ্ণ সাতিশয় কৃষ্ণ [ আভা ]) তৎ (উহাই) সাম, [দামে এ কৃষদৃষ্টি 
আরোপ করিবে ]; [ অবশিষ্টাংশ পূর্ববৎ ]। ৪ 


আবার চক্ষুর মধো এই যে শুভ্রদীপ্তি, উহাই খকৃ; আর যাহা 


অতিশয় কৃষ্ণপ্রভা উহাই সাম। সেই এই (শুভ্রজ্োতিংস্বব্ধপ ) 
খকের উপরে (কষ্ণজ্যোতিশ্বরূপ ) সাম প্রতিষ্ঠিত । এইজন্যই থকে 


অধিঠিত সাম গীত হয়। আর এই যে চক্ষুর শুভ্র জ্যোতি, ইহাই সা; 
এবং যাহা নীলাতিশায়ী কৃষ্ণ, তাহাই অম ; এইরূপে উভয়ে সাম- 
শব্দ-বাচা । ৪ 


অথ ষ এষোহস্তরক্ষিণি পুরুষো দৃশ্টতে সৈবর্ক তৎ সাম 
তদুক্থং তদ্‌ যজুস্তদ্ৰ হ্ধ তন্তৈতস্তয তদেব রূপং ষদমুষ্য রূপং 
যাবমুষ্য গেফ্ঁ তৌ গে যন্নাম তন্নাম ॥ ৫ 


[ আধ্যাস্মিক অঙ্গোপাসনার পর প্রধান উপাসনার উপাস্তের স্বরূপ বল! হইতেছে ]__ 
অণ (আবার) অস্তঃ অক্ষিণি (চক্ষুর মধ্যে) এষঃ যঃ (এই যে) পুরুষঃ (পুরুষ, 
পরমাস্ত ) [ সমাহিতগণ কর্তৃক ] দৃষ্যতে ( দৃষ্ট হন) [ সর্বাস্বক ও সর্বকারণ বলিয়া] সা 
এব ( উনিই ) খক্‌, তৎ (উনিই ) সাম, তৎ উক্থম্‌ (উনিই উক্‌থ ), তৎ যজ্তুঃ ( উনিই 
যজুঃ ), তৎ ব্ৰহ্ম (উনিই [তিন] বেদ্ব)। অমুষ্য (আদিত্যমওলস্থ পুরুষের ) হৎ 
(যে) রূপম্‌ (রূপ) তশ্ত (সেই) এতস্ত (এই চক্ষুঃস্থ পুরুষেরও ) তৎ এব (তাহাই) 
রূপম্‌ (রূপ), অমুয্য ( তাহার ) যে! গেফে (যে পর্বদ্বয়) তো গেকৌ৷ ( ইহারও সেই 
দুইটি পর্ব ), যৎ নাম (তাহার যে নাম) তৎ নাম [ ইহারও সেই নাম ]1 [১1৩1৭-৮ দ্রঃ] ।৫ 


আর চক্ষুর মধ্যে এই যে পুরুষ দৃষ্ট হন, ইনিই খক্‌, ইনিই সাম, ইনিই 
উকৃথ, ইনিই যজুঃ, ইনিই বেোদত্রযস। আদিতাস্থ পুরুষের যে রূপ, এই 


১1৭৭] ছান্দোগ্যোপনিষৎ ৬১ 


অক্মিপূরুষেরও সেই রূপ ; তাহার যে পর্বদ্বয়, ₹ঁহারও তাহাই? তাহার যে 
নাম, হঁহারও সেই নাম | & 

১। অথব! ধক্‌-(উক্থব্যতিরিক্ত ) শন্ত্র (অর্থাৎ যে সকল খক্মন্ত্রে দেবগণের 
প্রশংসা কর! হয়) ; সাম-স্তোত্র (সামগাম্ীর গেয় মন্ত্ররকল ) যজ্জুঃ= স্বাহা, স্বধা, বট: 
ইত্যাদি সমস্ত বাক্‌ ; উক্থ- শাস্ত্রের অংশবিশেষ । 

২। অর্থাৎ এখানে দুই জন ভিন্ন পুরুষের উপদেশ দেওয়া, হয় নাই, উঁহার! অভিন্ন। 
ইহা অধিদৈব ও অধ্যাত্মরূপে অবস্থিত একই পরমাত্মার দৃষ্টিতে উদ্‌গীধ ওক্কারের অহংগ্রহ- 
উপাসনা ; অর্থাৎ উদ্গীথ, পরষীজ্সা ও আমি অভিন্ন--এইরূপ ধান করিতে হইবে । 


স এষ যে চৈতম্মীদর্বাঞ্চে লোকান্তেষাং চেষ্টে মনুষ্য- 
কামানাঞ্চেতি তদ্‌ য ইমে বীণায়াং গায়ন্ত্যেতং তে গায়ন্তি 
তম্মান্তে ধনসনয়ঃ ॥ ৬ 


চ এতম্মাৎ ( এই শরীরাধিষ্ঠাতা আত্মা! হইতে ) [ উদ্ভূত হইয়! ] যে লোকাঃ (যে সকল 
লোক ) অবাঞ্চ: (অধোদিকে প্রসারিত রহিয়াছে ) সঃ এষঃ (উক্ত এই অক্ষিপুরু ষই ) তেষাম্‌ 
চ (তাহাদের ) মনুঘ্যকামানাম্‌ চ ( এবং মানুষের কামাসমূহের ) ঈষ্টে (বিধান করেন ) তৎ 
(অতএব) ইমে যে (এই যাহারা, যে গায্মকগণ) বীণায়াম্‌ ( বীশাঘস্তে ) গায়স্তি (গান করেন ) 
তে (ভাহার1) এতম ( ইহার বিষয়েই ) গায়ন্তি ( গান করেন ) ; তম্মাৎ ( পরমেশ্বরের গান 
করেন ব্লিয়াই ) তে (তাহার! ) ধনদনয়ঃ ( ধনবান্‌ হন )। ৬ 

আত্মা হইতে উদ্ভূত হইয়া যে সকল লোক অধোদিকে প্রসারিত 
রহিয়াছে, উক্ত এই অক্ষিপুরুষই তাহাদের এবং মানুষের কাম্যসমূহের 
বিধান করেন। অতএব এই খীাঁহার! বীণাযন্তরে গান করেন তাহার! 
ইহারই গান করেন, এবং ঈশ্বরের গান করেন বলিয়াই তাহারা ধনপতি 


হন । ৬ 
অথ য এতদেবং বিদ্বান্‌ সাম গায়ত্যুভৌ স গায়তি সোহমুনৈব 
স এষ যে চামুস্মাৎ পরাঞ্চো! লোকাস্তাংশ্চাপ্নোতি দেবকামাংশ্চ ॥ ৭ 


৬২ উপনিষণ গ্রন্থাবলী LEAN 


[ ৬ষ্ঠ ও ৭ম থণ্ডে বণিত উপাসনার ফল বলা হইতেছে ]--যঃ (যিনি ) [উদ্‌গীথদেবকে ] 
এবম্‌ ( এইরূপ ) বিদ্বান ( জানিয়!) অথ (অনন্তর ) এতৎ (এই) সাম (দাম অর্থাৎ 
উদ্‌গীথাবয়ব নাম) গায়তি (গান করেন ), সঃ (তিনি ) উভৌ ( অক্ষিপুরুষ ও আদিতা- 
পুরুষকে ) গায়তি। চ সঃ এষঃ অমুনা৷ এব (এই আদিত্যরূপেই, অর্থাৎ আদিতান্তর্গত 
দেবহ্বরূপ হইয়া) অমুম্মাৎ (উক্ত আদিতাপুরুষ হইতে ) পরাঞ্চঃ যে লোকাঃ (যে সকল 
লোক পরবর্তী, অর্থাৎ উর্ধ্বদিকে প্রসারিত হইয়াছে ) তান্‌ চ (তাহাদিগকে ) দেবকামান্‌ 
চ (এবং দেবগণের কাম্যসমূহ ) আপ্রোতি (প্রাপ্ত হন )। ৭ 


যিনি এই উদ্‌গীথদেবকে এইরূপ জানিয়া অনন্তর এই সামগান করেন, 
তিনি ( অক্ষিপুরুষ ও আদিতাপুরুষ ) উভয়েরই গান করিয়! থাকেন। 
উক্ত তিনি এই আদিতাপুরুষের সহিত এক হইয়া, আদিতা হইতে 
উধ্বদিকে যে সকল লোক প্রসারিত রহিয়াছে, সেই সকল লোক এবং 
দেবগণের কামাসকল প্রাপ্ত হন । ৭ 


অথানেনৈব যে চৈতস্মাদর্বাঞ্চো লোকান্তাংশ্চাপ্সোতি মনুষ্য- 
কামাংশ্চ তস্মাদু হৈবংবিদুদ্গাতা ৰয়াৎ ॥৮ 

কং তে কামমাগায়ানীত্যেষ হেব কামাগানস্তেষ্টে-_-ফ এবং 
বিদ্বান সাম গায়তি সাম গায়তি ॥ ৯ 


ইতি প্রথমাধ্যায়স্ত সণ্তমখণ্ডঃ ॥ 


অথ ( তেমনি ) অনেন এব ( এই চাক্ষুষপুরুষরূপেই, চাক্ষুষপুরুষত্ব প্রাপ্ত হইয়াই ) যে 
চ লোকাঃ (যে নকল লোক) এতম্মাৎ ( এই অক্ষিপুরুষ হইতে ) অর্বাঞ্চঃ ( অধোর্দিকে 
প্রসারিত হইয়াছে ) তান্‌ চ মনুঘ্যকামান্‌ চ (তাহাদিগকে ও মানুষের কাম্যবর্গকে ) 
আপ্রোতি (প্রাপ্ত হন)। তম্মাৎ উ হ (এই জন্যই) এবং-বিৎ ( এইরূপ জ্ঞানবান ) 
উদ্‌্গাত। ( উদ্গাত1) { ন্বীয় ষজমানকে ] ক্ৰয়াৎ ( বলিবেন )। ৮ 

তে (তোমার) কম্‌ (কোন) কামম্‌ ( অভীষ্ট ) আগায়ামি ( গান করিব, গানের 
দ্বার সম্পাদন করিব) ইতি? হি(কারণ) যঃ (যিনি) এবম্‌ (এইরপ) বিদ্বান 


১৮১] ছান্দোগ্যোপনিষত ৬৩ 


(জানিয়া) সাম গায়তি (সাম গান করেন), এষঃ এব ( এইরূপ উদ্গাতাই ) কাম- 
আগানস্ত ঈষ্টে (সামগানপূর্বক অভীষ্টসম্পাদনে সমর্থ হন )। সাম গায়তি [ ইহ উপাসনার 
সমাপ্তিস্চক পুনরুক্তি ] 1 ৯ 


সেইরূপ- চাক্ষুষ পুরুষের সহিত অভিন্ন হইয়া তিনি, অক্ষিপুরুষ হইতে 
যেসকল লোক অধোদিকে প্রসারিত হইয়াছে, সেই সকল লোক এবং 
মানুষের অভীষটসমুদয় প্রাপ্ত হন। এই জন্যই এই জ্ঞানবান্‌ উদ্‌গাতা 
( যজমানকে ) বলিলেন-_-“সামগানের দ্বার তোমার কি কামন! সম্পাদন 
করিব?” কারণ যিনি এইরূপ জানিয়! সামগান করেন, তিনি সামগানের 
দ্বারা অভীষ্টসম্পাদনে সমর্থ হন । ৮-৯ 


গ্রথমাধ্যায়শ্্অষ্টঘ খণ্ড 


(প্রবাহণ জৈবলির উপাখ্যান, পরোবরীয়ান্‌ উদৃগীথের উপাসন] ) 
ত্রয়ো হোদ্‌গীথে কুশলা ৰভুবুঃ শিলকঃশালাবত্যশ্চৈকিতায়নো 
দাল্ভযঃ প্রবাহণো জৈবলিরিতি তে হোচুরুদ্গীথে বৈ কুশলাঃ 
স্মো হন্তোদ্গীথে কথাং বদাম ইতি ॥ ১ 


[ অধুন! পরোবরীয়ন্থ ফল লাভের জন্য খণ্ডদ্বয়ে পরোবরীয়ান্‌ (অর্থাৎ উত্তরোত্তর 
উৎকৃষ্টতর ) উদ্গীথাক্ষর ওষ্কারের উপাসনা বিহিত হইতেছে ]--শালাবতাঃ ( শলাবৎ-পুত্র ) 
শিলকঃ (শিলক ), দালভ্যঃ ( দল্ভ্যগোত্রীয়) চৈকিতায়নঃ (চিকিতায়ন-পুত্র'), জৈবলিঃ 
(জীবলতনয়) প্রবাহণঃ (প্রবাহণ) ইতি তৰয়; (এই তিনজন) হ (একদা) উদ্গীথে 
( উদগীথজ্ঞান বিষয়ে) কুশলঃ ( নিপুণ) বতৃবুঃ (হইয়াছিলেন )। তে হ উচুঃ (তাহার! 
পরস্পরকে বলিলেন )--[ আমরা ] উদ্গীথে ( উদ্গীথজ্ঞানে ) কুশলাঃ বৈ (নিপুণ বলিয়া 
প্রসিদ্ধ) স্মঃ (হইয়াছি); হন্ত (আসন্ন), উদ্্‌গীথে ( উদ্গীথবিষয়ে) কথাম্‌ বদামঃ 
(বিচার করি ) ইতি (এই কথা) । ১ 


৬৪ উপনিষৎ গ্রন্থাবলী ভিত 


শলাবৎপুত্র শিলক, দল্ভাগোত্রীয় চৈকিতায়ন,১ এবং জীবলতনয় 
প্রবাহণ-_এই তিন জ্বন পুরাকালে উদ্‌গীথজ্ঞানে পারদর্শী হইয়াছিলেন। 
তাহারা (পরস্পরকে এই কথা) বলিলেন, “আমরা উদ্দৃগীথজ্ঞানে নিপুণ 
বলিয়া প্ৰসিদ্ধি লাভ করিয়াছি ; অতএব আম্বন আমর! উদ্‌গীথবিষয়ে 
বিচার করি |” ১ 
১। ইনি স্থামুস্তায়ণ ব! উদ্ভয়গোত্ৰীয়। কোনও কণ্ার গর্ভজাত পুত্র উভয়গোত্রীয় 
হইবে-্পূর্ব হইতে এইরূপ স্থির থাকিলে দেই কল্পার পুত্র (মাতার ও পিতার ) উভয়- 
গোত্রের পিগাধিকারী হয় । মনু, ৯।৫৩, ৯১২৭ 


তথেতি হু সমুপবিবিশুঃ স হু প্রবাহণো জৈবলিরুবাচ 
ভগবস্তাবগ্রে বদতাং ৰ_াহ্ধণয়োর্দতোবাচং শ্ৰোষ্যামিতি ॥ ২ 


তথা (তাহাই হউক) ইতি ( এই কথ। বলিয়1) সমুপবিবিশুঃ হ (তাহারা উপবিষ্ট 
হইলেন )। সঃ হ (সেই প্রসিদ্ধ [রাজা ]) প্রবাহণঃ জৈবলিঃ উবাচ (বলিলেন )-- 
ভগবন্তৌ (আপনারা উভয়ে) অগ্রে (প্রথমে ) বদতাম্‌ (বিচার করুন); বদতোঃ 
(বাকারী ) ৰ.এঙ্ষণয়োঃ ( ব্ৰাহ্মণদ্বয় আপনাদের ) বাচম্‌ (বাকা) শ্রোন্তামি (আমি 
শ্রবণ করিব ) ইতি। ২ 


*তথান্ত" বলিয়া তাহারা উপবেশন করিলেন । সেই রাজা” প্রবাহণ 
জৈবলি বলিলেন, “আপনারা উভয়ে অগ্রে বিচার করুন; আমি 
বাদনিরত২ ক্রাহ্গণদ্প্বের আলোচন! শ্রবণ করিব ।” ২ 


১। মূলে রাজাশব্দ ন থাকিলেও প্রবাহণ আপনাকে ব্রাহ্মণদ্বয় হইতে পৃথক্‌ করায় 
বুঝ! যাইতেছে যে, তিনি ক্ষত্রিয় রাজা। 
২। তন্বনিরূপণের জন্য দে বিচার, তাহাই বাদ । 


স হ শিলকঃ শালাবত্যশ্চৈকিতায়নং দাঁল্ভ্যমুবাচ হন্ত ত্বা 
পৃচ্ছানীতি পৃচ্ছেতি হোবাচ ॥ ৩ 


১০৫] ছান্দোগ্যোপনিষত ৬৫ 


স হ (সেই) শিলকঃ শালাবত্য চৈকিতায়নম্‌ দালৃভ্যম্‌ (চিকিতায়নপুত্র দাল্ভ্যকে ) 
উবাচ__হন্ত (অনুমতি হইলে) ত্বয়া (আপনাকে ) পৃচ্ছানি (আমি প্রশ্ন করি ) ইতি । 
পৃচ্ছ (প্ৰশ্ন করুন ) ইতি ( এই কথ1) উবাচ হ ([ দালৃভ্য ] বলিলেন ) ।৩ 


সেই শালাবত্য শিলক চৈকিতায়ন দাল্ভ্যকে বলিলেন, “অনুমতি 
হইলে আমি আপনাকে প্রশ্ন করি |” তিনি বলিলেন, “প্রশ্ন করুন 1” ৩ 


কা সান্গে! গতিরিতি স্বর ইতি হোবাচ স্বরস্ত কা গতিরিতি 
প্রাণ ইতি হোবাচ প্রাণস্য কা গতিরিত্যন্নমিতি হোবাচানম্ত কা 
গতিরিত্যাপ ইতি হোবাচ ॥ ৪ 


অপাং কা গতিরিত্যসৌ লোক ইতি হোবাচামুষ্য লোকস্য 
কা গতিরিতি ন স্বর্গং লোকমতিনয়েদিতি হোবাচ ন্বর্গং বয়ং 
লোকং সামাভিসংস্থাপয়ামঃ স্বর্গসংস্তাবং হি সাঁমেতি ॥ ৫ 


[ শিলক ]--সাম্সঃ (সামের, অর্থাৎ উদ্গীথের ) কা গতিঃ ( আশ্রয় বা পরম গতি 
কি) ইতি; [ দানৃভা } উবাচ হ (বলিলেন )-ম্বরঃ ইতি (স্থর)। স্বরস্য (সুরের ) 
কা গতিঃ ইতি ; উবাচ হ-প্রাণঃ ইতি (প্রাণ )। প্রাণন্ত (প্রাণের ) কা গতিঃ ইতি; 
উবাচ হ-_অন্নম্‌ ইতি (অন্ন)। অন্ত (অন্নের ) কা গতিঃ ইতি; উবাচ হ--আঁপঃ 
ইতি (জল )19 


অপাম্‌ (জলের) কাগতিঃ ইতি; অসে| লোকঃ (এ ছ্যলোক ) ইতি উবাচ হ। 
অমুষ্য লোকন্ (এ লোকের) কা গতিঃ ইতি; উবাচ হ--স্বর্গম্‌ লৌকম্‌ ( স্বর্গলোককে ) 
ন অতিনয়েৎ (অতিক্রম করিয়া কেহ সামকে আশয়ান্তরে লইয়া যাইতে পারে না) 
ইতি। হি (যেহেতু) স্বরগসংস্তাবম্‌ সাম (স্ব্গরূপেই সামের স্তুতি হইয়া থাকে), 
[ অতএব ] বয়ম্‌( আমরা) সাম (সামকে) স্বর্গ লোকম্‌ (ন্বর্লৌকে ) অভি- 
সংস্থাপয়ামঃ( স্থাপন করি, প্রতিষ্ঠিত বলিয়া জানি ) ইতি 1৫ 


(শিলক প্রশ্ন করিলেন )_-সামের৯ আশ্রয় কি?” (দাঁল্ভা) উত্তর 
৫ 


৬৬ উপনিষৎ গ্রন্থাবলী [১1৮৬ 


দিলেন, “স্বর ।২* ( শিলক )- “শ্বরের আশ্রয় কি ?” ( দাল্ভ্য ) বলিলেন, 
প্রাণ । ৩* (শিলক )--পপ্রাণের আশ্রয় কি?” (দ্বাল্ভা) বলিলেন, 
“অন্ন ।৪* ( শিলক )-_“অন্নের আশ্রয় কি?” (দাল্ভ্য) বলিলেন, 
“জল ।** (শিলক )--“জলের আশ্রয় কি?” (দাল্ভা ) বলিলেন, “এ 
স্বর্গলোক 1৬৭ ( শিলক )-_-“স্ব্গলোকের আশ্রয় কি?” (দাল্ভ্য ) 
বলিলেন, "সামকে স্বর্গলোকের অতীত আশ্রয়াস্তরে কেহ লইয়া যাইতে 
পারে না। যেহেতু স্বর্গরূপে সামের স্তুতি হয়, অতএব আমরা সামকে 
স্বর্গে প্রতিষ্ঠিত বলিয়াই জানি |” ৪-৫ 


১। অর্থাৎ উদ্গীথের ( =উদ্‌গীথভক্তির অবয়ব ওঙ্কারের )) কারণ ইহ! উদ্গীথেরই 
প্রকরণ । বর্তমান খণ্ডের স্জায় »ম খণ্ডেও এইরূপ বুঝিতে হইবে। 

২। নিষাদ, গান্ধারাদি স্বর অবলম্বনে সাম গীত হয়; স্বর উদ্‌গীথের ব্যঞ্জক, 
তাহার আশ্রয় ও তৎস্বরূপ । 

৩। যেহেতু স্বর প্রাণনিষ্পান্ভ । 

৪ | কেন না অন্নদ্বারাই প্রাণের স্থিতি হয়। 

৫ । জল হইতেই অন্ত্রের উৎপত্তি হয় । 

৬। ছালোক হইতেই জল বধিত হয়। 

৭। শ্রতিতে আছে, “স্বৰ্গো বৈ লোকঃ সামবেদ: *__ম্বর্গলোকই সামবেদ। 


তং হ শিলকঃ শালাবত্যশ্চৈকিতায়নং দাল্ভ্যমুবাচা- 
প্রতিষ্ঠিত বৈ কিল তে দাল্ভ্য সাম যন্তেতহি ৰ্য়ান্মৰ্ধা তে 
বিপতিষ্যতীতি মুর্ধা তে বিপতেদিতি ॥ ৬ 


শিলকঃ শালাবতাঃ তম্‌ (দেই) চৈকিতায়নম্‌ দাল্ভাম্‌ উবাচ হ--দালৃভ্য (হে 
দাল্ভা ), তে (আপনার ) সাম ( উদ্‌গীথ ) অপ্রতিষ্ঠিতম্‌ বৈ কিল (অবগ্ঠই অপ্রতিষ্ঠিত 
রহিয়া গেল) এতহি (এই সময়ে, এই মিথ্যাভাষণ-কালে) যঃ তু ([উদ্গীথের প্রতিষ্ঠাতিজ্ঞ 


১1৮৭ ] ছান্দোগ্যোপনিষৎ ৬৭ 


মিখা-অসহিষণ ] কেহ ষদি ) ব্রয়াৎ (বলেন), তে (তোমার ) মূর্ষ। (মস্তক) বিপতিয্যৃতি 
(স্বদ্ধচাত হইবে) ইতি (এই কথ1), [তবে ] তে (আপনার ) মূর্ধ! (মস্তক ) বিপতেৎ 
(পড়িয়া! যাইবে ) ইতি ।৬ 


তখন শালাবতা শিলক চৈকিতায়ন দাল্ভাকে বলিলেন, “হে 
দাল্ভ্য, আপনার সাম অপ্রতিষ্ঠিতই রহিয়া গেল। এই সময় উহার 
প্রতিষ্ঠাভিজ্ঞ কেহ যদি বলেন; “তোমার মস্তক পতিত হইবে”, তবে সত্যই 
আপনার মস্তক পতিত হইবে 1১% ৬ 


১1! অপ্রতিষ্ঠিত সামকে প্রতিষ্ঠিত বলার অপরাধে যদিও মস্তক পতিত হওয়া উচিত, 
তথাপি কেহ এরূপ শাপ ন! দেওয়ায় তাহা! আপাততঃ হইল ন!; কারণ শুভাশুভ কর্মের 
ফল দেশ, কাল ও নিমিত্তকে অপেক্ষা! করে । 


হস্তাহমেতস্তগবতো বেদানীতি বিদ্ধীতি হোবাচামুস্য লোকস্য 
কা গতিরিত্যয়ং লোক ইতি হোবাচাস্ত লোকন্ত কা গতিরিতি 
ন প্রতিষ্ঠাং লোকমতিনয়েদিতি হোবাচ প্রতিষ্ঠাং বয়ং লোকং 
সামাভিসংস্থাপয়ামঃ প্রতিষ্ঠীসংস্তাবং হি সামেতি ॥ ৭ 


[ দাল্ভ্য বলিলেন ] হস্ত (অনুমতি হইলে) অহ্ম্‌ (আমি) ভগবতঃ (আপনার 
নিকট হইতে) এতৎ (ইহা; সাম যাহাতে প্রতিষ্ঠিত তাহ!) বেদানি (জানিতে চাই) 
ইতি; উবাচ হ ([ শালাবত্য ] বলিলেন) বিদ্ধি (জানুন) ইতি। [ দাল্ভা] অমুসয 
লোকন্ত (এ লোকের) ক! গতিঃ (আশ্রয় কি) ইতি; [শালাবত্য ] উবাচ হ-_-অয়ম্‌ 
লোকঃ (এই লোক, পৃথিবী ) ইতি । [ দাল্ভ্য ] অস্ত লোকস্ত (এই লোকের) কা গতিঃ 
ইতি; [ শালাবত্য ] উবাচ হ- প্রতিষ্ঠাম লোকম্‌ (সর্বভূতের প্রতিষ্ঠাভূমি, অতএব 
নামেরও প্রতিষ্টাক্ষেত্র, এই লোককে) ন অতিনয়েৎ ইতি (অতিক্রম করিয়া কেহ 
নামকে অন্থাত্র লইয়া যাইতে পারে ন!) ; বয়ম্‌ ( আমরা) সাম (দামকে ) প্রতিষ্ঠাম্‌ 
লোকম্‌ (পৃথিবীলোকে ) অভিসংস্থাপয়ামঃ (স্থাপন করি, প্রতিষ্ঠিত মনে করি), হি 
(কারণ ) সাম (সাম) প্রতিষ্ঠাসংস্তাবম্‌ ( পৃথিবীরূপে স্তত হইয়াছেন ) ইতি। * 


৬ উপনিষৎ গরস্থাবশী [১ 


( দাল্ত্ )--“অনুমতি হইলে আমি আপনার নিকট ইহা জানিব ।” 
(শালাবত্য ) বলিলেন, “জানুন ৷” (দাল্ভ্য )-এ লোকের আশ্রয় 
কি?” (শালাবত্য ) বলিলেন, “এই পৃথিবীলোক ।১* ( দাল্ভা )-- 
“এই পৃথিবীর আশ্রয় কি?” (শালাবতা) বলিলেন, *(সর্বভূতের) প্রতিষ্ঠা- 
ভূমি এই লোককে অতিক্রম করিয়া সামকে অন্যত্র লইয়া যাইতে পারা 
যায় না। আমরা সামকে এই প্রতিষ্ঠাক্ষেত্রেই প্রতিষ্ঠিত করি; কারণ 
সাম পৃথিবীরূপে সংস্তৃত হইয়াছেন ।২৮ ৭ | 


১। পৃথিবীলোকে আচরিত যাগ, দান ও হোমাদি পরলোককে পুষ্ট করে। 
২। শ্রতিতে আছে, “ইয়ং বৈ রথন্তরম্”_-এই পৃথিবীই রথন্তর নামক সাম । 
উদ্‌গীথ দাম হইতে অতিরিক্ত নহে, অতএব তাহারও প্রতিষ্ঠা পৃথিবী । 


তং হু প্রবাহণো জৈবলিরুবাচাস্তবদ্বৈকিল তে শালাবত্য 
সাম যস্তেতহি বয়ান্ম্ধা তে বিপতিস্যতীতি মূর্ধা তে বিপতে- 
দিতি হন্তাহমেতদ্‌ ভগবতো বেদানীতি বিদ্ধীতি হোবাচ ॥ ৮ 


ইতি প্রথমাধ্যায়স্য অফ্টমখণ্ডঃ ॥ 


প্রবাহণ: জ্বলি: তম্‌ (তাহাকে, শালাবত্যকে ) উবাচ হ-শালাবত্য (হে 
শালাবতা ), তে (আপনার ) সাম (সাম) অন্তবৎ বৈ কিল (অবশ্যই অনন্ত নহে, 
অর্থাৎ অপ্রতিষ্ঠিতই রহিয়া গেল) [ অবশিষ্টাংশ ৬ষ্ ও ৭ম কণ্ডিকার ন্যায় ] | ৮ 


প্রবাহণ জৈবলি শালাবত্যকে বলিলেন, “হে শালাবতা, আপনার 
সাম অবশ্যই অনস্ত নহে। এই সময়ে সামের প্রতিষ্ঠাভিজ্ঞ কেহ যদি 
বলেন, ‘তোমার মন্তক পড়িয়া যাইবে’, তবে সত্যই আপনার মস্তক পতিত 
হইবে ।” ( শালাবত্য ) বলিলেন, "অনুমতি হইলে আমি ইহা আপনার 
নিকট জানিব।” ( জৈবলি ) বলিলেন, “অবগত হউন |” ৮ 


গ্রথমাধ্যায়--নবম খওঁ 
(প্রবাহণ জৈবলির উপাখ্যানের শেষাংশ ) 
অস্ত লোকস্য কা গতিরিত্যাকাঁশ ইতি হোবাঁচ সর্বাণি হ বা 
ইমানি ভূতান্যাকাশীদেব সমুতপন্ধন্ত আকাশং প্রত্যন্তং 
যন্ত্যাকাশো হোবৈভ্যো জ্যায়ানাকাশঃ পরায়ণম্‌ ॥ ১ 
[ শীলাবত্য ]-অস্ত লোকন্ত (এই লোকের) কা গতিঃ ইতি; উবাচ হ 
([প্রবাহণ জৈবলি ] বলিলেন ) --আকাশঃ (আকাশ) ইতি; ইমানি (এই) 
সর্বাণি (সকল) হ বৈ ভূতানি (স্থাবরজ্রঙ্গমাদি ভৃতবগই ) আকাশাৎ এব ( আকাশ 
হইতেই ) সমুৎপন্ভন্তে ( সমুংপন্ন হয়), আকাশম্‌ প্রতি ( আকাশের অভিমুখে; অর্থাৎ 
আকাশে ) অন্তমূ যস্তি ( অস্তগমন করে, প্রলয়ে বিলীন হয় ), হি (কারণ) আকাশঃ 
এব (আকাশই) এভাঃ (ইহাদিগ হইতে) জ্যায়ান্‌ ( মহত্বর ) আকাশ: পরায়ণম্‌ 
(পরম গতি, ব্রৈকালিক প্ৰতিষ্ঠা) । ১ 
( শালাবত্য )-_-"এই লোকের আশ্রয় কি?” (প্রবাহণ জৈবলি ) 
বলিলেন, "আকাশ । স্থাবরজঙ্গমাদি এই নিখিল ভূতবর্গ আকাশ হইতেই 
সমুৎপন্ন হয় এবং প্রলয়ে আকাশেই লীন হয়; কারণ আকাশই এই সকল 
হইতে মহত্তর ; স্বতরাং আকাশই পরম প্রতিষ্ঠা ।৯* ১ 
১। আকাশ = পরমাস্বা ; ভূতাকাশ নহে । ব্রঃ সুঃ, ১৷১৷২২--“আকাশস্তলিঙ্গাৎ” সুত্রে 
ইহাই প্রতিপাদিত হইয়াছে । ভূতাকাশ অর্থ করিলে “সর্ব” শব্দের সঙ্কোচ করিতে হয়; 
কারণ ভূতাকাশকে “সকলের” উৎপত্তিস্থল, প্রলয়ন্থল এবং পরমগতি বল! চলে ন! বিশেষত: 
ভৃতাকাশ অর্থ করিলে ই আকাশের আশ্রয় কে, তাহা বলা হইল না। শ্রুতিতে অন্তত্রও 
“আকাশ” শবে পরমাত্মাকে বুঝায়; যথা ছাঃ, 81১৯।৪, ৮১৪।১, ইত্যাদি । পরের 
কণ্ডিকায় উদ্‌গীথকে অনস্ত বল! হইবে ; ভূতাকাশ এই অনন্তের প্রতিষ্ঠা হইতে পারে না। 
স এষ পরোবরীয়ানুদূগীথঃ স এষোহনস্তঃ পরোবরীয়ে। হাস্য 
ভবতি পরোবরীয়সো হ লোকাঞ্জয়তি য এতদেবং বিদ্বান 
পরোবরীয়াংসমুদগীথমুপান্তে ॥ ২ 


৭০ উপনিষৎ গ্রন্থাবলী [সস 


সঃ এষঃ (উক্ত এই) পরোবরীয়ান্‌ (শ্রেষ্ঠ এবং উত্তরোত্তর উৎকৃষ্টতর ) উদ্গীথঃ 
(উদৃগীথের অবয়ব ওষ্কার ) [ পরমান্মরূপে প্রতিপাদ্িত হইলেন ]। [ অতএব ] সঃ এষঃ 
(পূর্বোক্ত এই উদগীথ ) অনন্তঃ (অন্তহীন )। [সম্প্রতি পরোবরীয়ন্ত্রগুণ-বিশিষ্ট উদ্‌গীণে 
আকাশ-শব্দিত ব্রহ্মের উপাসন। বিহিত হইতেছে ]--ষঃ (যিনি) এতৎ (এই) পরো- 
বরীয়াংসম্‌ (উত্তরোত্তর উৎকৃষ্টতর, সর্বোত্তম) উদ্গীধস্‌ ( উদ্গীথকে ) এবম্‌ (এইরূপ) বিদ্বান্‌ 
(জানিয়া ) উপাস্তে (উপাসনা করেন ) অস্ত (ইহার ) পরোবরীয়ঃ হ (উত্তরোত্তর বিশিষ্ট 
জীবন ) ভবতি ( হয় ), পরোবরীয়লঃ হ লোকান্‌ (উত্তরোত্তর বিশিষ্টতর লোক, কর্মফল 
দকল) জয়তি (জয় করেন )।২ 


পূর্বোক্ত এই উত্তরোত্তর উৎকৃষ্টতর উদৃগীথ (পরমাত্মরূপে প্রতিপাদিত 
হইলেন ); অতএব উক্ত এই উদ্‌গীত অনস্ত+। যিনি এই শ্রেষ্ঠাতিশ্রেষ্ 
উদ্গীথকে এইরূপ জানিয়া উপাসনা করেন, তাহার উত্তরোত্তর উৎকৃষ্টতর 
জীবন লাত হয়, এবং তিনি শ্রেষ্ঠাতিত্রেষ্ঠ লোকসমূহ জয় করেন | ২ 


১। অর্ধাৎ উদ্‌গীথ সর্বোত্তম ও অনন্ত পরমাস্তন্বক্ধপ । 


ং হৈতমতিধন্বা শৌনক উদরশাপ্ডিল্যায়োক্তোবাচ যাবত্ত 
এনং প্রঙ্গায়ামুদ্‌গীথং বেদিয্যন্তে পরোবরীয়ো হৈভ্যন্তাবদশ্মি- 
ল্লোকে জীবনং ভবিষ্যতি ॥ ৩ 


তম্‌ হ এতম্‌ (উক্ত এই উদ্‌গীথকে ) উদরশাগিলায় ( উদরশাঙিল্যের সকাশে ) উক্ত 
( উপদেশ করিয়া) শৌনকঃ ( শুনকপুত্র ) অতিধন্থ। ( অতিধন্ব। ) উবাচ ( বলিয়াছিলেন )-_ 
যাবৎ (বতকাল ) তে ( তোমার ) প্রজ্ায়াম্‌ ( সন্তানসন্ততির মধ্য ) এনম্‌ ( এই উদ্গীথকে) 
বেদিষ্যন্তে ( জানিবে ) তাবৎ ( ততকাল ) অশ্মিন লোকে (ইহলোকে ) [ তাহাদের ] এভাঃ 
(এই সকল সাধারণ ভ্রীবন অপেক্ষা! ) পরোবরীয়ঃ (উত্তরোত্তর বিশিষ্টতর ).জীবনং (জীবন) 
ভবিন্তৃতি (হইবে )। ৩ 


অতিধন্বা শৌনক ( স্বশিষ্য ) উদরশাগ্ডিলাকে উক্ত উদ্‌গীথ উপদেশ 
দিয়া বলিয়াছিলেন, “তোমার সন্তানসন্ততির মধো যতকাল এই উদ্গীথজ্ঞান 


১১১] ছান্দোগ্যোপনিষৎ ৭১ 


থাকিবে, ততকাল ইহলোকে তাঁহাদের জীবন এই সকল সাধারণ জীবন 
অপেক্ষা উত্তরোত্তর উৎকৃষ্টতর হইবে | ৩ 


-তথাহমুস্মি ল্লোকে লোক ইতি মষ এতদেবং বিদ্বানুপান্তে 
পরোবরীয় এব হাস্তার্মিল্লোকে জীবনং ভবতি তথাহুক্ষি লোকে 
লোক ইতি লোকে লোক ইতি ॥ ৪ 


ইতি প্রথমীধ্যায়ন্য নবমথণ্ডঃ ॥ 


--অমুদ্িন লোকে (পরলোকেও ) [ তাহাদের ] লোকঃ ( লোক, ফল) তথা ( তদ্রপ 
অর্থাৎ পরোবরীয়ান্‌ হইবে ) ইতি । [ উক্ত উপাসনার ফল কথিত হইতেছে ]--সঃ যঃ 
(যে কেহ) [ যে কোনও যুগে ] এতৎ ( এই উদ্গীথকে ) এবম্‌ ( এইরূপ ) বিদ্বান (জানিয়! ) 
উপাস্তে ( উপাসনা করেন) অস্ত ( ইহার ) অশ্মিন লোকে (এই লোকে) পরোবরীয়ঃ 
(উত্তরোত্তর বিশিষ্টতর ) জীবনম্‌ এব হ (জীবনই ) ভবতি (হয়), অমুম্মিন লোকে লোকঃ 
তথা (পরলোকেও সেইরূপ উত্তরোত্তর উৎকৃষ্টতর লোক লাভ হয়) ইতি। লোকে লোকঃ 
ইতি [ পুনরুক্তি উদ্গীখোপাসনার সমাপ্তিস্থচক ]। ৪ 


“তদ্রুপ পরলোকেও উত্তরোত্তর উৎকৃষ্টতর জীবন লাভ হইবে।” 
যিনি এই উদ্‌গীথকে এইরূপ জানিয়া উপাসনা করেন, তাহার এই লোকে 
উত্তরোত্তর উৎকৃষ্টতর জীবন লাভ হয় এবং পরলোকেও তদ্রপ উত্তরোত্তর 
উৎকৃষ্টতর জীবন লাভ হয়। ৪ 


গ্রথঘাধ্যায়- দশম খণ্ড 
( উষন্তির উপাখ্যান ) 


মটচীহতেষু কুরুঘাটিক্যা সহ জায়য়োষস্তিহ চাক্রায়ণ 
ইভ্যগ্রামে প্রদ্রাণক উবাঁস ॥ ১ ্‌ 


৭২ উপনিষৎ গ্রস্থাবলী ৫ 

[উদ্‌গীথাক্ষরের উপাসনাপ্রসঙ্গে প্রস্তাব, উদ্গীথ ও প্রতিহার নামক লামভক্তিবিষয়েও 
উপাসন। বলিতে হইবে; এইজন্য বর্তমান প্রকরণ ]--কুরুধু ( কুরুদেশীয় শল্তস কল ) 
মটচীহতেষু ( বস্ত্রাগ্রিতে বা শিলাবৃষ্টিতে বিনষ্ট হইলে) চাক্রায়ণঃ ( চত্ৰ'তনয় ) উষস্তিঃ হ 
(উবস্তি) ) প্রস্থাণকঃ ( ছর্দশাগ্রস্ত, অন্ত্যাবস্থ। প্রাপ্ত হইয়া) আটিকা। (অপ্রাপ্তবয়স্কা ) 
জার়য়া সহ ( স্ত্রীর সহিত) ইভ্যগ্রামে (হন্তিপকদের, মাহতদের গ্রামে ) উবাস (বাস 
করিয়াছিলেন )। ১ 


কুরুদেশীয় শস্যসমূহ শিলারৃষ্টি (বা বজ্ঞাগ্রিতে ) বিনষ্ট হইলে 
উষন্তি চাক্রায়ণ দুর্দশা গ্রস্ত হইয়া অপ্রাপ্তবয়স্কা পত্নীর সহিত হস্তিপকদের 
গ্রামে আশ্রয় লইয়াছিলেন | ১ 


স হেভ্যং কুল্মাধান্‌ খাদন্তং বিভিক্ষে তং হোবাচ নেতোহন্তে 
বি্বন্তে যচ্চ যে ম ইম উপনিহিতা ইতি ॥২ 


সঃ হ (উত্ত উষন্তি) কুল্মাধান্‌ ( কুৎসিত মাহ) থাদন্তম্‌ (ভক্ষপণকারী ) ইভাম্‌ 
(হস্তিপকসকাশে ) বিভিক্ষে (যাক্রা করিলেন )। তম্‌ হ (উষস্তিকে ) [ হস্তিপক ] 
উবাচ-_-ষৎ চ যে ইমে ( এই ঘে মাধরাশি ) মে (আমার) উপনিহিতাঃ ([ পাত্রে] নিক্ষিপ্ত 
হইয়াছে ), ইতঃ ( ইহা হইতে ) অন্তে (অপর মাধ) ন বিদ্ন্তে (নাই) ইতি। ২ 


তিনি কদর্য মাষ-ভক্ষণে নিরত এক হন্তিপকের নিকট ভিক্ষা 
চাহিলেন। হস্তিপক তাহাকে বলিল, “এই যে মাধরাশি আমার পাত্রে 
নিক্ষিপ্ত রহিয়াছে, এতদৃতিরিক্ত আর কিছুই নাই ।”২ 


এতেষাং মে দেহীতি হোৌবাচ তানশ্মৈ প্রদদৌ হস্তানু- 
পানমিত্যুচ্ছিষ্উং বৈ মে পীতং স্যাদিতি হোবাঁচ ॥ ৩ 
এতেষাম্‌ ( = এতান্‌ , এইগুলিই ) মে (আমায় ) দেহি (দাও) ইতি (এই কথা) 


[ উষস্তি ] উবাচ হ ( বলিলেন )। অশ্মৈ ( উষস্তিকে ) তান্‌ (সেই মাষগুলি ) [ হস্তিপক ] 
প্রদদৌ (প্রদান করিল ), [ এবং বলিল ] হস্ত (অনুমতি হইলে) অমুপানম্‌ ( পীতাবশিষ্ট এই 


১১০1৫] ছান্দৌগ্যোপ নিষৎ ৭৩ 


পানীয় [গ্রহণ করুন 1) ইতি। মে (আমার) [ দ্বার] উচ্ছিষ্টম্‌ বৈ (উচ্ছিষ্ট) পীতম্‌ 
স্তাৎ (পান কর! হইবে ) [ উষন্তি |] ইতি (ইহা) উবাচ হ। ৩ 


উষন্তি বলিলেন, “এইগুলিই আমায় দাও |” তাহাকে উহা দিয়া 
হস্তিপক বলিল, “এই পীতাবশেষ ( জল ) গ্রহণ করুন ।” উষন্তি বলিলেন 
“তাহা হইলে আমার উচ্ছিষ্ট পান হইবে |” ৩ 


ন স্বিদেতেংপ্যুচ্ছিষ্টা ইতি ন বা অজীবিষ্যমিমানথাদন্িতি 
হোবাচ কামো ম উদপানমিতি ॥ ৪ 


এতে অপি ( এই মাধগুলিও ) উচ্ছিষ্টাঃ (উচ্ছিষ্ট) ন স্বিদ্‌ (নহে কি)?--ইতি 
([ হস্তিপক ] এই প্রশ্ন করিল)। [ উষন্তি ] উবাচ হ--ইমান্‌ (এইগুলি) অথাদন্‌ 
(না খাইলে) ন বৈ অজীবিয্যম্‌ ( বাঁচিতাম না) ইতি, মে (আমার ) কামঃ ( যথেচ্ছ ) 
উদপানম্‌ (পানীয় জল ) [ লাভ হইতে পারে ] ইতি ৷ ৪ 


ইস্তিপক বলিল, “মাষগুলিও উচ্ছিষ্ট নহে কি?” উষস্তি বলিলেন, 
“উহা না খাইলে আমি বাচিতাম না) কিন্তু পানীয় জল আমি যথেচ্ছ 
পাইতে পারি 1১* ৪ 


১। এখানে ইহাই বল! হইল যে, দুর্দশা গ্রস্থ ব্যক্তির জীবনধারণের জন্য যতটুকু নিষিদ্ধ 
আহারের প্রয়োজন হয়, ততটুকুই গ্রহণ করিবেন । আপদ্ধর্ম হিসাবে গ্রহণ করিতে 
পারেন, তদতিরিক্ত নহে । জ্ঞানী পক্ষেও এই নিয়ম প্রযোজা । 


স হ খাদিত্বাতিশেষাঞ্জায়ায়া আজহার। সাহ্গ্র এব 
স্ভিক্ষা ৰভূৰ তান্‌ প্রতিগৃহ নিদধো ॥ ৫ 

সঃ হ (উক্ত উষন্তি) থাদিত্বা( আহার করিয়া) অত্তিশেষান্‌ ( অবশিষ্ট মাষ] 

গুলি) জায়ায়ৈ (পত্নীর জগ্য ) আজহার (আনয়ন করিলেন )৷। অগ্রে এব (পূর্বেই ) 


হৃতিক্ষা বতুব (ম্ৃভিক্ষা লাভ হইয়াছিল ) [ বলিয়া! ] সা (দেই পত্বী) তান্‌ (এগুলি) 
প্রতিগৃহ (গ্রহণ করিয়! ) নিদধৌ ( রাখিয়া দিলেন )। ৫ 


৭৪ উপনিষৎ গ্রস্থাবলী ১৭ 


উধস্তি আহারান্তে অবশিষ্ট মাষগুলি পত্নীর জন্য আহরণ করিলেন | 
পূর্বেই সৃভিক্ষা লাভ হইয়াছিল বলিয়া পত্নী উহা গ্রহণ করিয়া রাখিয়া! 
দিলেন | ৫ 


সহ প্রাতঃ অগ্রিহান উবাচ ফদ্ৰতান্নস্য লভেমহি লভেমহি 
ধনমাত্রীং রাজাহসৌ ফক্ষ্যতে স মা সর্বৈরার্তিজ্যের্বণীতেতি ॥ ৬ 


সঃ হ (উক্ত উধন্তি) প্রাতঃ ( উষাকালে ) সঞ্জিহানঃ (শধ্যাপরিত্যাগকালে ) উবাচ 
_ৰত (অহে।), ঘৎ (যদি) অন্ষ্ত (অন্রের) [অল্পও] লভেমহি (লাভ করিতে 
পারিতাম ) [ তবে ] ধনমাত্রাম্‌ (কিঞ্চিৎ ধন ) লভেমহি ; অসৌ (ই) রাজ যক্ষ্যতে 
(যজ্ঞ করিবেন), সঃ (তিনি) মা (আমাকে) সর্বৈঃ আহ্বিঞ্জাঃ (সকল ধ্রত্বিক্‌-কর্ম 
সাধনের জন্য ) বৃণীত ( বরণ করিতেন ) ইতি । ৬ 


উষন্তি প্রতাষে শয্যাত্যাগকালে বলিলেন, “হায়, যদি কিঞ্চিৎ অন্ন 
পাইতাম, তবে কিঞ্চিৎ ধন লাভ করিতে পারিতাম | সেই রাজা যজ্ঞ 
করিবেন ; তিনি আমায় সকল খত্বিকৃ-কর্মে বরণ করিতেন |” ৬ 


তং জায়োবাচ হন্ত পত ইম এব কুল্মাষা ইতি তান্‌ 
খাদিত্বাহমুং যজ্ঞং বিততমেয়ায় ॥ ৭ 


জারা ( পত্নী) তম্‌ (তাঁহাকে ) উবাচ-_-পতে ( হে স্বামিন্‌), হস্ত (তাহাই যদি হয়, 
তবে ) ইমে এব কুল্মাব!ঃ (এই তো সেই কুৎসিত মাষগুলি [ রহিয়াছে ]) ইতি । [ উষন্তি ] 
তান্‌ (সেইগুলি ) 'খাদিত্বা (থাইয়|) অমুম্‌ (এ) বিততম্‌ (বিস্তারিত, প্রারন্ধ ) যজ্ঞম্‌ 
এয়ায় ( যন্চে গমন করিলেন )। ৭ 


পত্নী তাহাকে বলিলেন, “হে স্বামিন্‌, তাহাই যদি হয়, তবে এই তে! 
(তোমার প্রদত্ত ) সেই কদর্য মাষগুলি রহিয়াছে।” উষস্তি সেইগুলি 
ভক্ষণ করিয়া এ প্রারব্ধ যজ্ঞে গমন করিলেন । ৭ 


১1১০৯ ] ছান্দোগ্যোপনিষত ৭৫ 


তত্রোদ্গাতৃনাস্তাবে স্তোষ্যমাণামুপোপবিবেশ স হু 
প্রস্তোতারমুবাচ ॥ ৮ 


তত্র ( সেখানে ) উদ্গাতিন্‌ (উদগাতা! পুরুষগণকে-_উদ্গাতা, প্রস্তোতা, প্রতিহর্তা, 
সুব্রহ্মণাকে [ ছাঃ, ৪1১৬1২-৩ টীকা দ্রঃ ]) [ অবস্থিত দেখিয়া, তাহাদের সমীপে গিয়া] 
আস্তাবে (স্তোত্রপাঠের স্থানে) স্তোধ্যমাণান্‌ উপ উপবিবেশ (স্তবপাঠকদিগের নিকটে 
উপবেশন করিলেন )। সঃ হ (তিনি) প্রস্তোতারম্‌ (“প্রস্তাব”-পাঁঠ-কাঁরীকে [ছাঃ, ১1১1১, 
ওয় টীকা ]) উবাচ-__। ৮ 


সেখানে উদ্‌গাতাদিগকে অবস্থিত দেখিয়া স্তবভূমিতে স্তবপাঠক- 
গণের নিকটে উপবিষ্ট হইলেন। অতঃপর তিনি প্রস্তোতাকে 
বলিলেন__ | ৮ 


প্রস্তোতর্যা দেবতা প্রস্তাবমন্থায়ত্তা তাঞ্চেদবিদবান্‌ প্রস্তোষ্যসি 
ূর্ধা তে বিপতিষ্যতীতি ॥ ৯ 


প্রস্তোতঃ (হে প্রস্তাবপাঠক ), যা (যে) দেবতা প্রস্তাবম্‌ অস্বায়ত্তা (প্রন্তাবনামক 
সামতক্তিতে অনুগত আছেন ) তাম্‌ (তাহাকে) অবিদ্বান (ন! জানিয়া) চেৎ (যদি) 
প্রস্তোষ্যসি (প্রস্তাব পাঠ কর) [ তবে) তে (তোমার) মূর্ধা (মস্তক) বিপতিষ্যৃতি 
( পড়িয়া যাইবে) ইতি । ৯ 


“হে প্রস্তাবপাঠক, প্রস্তাবে যে দেবতা অনুগত আছেন, তাহাকে না 
জানিয়া যদি তুমি প্রস্তাব পাঠ কর, তবে তোমার মুণ্ডপাত হইবে 1১৮ ৯ 


১। যিনি শুধু কর্ম জানেন, কিন্ত কর্মজ্ঞান জানেন না, তিনি কর্মজ্ঞানীর সম্মুখে 
তাহার বিনা অনুমতিতে কর্ম করিলে, এইরূপ দুর্দশাপন্ন হইবেন- ইহা! বলাই এই 
কণিকার উদ্দেশ্য । নতুবা! যিনি কর্মজ্ঞান জানেন না, তাহার পক্ষে কর্ম করা সর্বাবস্থায় 
অনুচিত, এইরূপ বলা উদ্দেশ্য নহে । কেন ন! শাস্ত্রেই আছে যে, জ্ঞানবিহীন কর্মের ফলে 
দক্ষিণমার্গে গতি হয়। 


৭৬ উপনিষৎ গ্রস্থাবলী নি 


এবমেবোদ্‌গাতারমুবাচোদ্গাতর্যা দেবতোদ্গীথমন্ায়ত্তা 
তাঞ্চ্দেবিদ্বানুদ্‌গাস্তসি মুর্ধা তে বিপতিষ্যতীতি ॥ ১০ 


এবম্‌ এব (ঠিক এইরূপে ) উদ্গাতারম্‌ (উদ্গীথগানকারীকে ) উবাচ উদ্গাতঃ 
( হে উদ্‌গাতা ), যা| দ্বেতা উদ্গীথম্‌ ( উদ্গীথনামক সামভক্তিতে [ ছাঃ, ১১।১, ওয় টীক! ] ) 
অন্থায়ত্তা তাম্‌ ইত্যাদি পূর্বৎ। উদ্গাশ্তসি ( উদ্গীথ গান কর )। ১* 


উদ্‌্গাতাকে তিনি এইরূপই বলিলেন, “হে উদ্দুগাতা, উদ্ৃগীথে যে 
দেবতা অনুগত আছেনঃ তাহাকে না জানিয়। যদি তুমি উদ্গীথ গান কর, 
তবে তোমার মুণ্ডপাত হইবে ।” ১০ 


এবমেব প্রতিহর্তারমুবাচ প্রতিহত্তর্যা দেবতা প্রতিহার- 
মন্থায়ত্তা তাঞ্চেবিদ্বান প্রতিহরিষ্যসি মূর্ধা তে বিপতিষ্যতীতি 
তে হ সমারতান্তুষ্তীমাসাঞ্চক্রিরে ॥ ১১ 


ইতি প্রথমাধ্যায়স্য দশমথণ্ডঃ ॥ 


এবম্‌ এব প্রতিহর্তারম্‌ (প্রতিহারনামক সামভক্তি পাঠককে ) উবাচ প্রতিহর্তঃ (হে 
প্রতিহার-পাঠক ), য! দেবতা প্রতিহারম্‌ ( প্রতিহারনামক সামভক্তিতে ) অদ্বায়ত্তা ইত্যাদি 
পূর্ববৎ। প্রতিহরিষ্যসি (প্রতিহার পাঠ কর)। তে হ (তাহার! সকলে) সমারতাঃ 
([ স্ব স্ব কর্ম হইতে ] উপরত হইয়া) তুফীম্‌ (নীরবে ) আসাঞ্চক্রিরে (অবস্থান করিতে 
লাগিলেন )। ১১ 


প্রতিহারপাঠককেও (তিনি) এইরূপই বলিলেন, “হে প্রতিহারপাঠক, 
প্রতিহারে যে দেবতা অনুগত আছেন, তাহাকে না জানিয়া যদি তুমি 
প্রতিহার পাঠ কর, তবে তোমার মুণ্ডপাত হইবে ।” তখন তাহারা সকলে 
স্ব স্ব কর্ম হইতে নিবৃত্ত হইয়া নীরবে অবস্থান করিতে লাগিলেন | ১১ 


গ্রথমাধ্যায়_ একাদণ খণ্ড 


(উষস্তির উপাখ্যান ; সামের প্রস্তাব, উদৃগীথ ও প্রতিহার 
ভক্তির দেবতানির্ণয় ) 


অথ হৈনং যজমান উবাচ ভগবন্তং বা অহং বিবিদিষা শীত্যুষ- 
স্তিরস্মি চাক্রায়ণ ইতি হোবাচ ॥ ১ 
অথ (অনন্তর ) যজমানঃ (জমান, রাজ!) এনম্‌ হ (ইহাকে, উস্তিকে ) উবাচ__ 
অহম্‌ (আমি) ভগবস্তম্‌ বৈ ( পূজনীয় আপনাকে ) বিবিদিষাণি (জানিতে বাপনা করি) 
ইতি। [ উষন্তিঃ ] উবাচ হ--অস্মি (আমি হই) চাক্রার়ণঃ (চক্ৰপুত্ৰ ) উষস্তিঃ ইতি। ১ 
অনন্তর যজমান ইহাকে বলিলেন, “আমি আপনার পরিচয় জানিতে 
ইচ্ছা করি |” উষন্তি বলিলেন, “আমি চক্ততনয় উষস্তি |” ১ 


স হোবাচ ভগবস্তং বা অহমেভিঃ সর্বৈরান্তিজ্যেঃ পর্যেষিষং 
ভগবতো বা অহমবিত্তাহন্যানবৃষি ॥ ২ 

সঃ (উক্ত ঘজমান ) উবাচ হ--অহম্‌ ভগবন্তমূ বৈ (আপনাকেই) এভিঃ সর্বৈঃ 

(এই সমস্ত ) আত্বিজ্যেঃ (খত্িক-কর্ম-সম্পানের জন্য ) পর্ধেষিষম্‌ ( অন্বেষণ করিয়াছিলাম ) 


অহম্‌ ভগবতঃ বৈ (আপনারই) অবিত্ত্া। ( অলাভ হওয়ায়) অন্যান (অপর সকলকে ) 
অবৃষি (বরণ করিয়াছি )। ২ 


যজমান বলিলেন, “আমি আপনাকেই এই সকল খত্বিক-কর্মের জন্য 


অন্বেষণ করিয়াছিলাম ; আপনাকে না পাইয়াই আমি অপর সকলকে 
বরণ করিয়াছি |” ২ 


ভগবাংস্ত্েব মে সর্বরাক্িজ্যেরিতি তথেত্যথ তহ্যেঁত এব 
সমতিস্ষ্টীঃ স্তবতাং যাবন্বেভ্যো ধনং দদ্যাস্তাবন্মম দগ্ভা ইতি 
তথেতি হ যজমাঁন উবাচ ॥ ৩ 


৭৮ উপনিষণ গ্রন্থীবলী সি 


[ বজমান আরও বলিতে লাগিলেন ]--ভগবান্‌ তু এব (আপনিই ) মে (আমার) 
সর্বেঃ আত্বিজোঃ (সকল খত্িক-কর্ম-সম্পাদনার্থ) [ বৃত হউন ] ইতি ৷ [ উষন্তি বলিলেন ] 
তথ! (তাহাই হউক ) ইতি; অথ (তবে) তহি (এইরূপ হইলে ) এতে এব ( [ আপনা- 
কর্তৃকপূর্বে বৃত ] ইহারাই ) সমতিন্ষ্টাঃ ([ আমার দ্বারা ] সম্যকঅনুজ্ঞাত হইয়া) 
স্তবতাম্‌ (স্তুতি করুন ); তু (পরস্ত ) এভ্যঃ (ইহাদিগকে ) যাবৎ (যে পরিমাণ ) ধনম্‌ 
(ধন ) দণ্ভাঃ( দিবেন ) তাবৎ ( সেই পরিমান ) মম ( আমার জন্য) দদা: ( দিবেন ) ইতি । 
ফজমানঃ হ (জমান ) উবাচ-_-তথা (তাহাই হইবে ) ইতি। ৩ 


“আপনি আমার সকল খত্বিক-কর্মের জন্য বৃত হউন ৷” উষস্তি 
বলিলেন, প্তথাস্ত ; তবে এইরূপ হইলে, এই খত্বিকগণই আমার অনুজ্ঞা 
লাভ করিয়া স্তুতি করুন? পরস্ত হঁহাদিগকে যে পরিমাণ ধন দিবেন 
আমায়ও সেই পরিমাণ দিবেন |” যজমান বলিলেন, “তাহাই হইবে |” ৩ 


অথ হৈনংপ্রস্তোতোপসমাদ প্রস্তোতর্যা দেবতা প্রস্তাবমন্থায়স্তা 
তাঞ্চেদবিদ্বান্‌ প্রস্তোষ্যসি মূর্ধা তে বিপতিষ্যতীতি মা ভগবান- 
বোচৎ কতমা সা দেবতেতি ৷ ৪ 


অথ (অনন্তর) প্রস্তোতা এনম্‌ হ (ইহার, উষন্তির সকাশে ) উপসসাদ ( সবিনয়ে 
উপস্থিত হইলেন ) [ এবং বলিলেন ] প্রস্তোতঃ ইত্যাদি [ ১1১।৯ কঙিকা দ্রঃ] ইতি ( এই 
কথা) ম। (আমাকে ) ভগবান্‌ ( আপনি ) অবোচৎ ( বলিয়াছিলেন )--সা দেবত। ( সেই 
দেবতা ) কতম। (কে) ইতি । ৪ 


অনন্তর প্রত্তোতা সবিনয়ে উষন্তিসমীপে গিয়া বলিলেন, “আপনি 
আমাকে বলিয়াছিলেন, ‘হে প্রস্তাবপাঠক, প্রস্তাবে যে দেবতা অনুগত 
আছেন, তাহাকে ন! জানিয়া যদি তুমি প্রস্তাব পাঠ কর, তবে তোমার 
মুণ্ডপাত হইবে ।--সেই দেবতাটি কে ?* ৪ 


১১১৬] ছান্দোগ্যোপনিষৎ ৭৯ 


প্রাণ ইতি হোবাচ সর্বাণি হ বা ইমানি ভূতানি প্রাণমেবাভি- 
সংবিশন্তি প্রাণমভ্যুঞ্জিহতে সৈষা দেবতা প্রন্তাবমন্থায়ত্ত। তাঞ্চেদ- 
বিদ্বান, প্রাস্তোষ্যো মূর্ধা তে ব্যপতিষ্ৎ তথোক্তন্য ময়েতি ॥ ৫ 


[ উষস্তি ] উবাচ হ-_প্রাণঃ (প্রাণ, অর্থাৎ ব্রহ্ম [ সেই দেবত। ], [ত্রঃ, ১৷১৷২৩ ]) 
ইতি ; ইমানি ( এই ) সর্বাণি (সকল ) ভৃতানি হ বৈ ( স্থাবর-জঙ্গমাত্মক ভূতই ) প্রাণম্‌ এব 
অভি ( প্রাণেরই অভিমুখে ) সংবিশস্তি (সর্বতোভাবে প্রবেশ করে), প্রাণম অভি ( প্রাণকে 
লক্ষ্য করিয়া, অর্থাৎ প্রাণস্বরূপে ) উজ্জিহতে ( উদ্গত হয়) [ অর্থাৎ প্রাণ হইতে উৎপন্ন 
হয়]; সা এষা দেবতা! ( সেই এই দেবতা) প্রন্তাবম্‌ অন্বায়ত্তা (প্রস্তাবভক্তিতে অনুস্থাত 
আছেন ) ; তাম্‌ (তাহাকে ) চেৎ ( যদি ) অবিদ্বান্‌ ( না জানিয়! ) প্রস্তোয্যঃ (প্রস্তাব পাঠ 
করিতে ) [ তবে ] ময়! ( মৎকতৃক ) তথা উক্তস্ত ('তোমার মস্তক চুযুত হইবে’ এইরূপ 
অভিহিত ) তে (তোমার ) মূ্ধ1 (মস্তক) বাপতিষ্যৎ ( পড়িয়া যাইত ) ইতি । ৫ 


উষস্তি বলিলেন, “প্রাণই (সেই দেবত1)। এই চরাচর ভূতবর্গ 
(প্রলয়কালে ) প্রাণেই সর্বতোভাবে প্রবেশ করে, ( এবং উৎপত্তিকালে ) 
প্রাণ হইতেই উৎপন্ন হয়। উক্ত এই প্রাণদেবতাই প্রস্তাবে অনুগত 
হইয়া আছেন। তাহাকে না জানিয়া যদি তুমি প্রস্তাব পাঠ করিতে, 
তবে “তোমার মুণ্ডপাত হইবে” এইরূপে আমার দ্বারা অভিশপ্ত তোমার 
মস্তক পড়িয়া যাইত |” ৫ 


অথ হেনমুদ্গাতোপসসাদোদ্গাতর্যা দেবতো দৃগীথমন্বায়ত্তা 
তাঞ্চেদবিদ্বানুদ্গাস্সি মুর্ধা তে বিপতিষ্যতীতি মা ভগবাঁনবোচৎ 
কতমা স! দেবতেতি ॥ ৬ 


অথ উদ্গাতা এনম্‌ হ উপসসাদ [ পূর্ববৎ ]--উদ্গাতঃ ইত্যাদি [ ১১০১০ দ্রঃ] ইতি 
মা ভগবান্‌ অবোচৎ--কতমা! সা দেবতা ইতি [পূর্ববৎ ১1১১।৪ ] । ৬ 


অনস্তর উদ্‌গাতা সবিনয়ে উষন্তিসমীপে সমাগত হইয়া! বলিলেন, 


৮০ উপনিষণ্ গ্রন্থাবলী [১১১।৮ 


“আপনি আমাকে বলিয়াছিলেন, “হে উদূগীথগায়ক, উদৃগীথভক্কিতে যে 
দেবতা অনুগত আছেন, তাহাকে না জানিয়া যদি তুমি উদ্‌গীথ গান কর, 
তবে তোমার মস্তক বিচাত হইবে |” --সেই দেবতাটি কে ?” ৬ 


আদিত্য ইতি হোবাচ সর্বাণি হ বা ইমানি ভূতান্যাদিত্যমুচ্চৈঃ 
সন্তং গায়ন্তি সৈষা দেবতোদ্গীথমন্থায়ত্তা তাঞ্চেদবিদ্বানুদ্গাস্ো! 
ূর্ধা তে ব্যপতিষ্যৎ তথোক্তন্ত ময়েতি ॥ ৭ 


[ উষস্তি ] উবাচ হ-_আদিতাঃ (হুর্ঘ) ইতি; ইমানি সবাণি ভূতানি [১১১৫ দ্রঃ ] 
হ বৈ উচ্চৈঃ সম্তম্‌ (উর্ধ্বে অবস্থিত ) আদিতাম্‌ ( সু্ঘকে ) গায়ন্তি (গান করে, স্তুতি করে) 
সা এব! দেবতা উদ্গীথম্‌ অন্বায়ত্তা [ ১1১১৫ দ্রঃ] উদগাস্তঃ (উদ্গীথ গান করিতে ) 
[ অবশিষ্টাংশ-_১।১১।৫ দ্রঃ ]। ৭ 


উষন্তি বলিলেন, “আদিত্যই (সেই দেবতা )। চরাচর এই ভুতবর্গ 
উচ্চে৯ অবস্থিত আদিত্যের স্তব করিয়া থাকেন; সেই আদিত্য দেবতাই 
উদ্দগীথভক্তিতে অনুগত হইয়া! আছেন। তাহাকে না জানিয়া যদি তুমি 
উদ্‌গীথ গান করিতে, তবে ‘তোমার মুণ্ডপাত হইত" এইরূপে আমার দ্বারা 
অভিশপ্ত তোমার মস্তক নিপতিত হইত |” ৭ 


১। এখানে একটি সাদৃশা অবলম্বনে দেবতা স্থিরীকৃত হইয়াছেন__-উৎ-চ ও উৎ-গীত 
এই উভ্তয় শব্দেই উৎ আছে । অতএব উদ্গীথের দেবত! উচ্চে অবস্থিত আদিত্য । 


অথ হৈনং প্রতিহর্তোপসসাদ প্রতিহর্ত্ধ! দেবত। প্রতিহার- 
মন্থায়ত্তা তাঞ্চেদবিদ্বান্‌ প্রতিহরিষ্যমি ঘূর্ধা তে বিপতিষ্যতীতি 
মা ভগবানবোচৎ কতমা সা দেবতেতি ॥ ৮ 


অথ হৈনম্‌ ইভাদি [ ১১*1১১ এবং ১১১৪ দ্রঃ] । ৮ 


এ ছান্দৌগ্যোপনিষৎ ৮১ 


অনন্তর প্রতিহর্তা সবিনয়ে উষস্তিসমীপে সমাগত হইয়া বলিলেন, 
“আপনি আমাকে বলিয়াছিলেন, “হে প্রতিহার-পাঠক, যে দেবতা! 
প্রতিহার-ভক্তিতে অনুগত আছেন, তাহাকে না জানিয়া যদি তুমি 
প্রতিহার পাঠ কর, তবে তোমার মুণ্ডপাত হইবে ।”_সেই দেবতাটি 
কে?” ৮ 


অশ্নমিতি হোবাচ জর্বাণি হ বা ইমানি ভূতান্যান্নমেব 
প্রতিহরমাণানি জীবস্তি সৈষা দেবতা, প্রতিহারমন্বায়ত্তা তাঞ্চেদ- 
বিদ্বান্‌ প্রতিহরিষ্যো মুর্ধা তে ব্যপতিষ্যৎ তথোক্তস্য ময়েতি 
তথোক্তস্য ময়েতি ॥ ৯ 


ইতি প্রথমাধ্যায়স্য একাদশখণ্ডঃ ॥ 


উবাচ হ অন্নম্‌ ( অন্ন ) ইতি ; অন্নম্‌ এব (অন্নকেই ) প্রতিহরমাণানি (আপনার প্রতি, 
দিকে, আহরণ করিয়া!) জীবস্তি (জীবনধারণ করে) । প্রতিহারম্‌ অন্বায়ত্তা (প্রতিহারভক্তিতে 
অনুগত আছেন); প্রতিহরিষ্য: (প্রতিহার পাঠ করিতে ) [ অবশিষ্টাংশ--১।১১।৫ দ্রঃ ]। 
তথোক্তস্ত ময়েতি [ দ্বিরুক্তি সমাপ্তিন্চক ]। ৯ 


উষস্তি বলিলেন, “অন্নই (সেই দেবতা )। চরাচর এই ভূতবর্গ 
অন্নকে আপনার প্রতি আহরণ করিয়া’ জীবনধারণ করে। সেই 
অন্নদেবতাই প্রতিহারে অনুগত হইয়াছেন। তাহাকে না জানিয়া যদি 
তুমি প্রতিহার পাঠ করিতে, তবে ‘তোমার মুগুপাত হইবে এইরূপে 
আমার দ্বার অভিশপ্ত তোমার মস্তক নিপতিত হইত ।”২ ৯ 


১। এখানে সাদৃষ্ঠ প্রদশিত হইল। প্রতি আহরণ প্রতিহার । 

২। দশম ও একাদশ থণ্ডে ইহাই বল! হইল যে, প্রস্তাব, উদ্‌গীথ ও প্রতিহার-ভক্তিকে 
যথাক্রমে প্রাণ, আদিত্য ও অননদৃষ্টিতে উপাসনা করা উচিত। এই উপাসনার ফল-_প্রাণাদির 
সহিত একাত্মতা বা৷ কর্মসমৃদ্ধি। 


৬ 


প্রথঘাধ্যায়-_ ধাদখ খণ্ড 
( শৌব উদৃগীথ ) 


অথাতঃ শৌব উদ্গীথৎস্তদ্ধ ৰকো দাল্ভ্যে প্লাবো বা মৈত্রেয়ঃ 


স্বাধ্যায়মুদ্বব্রাজ ॥ ১ 

[ অতীত দশম খণ্ডে অন্নের অপ্রাপ্তিনিবন্ধন কষ্টাবস্থা বণিত হইয়াছে ] অতঃ (অতএব ) 
[ অন্নলাভের জন্য ] অথ ( অনন্তর ) শৌবঃ ( শ্ব! অর্থাৎ কুুরদিগের দ্বার! দৃষ্ট) উদ্‌গীণঃ 
(উদ্‌গীথ, উদ্গান ) [প্রস্তাবিত হইতেছে ]_তৎ হ (একদ1) দাল্ভ্যঃ ( দলৃভ্যপুত্ৰ ) 
মৈত্রেয়ঃ (মিত্রাতনয় ) ৰকঃ (বক) বা ( =চ, এবং) গ্লাবঃ (গ্লাব [নামক এক খষি ]) 
[ অন্রকামনায় ] স্বাধায়ম্‌ (বেদ্াধায়নের জন্য) উদ্বব্রাজ (গ্রামের বাহিরে নির্গত 
হইয়াছিলেন ) [ এবং কোনও নির্জন স্থানে জলের নিকট উপস্থিত হইয়াছিলেন ]। ১ 


অতএব অনস্তর কুকুরঘৃষ্ট উদ্‌গীথ আরম্ভ হইতেছে__একদা দল্ভ্যের 
পুত্র ও মিত্রার তনয় বক ও গ্রাব এই উভয় নামধারী? এক খষি বেদ- 
অধ্যয়নের জন্ম গ্রাম হইতে নির্গত হইলেন । ১ 


১। মূলে “বা” শব্দ থাকিলেও খষি একজন, দুইজন নহেন ; কারণ পরের একবচনাস্ত 
জ্রিয়াপদগুলি একত্বেরই পরিচায়ক । ইনি দ্বামুষ্যাম্ণ--১৷৮।১ টীকা । 


তস্মৈ শ্বা শ্বেতঃ প্রাদূর্বভূব তমন্যে শ্বান উপজমেত্যোচুরন্নং 
নো ভগবানাগায়ত্বশনায়াম বা ইতি ॥২ 
তশ্মৈ (তাহার প্রতি অনুগ্রহার্থ ) স্বেতঃ (শুত্রবর্ণ) শ্ব। ( একটি কুক্ধুর ) প্রাদুৰ‘ভূব 
( আবিভূ ত হইলেন ) ; তম্‌ উপসমেতা ( তাহার সমীপে আসিয়া) অস্তে (অপর ) শ্বানঃ 
( কুন্ধুরের) উচুঃ (বলিলেন )-__গুগবান্‌ (পুজাহ আপনি ) নঃ (আমাদের জন্য ) অন্নম্‌ 
আগায়তু (অন্ন গান করুন, গান করিয়! অন্ন সম্পাদন করুন ), [ আমরা ] অশনায়ম বৈ 
( বুভুক্ষিত হইয়াছি ) ইতি । ২ 


তাহার প্রতি অনুগ্রহার্থ একটি শ্বেত কুকুর আবিভূর্তি হইলেন এবং 
অপর কুকুরের। তাহাকে থিরিয়া বলিলেন,” “মহাশয় আপনি গান করিয়া 
আমাদের জন্ম অন্নের বিধান করুন-__ আমরা ক্ষুধার্ত ।” ২ 


১1১২৪ ] ছান্দোগ্যোপনিষৎ ৮৩ 

১। কোনও খধি বা দেবতা! বকের স্বাধ্যায়ে তুষ্ট হইয়। তাহার প্রতি অনুগ্রহ করিবার 
জন্য অপর ধষি বাঁ দেবতাসকলের সহিত কুক্ধুররূপে উপস্থিত হইলেন । অথবা মুখ্য প্রাণ ও 
বাক্‌ প্রভৃতি ইন্দ্রিয়াধিষ্ঠাতা দেবতাঁরাই এরূপে আসিলেন। অপর ইন্জরিয়গণ প্রাণের অধীনে 
থাকিয়াই অন্ন লাভ করেন । 


তান হোবাচেহৈব মা প্রাতরুপসমীয়াতেতি। তদ্ধ ৰকে৷ 
দাল্ভ্যে প্লাবো বা মৈত্রেয়ঃ প্রতিপালয়াঞ্চকার ॥ ৩ 


[ সেই শ্বেত কুকুর ] তান্‌ ( তাহাদিগকে ) উবাচ হ ( বলিলেন ) ইহ এব ( এইখানেই ) 
প্রাতঃ (প্রাতঃকালে) মা উপপমীয়াত (-উপসমিয়াত, আমার নিকট সমাগত হইও ) 
ইতি। তৎ হ (সেই স্থানেই) দাল্ভ্যঃ মৈত্ৰেয়; বকঃ বা গ্রাবঃ প্রতিপালয়াঞ্চকার 
( প্রতীক্ষা করিয়াছিলেন ) | ৩ 


(শ্বেত কুকুর) তাহাদিগকে বলিলেন, “প্রাতঃকালে এই স্থানেই 
তোমরা আমার নিকট আসিও |” দল্ভ্যপুত্র ও মিত্রাতণয় বক ও 
গ্লাবনামক খষি সেইখানেই ( তাহাদের জন্য ) প্রতীক্ষা করিয়াছিলেন | ৩ 


তে হ যথৈবেদেং বহিষ্পবমানেন স্তোষ্যমাণাঃ সংরৰ ধাঃ 
মপন্তীত্যেবমাসস্থপুস্তে হ সমুপবিশ্য হিং চক্রুঃ ॥ ৪ 


ইদম্‌ (-ইহ [বৈদিক প্রয়োগ ], লোকসিদ্ধ যজ্ঞে ) বহিষ্পবমানেন (“বহিষ্পবমান” 
স্তোত্র উচ্চারণপূর্বক ) স্তোষ্যমাণাঃ (স্তবকীরকগণ- প্রস্তোতা, অধবর্যু, উদ্গাতা, প্রতিহর্তা, 
ব্ৰহ্ম ও যজমান এই ছয় জন) যথা এব (যেরূপ) সংরৰ,ধাঃ (পরস্পর সংলগ্ন হইয়া, 
কচ্ছ ধরাধরি করিয়া) সপন্তি (পরিভ্রমণ করেন) ইতি এবম্‌ (এইরূপে) তে হ 
(তাহারা) আসস্থপুঃ (পরিভ্রমণ করিয়াছিলেন); [ তদনন্তর ] তে হ সমুপবিত্ঠ 
(উপবিষ্ট হইয়া) হিম্‌ চত্রুঃ (হিম্‌ ইত্যাকার শব্দ করিয়াছিলেন )। ৪ 


যজ্ঞে যেরূপ বহিষ্পবমান স্তোত্র উচ্চারণপূর্বক স্তবকারীরা পরস্পর 
সংলগ্ন হইয়া পরিক্রমা করেন, সেইরূপে (উক্ত শ্বেত কুকুরের সমক্ষে ) 


৮৪ উপনিষৎ গ্রন্থাবলী 1 


সেই কুক্ধুরগণ ( পরস্পরের লাঙ্গুল গ্রহণ করিয়! ) প্রদক্ষিণ করিয়াছিলেন । 
অতঃপর উপবিষ্ট হইয়া তাহারা “হিংকার” উচ্চারণ করিলেন | ৪ 


১। পবমান স্তোত্রষ্সোমরস হাকিবার সময় গীত স্তোত্র । হত্যাদিনে, অর্থাৎ 
সোমযাগের শেষ দিনে (ঘেদিন মোমরস নিক্ষালিত হয়), প্রাতঃসবনে উপাংশুহোম ও 
অন্তর্ধাম হোমের পর অভিষুত লোমরস এন্দ্রবায়বাদি গ্রহে হোমের জন্য রাখা হয়। তাহার 
পর প্রস্তোতা, অধ্ব্ঘূ, উদ্গাতা, প্রতিহর্তা, ব্রহ্মা ও যজমান ক্রমান্বয়ে কচ্ছ ধরাধরি করিয়। 
চাত্বালের (অর্থাৎ মহাবেদির উত্তরে যে গর্ত খুঁড়িয়া উহার মাটিতে উত্তরবেদি নিমিত হয়, এ 
গর্তের ) অভিমুখে গমন করেন এবং উহার নিকটে প্রস্তোতা, উদ্‌গাতা ও প্রতিহর্ত। এই তিন 
জন সামগায়ী ধত্বিক বহিষ্পবমান স্তোত্ৰ পাঠ করেন ও তাহাদের একজন হিঙ্কার করেন । 
খপ্বেদের নবম মঞ্লের একাদশস্বক্তটি যখন এভাবে গীত হয়,তখন উহাই বহিল্পবমান স্তোত্র । 
সকলে উপবেশন করিলে হোত! তাহাদের অনুমন্ত্রণ ( অর্থাৎ ক্রিয়মাণ কর্মের অনুকূল 
মন্তোচচারণ ) করেন। প্রতোক শন্ত্রপাঠের পূর্বে স্তোত্রগান হয়। এইরূপে বহিষ্পবমানের 
পর আজাশন্ত্র ও আজ্যস্তোত্রের পর প্রভগশন্্ পঠিত হয়। অন্ঠান্ত সবনে অন্যবিধ পবমান 
স্তোত্র গীত ও শন্্রাদি পঠিত হয়। 


ও৩মদাওমোং৩ পিৰা৩মোং৩ দেবো বরুণঃ প্রজাপতিঃ 
সবিতা২ হন্মিহা২হরদননপতেওতহনমিহা২হরা২হরোঙমিতি ॥ ৫ 


ইতি প্রথমাধ্যায়স্য দ্বাদশখণ্ুঃ ॥ 


[ উক্ত হিঙ্কারের স্বরূপ বল! হইতেছে ] ওম্‌ অদাম (ও ভোজন করিব ), ওম্‌ পিৰাম 
(পান করিব ), ওম্‌ দেবঃ (জ্যোতির্ময়) বরুণঃ (বর্ধণকারী), প্রজাপতি: (প্রজাগণের স্বামী) 
সবিত। (জগতপ্রসবিতা৷ হুর্ধ) ইহ ( এই স্থলে ) অন্রম্‌ ( অন্ন ) আহরৎ (আহরতু, আহরণ 
করুন )। [ এই হিঙ্কার-উচ্চারণের পর সবিতার নিকট প্রার্থনা হইতেছে ]--অন্রপতে 
(হে অন্রপতি, অন্ধের পুষ্টকারক ও অন্নের উৎপাদক সু ) অন্নম ইহ আহর ( তুমি এখানে 
অন্ন আহরণ কর ) আহর [আদরার্থে দ্বিরুক্কি] ওম্‌ [সবিতার নিকট প্রার্থনার সমাপ্তিহুচক] 
ইতি [ উক্ত সামভক্তিবিষপনক উপাসনার সমাপ্তিহ্চক ]1 [ এই হিংকার মধো যে সংখ্যাওুলি 
রহিয়াছে উহা গানের প্ল.তি বুঝাইবার সঙ্কেত ]। ৫ 


১১৩১ ছান্দোগ্যোপনিষৎ ৮৫ 


(হিংকারটি এই )_-ওম্‌ ভোজন করিব, ওম্‌ পান করিব ; ওম্‌ 
জ্যোতির্ময়, বর্ধণকারী, প্রজাগণের পতি, জগত্প্রসবিতা সূর্য এই স্থানে 
অন্ন আহরণ করুন।* (এই হিংকার করিয়া তাহার1 সূর্যকে প্রার্থনা 
করিলেন )--হে অন্নপতি সূর্য, আপনি এখানে অন্ন আহরণ করুন; 
আহরণ করুন, ওম্‌।” ৫ 


গ্রথঘাধ্যায়__ অয়োদশ খণ্ড 
(স্তোভাক্ষরোপাঁসন] ) 


অয়ং বাব লোকো হাঁউকারো বাযুর্াইকারশ্চন্দ্রমা অথকারঃ | 
আত্মেহকারোইগ্সিরীকারঃ ॥ ১ 


[ নামাবয়ব উদ্গীথাদি ভক্তির বিষয়ে উপাসনার পর অধুনা সামের অবয়বান্তর স্তোভের 
অক্ষর-সমূহ-বিষয়ক -উপাসন। বিহিত হইতেছে স্তোভাক্ষরগুলি বিভিন্ন হইলেও সকলেই 
সামের অবয়ব । সুতরাং এই স্থলে বিভিন্ন উপাসন। বিহিত না হইয়া একটি সম্মিলিত 
উপাসনা বিহিত হইতেছে-_ইহাই বুঝিতে হইবে]--অয়ম্‌ বাব লোকঃ (এই পৃথিবীলোকই) 
হাউ-কারঃ ( হাউকার স্তোভ ) ; বায়ুঃ হাই-কারঃ ; চন্দ্রমীঃ অথ-কারঃ; আত্ম! ইহ-কারঃ 
অগ্নিঃ ঈ-কারঃ। ১ 


এই পৃথিবীলোকই "হাউ”-কার স্তোভ৯ ; বায়ু “হাই”-কার২ স্তোভ, 
চন্দ্র “"অথ”-কার* স্তোভ ; আত্মা “ইহ”-কার৪ স্তোভ ; অগ্নি “ঈ*-কার€ 
স্তোভ। ১ 


১ “স্তোভ” একটি পারিভাষিক শব্দ । সাধারণতঃ খক্মস্ত্ররে অক্ষরসকলই 
সামরূপে গীত হইয়া থাকে ৷ কিন্তু সামগানের অবলম্বনরূপে এ ধক্‌-অক্ষর ব্যতীত আরও 
অনেক শব্দ আছে, যাহাদের কোনও অর্থ নাই; তাহার! কর্মের অঙ্গরূপে সামগানে ব্যবহৃত 
হয় এবং উত্তবিধ স্তোভযুক্ত দামগানের ফলে অদৃষ্ট রচিত হয়--ইহাই তাহাদের সার্থকতা । 


৮৬ উপনিষৎ গ্রস্থাবলী [ ১১৩1২ 


হাউ, হাই, অথ, ঈ ইতাদি এ জাতীয় স্তোভ। এই সকল স্তোভে যথাক্রমে পৃথিবী, বায়ু, 
চন্দ্র, অগ্নি প্রভৃতির দৃষ্টি আরোপ করিয়া! উপাপন! করিতে হইবে _ইহাই মর্শার্থ। এই 
দৃষ্টির মূলে রহিয়াছে এ সমস্ত ন্তোভের সহিত পৃথিব্যাদির বিভিন্ন সন্বদ্ধ। তাহ! নিয়ে 
প্রদশিত হইতেছে । “হাউ"'-কার ““রথন্তর” সামে আছে । এই রথস্তর সামই পৃথিবী-__ 
“ইয়ং বৈ রখন্তরম্‌ ৷ অতএব পৃথিবীদৃষ্টিতে “হাউ”-কার উপাল্ত । 

২। বায়ু ও জলের সম্মিলনে “বামদেব্য” সামের উৎপত্তি; এবং “হাই-কার” 
“বামদেবোর” অন্তর্গত | 

৩। চন্দ্র অন্নরূপী ; এই অন্নাবলম্বনে ভূতবর্গ অবস্থিত । স্থিতির থ-কার ও আন্নের 
অ-কারের সহিত “অথ"'-কারের সাদৃস্ত আছে; সুতরাং চন্দ্রের সহিতও তাহার সাদৃশ্য 
আছে। 

৪। প্রত্যেক আত্মাকে “ইহ” অর্থাৎ এখানে বলিয়! নির্দেশ করা হয়। এই "ইহ*'- 
এর সহিত “ইহ--কার ন্তোভের সাদৃষ্ট সুস্পষ্ট । 

«| যে সকল সামে “ই্”-কার স্তোভ নিহিত আছে, তাহার! অগ্নিদৈবতক বলিয়া 
প্রসিদ্ধ । সুতরাং ও সকল সামে ঈ-কার ও অগ্নি উভয়ের সন্ভাব থাকায় অগ্রিদৃষ্টিতে 
“‘ঈ্ন’”’-কার স্তোভ উপাস্ত ৷ 


আদিত্য উকারে নিহব একারে! বিশ্বেদেবা ওহোয়িকারঃ 
প্রজাপতিহিংকারঃ প্রাণঃ স্বরোহন্ং যা বাখিরাট্‌ ॥ ২ 


নিহবঃ (আহ্বান ), বিশ্বেদেবাং ( বিশ্বদেবগণ ) [ অপরাংশ লরলার্ধক ] । ২ 


আদিতা ণউ*-কার স্তোভ ; আমন্ত্রণ “এ”-কার ; বিশ্বদেবগণ ৯ 
“ওহোয়ি”-কার ; প্রজাপতি ‘“হিং”-কার ; প্রাণ “স্বর”-কার ১ আন্ত 
“যা"-কার ; বিরাট প্বাকৃ”-স্ভোত২ | ২ 

১। বন্ুঃ সত্যঃ ত্রতুরক্ষিঃ কালঃ কামো ধৃতিঃ কুরুঃ ৷ পুরূরব1 মাত্রবশ্চ বিশ্বে দেবা ঃ 
প্রকীতিতাঃ॥ ইহাদের সহিত রোচক, ধ্বনি ও ফ্রুতিকেও ধরা হয়। 


২। সাদৃগ্তগুলি এইরূপ £ উর্ধ্বে অবস্থিত আদিত্যের গান কর! হয়, যে সকল 
সামে “উ”-কার স্তোভ আছে, তাহারা আদিত্যদৈবতক ; অতএব আদিত্য-দৃষ্টিতে “উ”-কার 


১১০৪] ছান্দোগ্যোপ নিষত ৮৭ 


উপাস্ত; অন্তত্রও এইরূপ বুঝিতে হইবে । “এহি” (আ1+ইহি =এহি অর্থাৎ ‘এস!’ ) বলিয়া 
আহ্বান করা হয়; “এহি” ও “এ”কারে এই “এ”-সাদৃপ্য আছে। বৈহ্বদেবা সামে 
“উহোয়িশকার আছে। নীল-গীতাদি-রূপে প্রজাপতি নির্বচনীয় নহেন, কেন ন! তিনি 
অব্যক্ত ও রূপাদি-বিরহিত ; “হিং-কারও অবাক্ত। প্রাণ “শ্বর"-এর নিবর্তকঃ অর্থাৎ 
উচ্চারণের হেতু, অতএব শ্বরাজ্মক । অন্নসহায়েই জগৎ “যাতি” | অর্থাৎ চলে; এই 
“ঘাতিশ্র “যা"-এর সহিত “ঘা” স্তোভের সাদৃশ্য সম্পষ্ট। বৈরাজ (বিরাট দৈবততক ) 
সামে “বাক্‌"-স্তোভ দৃষ্ট হয়। 
অনিরুক্তস্ত্রয়োদশঃ স্তোভঃ সঞ্চরে হুম্কারঃ ॥ ৩ 
অনিরুক্তঃ (অব্যক্ত, “অমুক অমুক” ইত্যাদি রূপে অনিরপণীয়) সঞ্চরঃ (অনেক প্রকার 
কার্ধরূপে পরিণামী, সামবেদের বিভিন্ন শাখায় বিভিন্নরূণে স্থিত ) ত্রয়োদশ; (ত্রয়োদশ- 
সংখাক ) স্তোভঃ (স্তোভটি ) হং-কারঃ (হঙ্কার )। ৩ | 


অব্যক্ত ও বিধিরূপে পরিণামী ত্রয়োদশ স্তোভটা ‘হুংকার’ ।” ৩ 
১। মূলের অনিরুক্ত -কারণাস্মা ; উহ! কার্যরূপে অর্থাৎ বিভিন্ন স্তোভাকারে পরিণত 
বা সঞ্চরিত হয়, অতএব সঞ্চর । কারপণ-দৃষ্টিতে "হস্কার” উপাস্ত ইহাই মর্মার্থ । 
দুক্ষেস্মৈ বাগ. দৌহং যে বাচো দোহোহন্নবানন্নাদো ভবতি 
য এতামেবং সান্নামুপনিষদং বেদৌপনিষদং বেদেতি ॥ ৪ 
ইতি প্রথমাধ্যায়স্য ত্রয়ৌদশখণ্ডঃ ॥ 
ইতি ছান্দোগ্যোপনিষদি প্রথমোহধ্যায়ঃ ॥ 


যঃ (যিনি ) সায়াম্‌ (সামাবয়বতূত স্তোভাক্ষরসকলের ) এতাম্‌ (এই) উপনিষদৃম্‌ 
( দর্শন, রহন্তবিদ্ভ। ) এবম্‌ (এইরূপে ) বেদ (জানেন ) ছুগ্ধে অন্মৈ ইত্যাদি [১1৩1৭ দ্রঃ] | 
উপনিষদম্‌ বেদ ইতি [দ্বিরুক্তি অধ্যায়ের এবং ইতি সামাবয়ব-বিষয়ক উপাসনাবিশেষের 
সমাপ্তিনুচক ] ৷ ৪ 


যিনি স্তোভাক্ষর-সমূহ-বিষয়ক এই দর্শনটি এইরূপে জানেন, তাহার 


জন্য বাক্‌ বাগ্‌রূপ ফলই দোহন করে, এবং তিনি প্রভূত অন্নশালী 
ও অন্নভোজী হন। ৪ 


দ্বিতীয়াধ্যায়__ প্রথম খণ্ড 
( সাধু-দৃষ্টিতে পঞ্চাবয়ব সমস্ত সামের উপাসনা) 


ও । সমন্তস্ত খলু সান্ন উপাসনং সাধু যৎ খলু সাধু তৎ 
সামেত্যাচক্ষতে ষদসাধু তদসামেতি ॥ ১ 


[ প্রপম অধ্যায়ে সামের ওক্কারাদি অবয়বের উপাসনা বর্ণিত হইয়াছে; পরস্তু ] সমস্ত্ত 
(সর্বাবয়ব-বিশিষ্ট, স্তোভ ও প্রস্তাব প্রভৃতি ভক্তিযুক্ত, পূর্ণাঙ্গ ) সায়ঃ ( সামের ) উপাসনম্‌ 
(উপাসনা! ) খলু ( অবশ্যই ) সাধু ( স্শোভন, উত্তম )। যৎ ( যাহ!) সাধু খলু (লোকে 
উত্তম বলিয়৷ প্রসিদ্ধ) তৎ (তাহাকে ) [ পণ্ডিতের! ] সাম ইতি ( সাম-শব্দে ) আচক্ষতে 
( নিৰ্দেশ করেন ), যৎ (যাহ!) অসাধু ( অশোভন ) তৎ (তাহাকে) অসাম ইতি ( অসাম- 
শব্দে) [নির্দেশ করেন ] । ১ 


সর্বাবয়ব-বিশিষ্ট সামের উপাসনা উত্তম। * যাহা উত্তম বলিয়া 
প্রসিদ্ধ তাহাকেই ( পণ্ডিতের] ) সাম-শব্দে নিদেকশ করেন; এবং যাহা! 
মন্দ, তাহাকে অসাম-শবে নির্দেশ করেন । ১ 


১। তাই বলিয়! অবরবের উপাসনা নিন্দনীয় নহে । শাস্ত্রে একের প্রতি অধিক দৃষ্টি 
আকর্ষণ করা হইলে, অপরকে ঘে নিন্দ! কর! হয় তাহা নহে-_“ন হি নিন্দা স্তায়ঃ ৷" 


তদৃতাপ্যাহ্ঃ___সান্ৈনমুপাগাদিতি সাধুনৈনমুপাগাদিত্যেব 
তদাহুরসাম্ৈনমুপাগাদিত্যসাধূনৈনমুপাগাদিত্যেব তদাহুঃ ॥ ২ 


তৎ (উক্ত [ শোভন ও অশোভন বিচার ] বিষয়ে) উত অপি আহঃ (লোকেরাও যখন 
বলে)- পান্না (সামের দ্বার) [ এইব্যক্তি] এনম্‌ (এই রাজ! বা সামস্তের সকাশে ) 
উপাগাৎ (সমাগত হইয়াছে) ইতি__[ তখন ] সাধুন। (সদভিপ্রায়ে) এনম্‌ উপাগাৎ ইতি 
এব (এই কথাই ) তৎ ( উক্ত স্থলে ) আহঃ ([ তাহারা ] বলে) ; [ আবার যখন বলে ] 
অসায়া ( অসামের দ্বারা ) এনম্‌ উপাগাৎ ইতি-_[ তখন ] অসাধুন! (অসদভিপ্রায়ে) এনম্‌ 
উপাগাৎ ইতি এব তৎ মাহঃ | ২ 


উক্ত (ভাল-মন্দ-বিচার ) স্থলে লোকে যখন বলে, “ইনি সামের দ্বার! 


২1১1৩] ছান্দোগ্যোপনিষৎ ৮৯ 


ইহার নিকট সমাগত হইয়ীছেন”--তখন তাহারা (বস্তুতঃ) ইহাই 
বলে যে, ইনি সদভিপ্রায়ে ইহার নিকট উপস্থিত হইয়াছেন । আবার যখন 
তাহারা বলে, “ইনি অসামের দ্বারা হঁহার নিকট আসিয়াছেন”__তখন 
তাহারা ( বস্তুত: ) ইহাই বলে যে, ইনি অসর্দতিপ্রায়বশতঃ ইহার নিকট 
আসিয়াছেন।৯ ২ 


১। রাজার নিকট হইতে পুরস্কার বা শান্তি পাইতে দেখিয়া লোকে জানে যে, এ 
বাক্তির ভাবধারা সৎ কিংবা! অসৎ । সাম = সাস্ব, অর্থাৎ শ্রীতিপূর্বক ব্যবহার | রাজনীতিতে 
সাম, দান, ভেদ ও দণ্ড এই চতুধিধ উপায়ের মধ্যে সামই সর্বোত্তম । 


অথোতাপ্যাহুঃ সাম নো ৰতেতি যৎ সাধু ভবতি সাধু 
ৰতেত্যেব তদাহুরসাম নো বতেতি যদসাধু ভবত্যসাধু বতেত্যেব 
তদাহুঃ ॥ ৩ 


অপ (প্রকারান্তরে, আবার) উত অপি আহঃ (লোকে যখন আরও বলে )--ৰত 
(আহা [ অনুকল্পার্থে ]) নঃ (আমাদের ) সাম (সাম) [ হইয়াছে ] ইতি, [ তখন ] যৎ 
(যাহ) সাধু (উত্তম) ভবতি ( হয়), [ তাহাই ] তৎ (উক্ত স্থলে ) ৰত সাঁধু (আহা, উত্তম 
[ হইয়াছে ]) ইতি এব ( এইরূপেই ) আহঃ ( বলিয়া থাকে )। [ আর যখন বলে ] ৰত 
নঃ অসাম [হইয়াছে ] ইতি, [তখন ] যৎ অসাধু ভবতি (যাহ! অমঙ্গল ) [ তাহাই ] তৎ 
( তৎকালে ) অসাধু ৰত ইতি এব আহুঃ। ৩ 


আবার যখন লোকে বলে “আহা” আমাদের সাম-লাভ হইয়াছে” 
--তখন যাহা সাধু (অর্থাৎ মঙ্গলময়) তাহাকেই উক্ত স্থলে “আহ 
আমাদের সাধু হইয়াছে” এইরূপে নির্দেশ করে। পুনশ্চ যখন তাহারা 
বলে, আহা” আমাদের অসাম-লাভ হইয়াছে”_-তখন যাহা অসাধু 
(অৰ্থাৎ অযঙ্গলময় ) তাহাকেই উত্তস্থলে “আহা, আমাদের অসাধু 
হইয়াছে” এইরূপে নির্দেশ করা হয়৯। ৩. 


৯০ উপনিষৎ গ্রন্থাবলী 1 
১। পূর্বকণ্ডিকায় (পুরস্কার ব! শান্তি প্রভৃতি) ফলের দ্বার! অনুমেয় সাধুত্ব ও অসাধুত্বের 
এবং বর্তমান কগ্িকায় স্বানুভবষোগ্য সাধূত্ব ও অপাধুত্বের কথা বল! হইল, ইহাই পার্থক্য । 
স য এতদেবং বিদ্বান সাধু সাসেত্যুপান্তেহভ্যাশো হ ঘদেনং 
লাধবো ধর্মী আ চ গচ্ছেমুরুপ চ নমেয়ুঃ ॥ ৪ 


ইতি ছিতীয়াধ্যায়স্য প্রথমখণ্ডঃ ॥ 


সঃ ষঃ (যে কেহ) এতৎ (ইহা ) এবম্‌ ( এইরূপ বিদ্বান ( জানিয়!) সাধু সাম ইতি 
([ সমস্ত ] সামকে সাধুগুপবিশিষ্টরূপে ) উপাস্তে (উপাসনা করেন ) এনম্‌ (ইহার প্রতি ) 
অভ্যাশঃ হ ষ ( অতি শীঘ্র যে আগমন, সেইরূপে ) সাধবঃ (উত্তম ) ধর্মাঃ ( ধর্মসকল ) 
আগচ্ছেঘুঃ ( আগমন করে ) উপনমেয়ুঃ চ (এবং ভোগারূপে অবস্থান করে )। ৪ 

যে কেহ ইছ! এইরূপ জানিয়া সাধুণ্ুণ-বিশিষ্টবূপে সামকে উপাসনা 
করেন, তাহার প্রতি উত্তম ধর্মবর্গ অতি ত্বরান্বিত হইয়! আগমন করে 
এবং তাহার ভোগ্যব্ধপে অবস্থান করে । ৪ 


দ্বিতীয়াধ্যায়-_দ্বিতীয় খণ্ড 


(লোক-দ্বঙিতে পঞ্চাবয়ব সামের উপাসনা ) 


লোকেধু পঞ্চবিধং সামোপাসীত পৃথিবী হিস্কারঃ। অগ্নিঃ 
প্রস্তাবোইস্তরিক্ষমুদ্গীথ আদিত্যঃ প্রতিহারো ভোনিধন মিত্যু- 


র্ধ্বেযু ॥ ১ 


[ সাধু-দৃষ্টিতে পুনর্বার সামকে যেরূপে উপাসনা করিতে হইবে, তাহ! বল! হইতেছে ] 
-_লোকেষু পৃিবাদি লোকদৃষিতে) পঞ্চৰিধম্‌ ( পঞ্চ ভক্তিভেদে পঞ্চভাগে বিভক্ত [ ১1১1১, 
ওয় টাকা! দ্রঃ] ) সাম ( [সমস্ত ] সামকে ) উপাদীত ( উপাসনা করিবে ) ; পৃথিবী হিস্কারঃ 
( পৃথিবীই হিঙ্কার ) [ অর্থাৎ হিং-কারে পৃথিবী-দৃষ্টি আরোপ করিয়া উপাসনা করিষে ; 


২২1১ ] ছান্দোগ্যোপ নিষৎ ৪১১ 


এইরূপ অন্তত্রও বুঝিতে হইবে ], অগ্নিঃ প্রস্তাবঃ, অন্তরিক্ষম্‌ (গগন ) উদ্গীথঃ, আদিত্যঃ 
প্রতিহারঃ, স্ৌঃ (ছ্যলোক ) নিধনম্-_-ইতি উর্ধ্বেষু (ইহা উর্ধ্বস্থ, অর্থাৎ উর্ধ্বগাম' বাক্তির 
লোকপ্রাপ্তির ক্রম অনুসারে, লোকদৃষ্টিতে উপাসনা )। ১ 


পৃথিব্াদি-লোক-দৃ্টিতে পঞ্চবিধ সামকে উপাসনা করিবে-_পৃথিবী- 
দৃষ্টিতে “হিং”-কারকে, অগ্নি-দঁটিতে প্রস্তাবকে, গগনদৃর্টিতে উদৃগীথকে, 
ূর্ঘ-দ্িতে প্রতিহারকে, এবং দ্রালোক-দৃষ্টিতে নিধনকে উপাসনা 
করিবে ১৯ ইহাই উধ্বস্থ লোক-দৃষ্টিতে উপাঁসন1| ১ 


১। সাধুগুণ-সম্পন্নরূপে সামের উপাসনা প্রস্তাবিত হইয়াছে, অথচ এখানে লোকাঁদি- 
দৃষ্টি বিহিত হইয়াছে-_ইহা অসমগ্জসও বলিয়া মনে হইতে পারে; কিন্তু তাহ! নহে । কারণ 
সাধু শব্দের অর্থ ধর্ম, এবং এই ধর্মই সমস্ত লোকাদির কারণ। অতএব মৃত্তিকা বাতিরেকে 
যেমন ঘটের চিন্ত! অসম্ভব, ধর্মবাতিরেকে তেমনি লোকাদির চিন্তা অসম্ভব । 


এই উপাসনাটিও সাদৃপ্যের উপর নির্ভর করে । লৌকমধ্যে পৃথিবী ও সামমধ্যে হিং-কার 
প্রথম । অগ্রিতে কর্ম প্রস্তাবিত বা আরন্ধ হয়। অন্তরিক্ষে, অর্থাৎ গগনে, গ-কার আছে, 
উদ্‌গীথেও গ আছে । আদিতা প্রতিপ্রাণীর প্রতি বা অভিমুখে অবস্থিত বলিয়! উহ! প্রতি- 
হার। মরণান্তে জীবগণ ছ্যালোকে নিহিত বা সংস্থাপিত হয়, অতএব উহা নিধন ৷ জীবের 
উধ্বগতিকালীন ক্রম-অবলম্বনে এই উপাসন। বিহিত হইয়াছে ; পরবর্তী উপাসনা সংসার- 
গমন-কালীন ত্রম-অবলম্বনে বিহিত-_ইহাই পার্থকা। পৃথিবীবানীর পক্ষে পৃথিবীই 
প্রধম । পৃথিবীতে প্রত্যাবর্তনকারীর পক্ষে দ্যুলোক প্রথম | 


বিভিন্ন সাম গায়ত্র, রথস্তর প্রভৃতি বিভিন্ন নামে পরিচিত (২1১১, ২।১২ ইতাদি দ্রঃ) । 
এ সকল লামগানের একটি বিশেষ ক্রম আছে, তাহ! ২১১ হইতে ২২১ পর্যন্ত দেখানো 
হইবে । এই গায়ত্রাদি সাম আবার বিভিন্ন ভাগে বিভক্ত হইয়া গীত হয়। প্রতিবিভাগ 
এক একটি “ভক্তি” । এইরূপে সামগুলি পঞ্চভক্তিক বা সপ্ততক্তিক হইতে পারে । প্রত্যেক 
বিভাগের এক একটি নাম আছে । যথা--হিঙ্কার, প্রস্তাব, নিধন ইত্যাদি । পঞ্চাবয়ব সাম 
২1২ হইতে ২।৭ পৰ্যন্ত ও সপ্তাবয়ব সাম ২1৮ হইতে ২1১০ পর্বস্ত বর্ধিত হইবে । 


৯২ উপনিষৎ গ্রন্থাবলী ও 


অথাবৃত্তেষু গ্োহিস্কার আদিত্যঃ প্রস্তাবোহস্তরিক্ষমুদ্গীথোহগিঃ 
প্রতিহারঃ পৃথিবী নিধনম্‌॥ ২ 


অথ ( অনন্তর) আবৃত্তেঘু ( অধোমুখে প্রতাবর্তনের ক্রম অনুযায়ী ) [ লোক-দৃষ্টিতে 
সমস্ত সামের পঞ্চবিধ উপাসনা অভিহিত হইতেছে ]--ভোঃ হিঙ্কারঃ আদিতাঃ প্রস্তাব: 
অন্তরিক্ষম্‌ উদ্‌গীথঃ অগ্নিঃ প্রতিহারঃ, পৃথিবী নিধনম্‌ । ২ 


অনন্তর অধোমুখ-লোক-দৃষ্টিতে ( সমস্ত সামের পঞ্চবিধ উপাসনা : 
অভিহিত হইতেছে )_ছ্বালোক-দৃর্টিতে হিং-কারকে, সূর্ধ-দৃ্টিতে 
প্রস্তাবকে, গগন-দৃষ্টিতে উদ্‌গীথকে, অগ্নি-দৃষ্টিতে প্রতিহারকে এবং 
পৃথিবী-দৃষ্টিতে নিধনকে উপাসনা করিবে 1৯ ২ 


১। সাদৃশ্ঠ ঘখা--অবতরণকালে দ্রালোক প্রথম ; আদ্িতোর উদয়ে কর্মের প্রস্তাবন। 
হয়; গগন ও উদ্গীথ উভয় শব্দে গ আছে; লোকে অগ্নিকে প্রতিহরণ করে বা ইতস্ততঃ 
লইয়া! যায় ; ছালোৰক হইতে আগত জীবের নিধন বা৷ প্রতিষ্ঠাতৃমি পৃথিবী । 


কল্পন্তে হাস্মৈ লোক! উর্ধবাশ্চাবৃত্তাশ্চ য এতদেবং বিদ্বা- 
লোকেষু পঞ্চবিধং সামোপান্তে ॥ ৩ 


ইতি দ্বিতীয়াধ্যায়ন্ত দ্বিতীয়খণ্ডঃ ॥ 


যঃ এতৎ এবম্‌ বিদ্বান [ ২১1৪ দ্রঃ ] লোকেষু ( লোক-দৃষ্টিতে ) পঞ্চবিধম সাম উপাস্তে 
(উপাননা করেন), অশ্মৈ হ (ইহার প্রতি) উত্ধ্বাঃ চ ( উর্ধবমুখ ) আবৃতাঃ চ ( এবং 
অধোমুখ ) লোকাঃ ( লোকসকল ) কল্পস্তে (ভোগারূপে অবস্থান করে )। ৩ 


যিনি পঞ্চবিধ সামকে সাধু-গুণ-বিশিষ্টরূপে জানিয়! তাহাকে লোক- 
দৃষ্টিতে উপাসনা করেন, তাহার জন্য উধ্বমুখ ও অধোমুখ লোকসমুহ 
ভোগারূপে অবস্থান করে। ৩ 


দ্বিতীয়াধ্যায়_ তৃতীয় খণ্ড 


( বৃষ্টি-দৃষ্টিতে পঞ্চাবয়ব সামের উপাসন! ) 


বৃষ্টৌ পঞ্চবিধং সামোপাসীত পুরোবাতো হিসঙ্কারে! মেঘো 
জায়তে স প্রস্তাবো বর্ষতি স উদ্দগীথো বিদ্যোততে স্নয়তি স 
প্রতিহারঃ ॥ ১ 


উদ্গৃহাতি তন্নিধনং বর্ধতি হান্মৈ বর্য়তি হ য এতদেবং 
বিদ্বান্‌ বৃষ্টৌ পঞ্চবিধং সামোপাস্তে ॥ ২ 


ইতি দ্বিতীয়াধ্যায়স্ত তৃতীয়খণ্ডঃ ॥ 


[ লোকসকলের স্থিতির জন্য বৃষ্টি আবশ্যক; এইজন্য অতঃপর বৃষ্টি-দৃষ্টিতে পঞ্চভক্তিক 
সমস্ত দামের উপালনা কথিত হইতেছে ]_ বৃষ্টো (বৃষ্টি দৃষ্টিতে ) পঞ্চবিধম্‌ সাম উপাসীত-_ 
পুরোবাতঃ (পূর্বদিক হইতে প্রবাহিত বায়ু) হিং-কারঃ, [তন্্ারা যে] মেঘঃ ( মেঘ ) জায়তে 
(উৎপন্ন হয়) সঃ (উহ!) প্রস্তাবঃ, বর্ধতি ([যে]বর্ষণ হয়) সঃ উদ্‌গীথঃ, বিদ্বোততে 
([ থে ]বিছাতপ্রকাশ হয়) [ ও] স্তনয়তি ([ যে ] গর্জন হয়) সঃ প্ৰতিহারঃ ; উদগৃহাতি 
(বিরতি হয়) তৎ (উহা) নিধনম্-][ অর্থাৎ হিঙ্কারাদিতে পুরোবাতাদি-দৃষ্টি আরোপ 
করিয়া উপাসনা করিবে ]। যঃ এতৎ এবম্‌ বিদ্বান [২।১।৪ দ্রঃ] বৃষ্টৌ পঞ্চবিধম্‌ সাম 
উপাস্তে, অশ্মৈ (ইহার জন্য ) বর্যতি হ (মেঘ বর্ষণ করে), বর্ষয়তি হ ([ অনাবুষ্টি হইলেও 
দেই বিদ্বান উপাসক ] বর্ষণ করান )। ১-২ 


বৃষ্টি-দৃষ্টিতে পঞ্চবিধ সামকে উপাসনা করিবে-_পূর্বদিকৃ হইতে 
প্রবাহিত বায়ু হিষ্কার ; মেঘের সঞ্চার হওয়াই প্রস্তাব ; বর্ষণ হওয়াই 
উদ্‌গীথ ; বিদ্যুৎ প্রকাশিত হওয়া এবং গর্জন হওয়াই প্রতিহার ? বৃষ্টির 
সমান্তিই নিধন।৯ সামকে সাধুগুণ-বিশিষউ জানিয়া যিনি ৰ্বষ্টি-দৃষ্টিতে 
পঞ্চবিধ সামকে উপাসনা করেন, তাহার জন্য মেঘ (তাহার ইচ্ছানুসারে ) 
বর্ষণ করে, এবং (অ্বনাবৃষ্টিকালেও ) সেই বিদ্বান বর্ষণ করান। ১-২ 


৯৪ উপনিষণ গ্রন্থাবলী [২৪1১ 


১। উপাসনার অন্তনিহিত সাদৃশা এই £ সামের আদিতে হিঙ্কার ও অন্তে নিধন, 
বৃষ্টিরও আদিতে পুরোবাত এবং অন্তে সমাপ্তি ; বর্ষার মেঘসঞ্চার হইলে বৃষ্টির প্রস্তাবনা বা 
সুচনা হয়; বর্ষণ ও উদ্গীথ উভয়েই স্ব স্ব পর্ধায়ে শ্রেষ্ঠ ; বিদ্বাৎ ও গর্জন দিকে দিকে প্রতিহত 
হয় বা ছড়াইয়া পড়ে, অতএব উহার! প্রতিহার । 


দ্বিতীয়াধ্যায়__ চতুর্ধ খণ্ড 


( জল-দৃ্টিতে পঞ্চাবয়ব সামের উপাসনা ) 


সর্বান্মপ্স্ব পঞ্চবিধং সামোপাসীত মেঘে! যৎ, সংগ্লবতে 
স হিস্কারো যদ্বর্ষতি স প্রস্তাবে! ষাঃ প্রাচ্যঃ শ্যন্দস্তে স উদ্গীথো 
যাঃ প্রতীচ্যঃ  প্রতিহারঃ সমুদ্রো নিধনম্‌ ॥ ১ 


[ বৃষ্টির পরে জল হয় ; অতএব অতঃপর জল-দৃষ্টিতে উপাসন1]--সর্বান্থ অপ হর ( সকল 
জল-দৃষ্টিতে ) পঞ্চবিধম্‌ সাম উপাসীত--মেঘঃ যৎ ( যদ!) সংপ্রবতে (পরস্পর মিলিত হইয়া 
প্রবমান বা বর্ষণোনুখ হয়) [ তখন ] সঃ (উহা) হিংকারঃ, যৎ বর্ষতি ( বর্ষণ করে) সঃ 
প্রস্তাবঃ, বাঃ (যে জলরাশি ) প্রাচাঃ ( পূর্বদিগ্বাহিনী হইয়।) স্বন্দস্তে (প্রাবাহিত হয় ) সঃ 
উদ্‌গীথঃ, ষাঃ প্রতীচাঃ ( পশ্চিমদিগ বাহিনী হইয়া। [প্রবাহিত হয় ]) সঃ প্রতিহারঃ, সমুদ্র 
নিধনম্‌ । ১ 


সর্বপ্রকার জলের দৃষ্টিতে পঞ্চবিধ সামকে উপাসনা করিবে_মেঘ 
যখন ঘনীভূত হইয়া বর্ধপোন্মুখ হয়, তখন উহাই হিঙ্কার ; যখন বৃষ্টি হয়, 
তখন উহাই প্রস্তাব; যে নদীসকল পূর্বদিকে প্রবাহিত, তাহারাই উদৃগীথ? 
যাহার! পশ্চিমে প্রবাহিতা, তাহারা প্রতিহার ; সমুদ্রই নিধন ৷ ১ 

১1 অর্থাৎ ঘনীভূত মেঘাদির দৃষ্টিতে হিঙ্কার প্রভৃতিকে উপাসনা করিবে দাদৃশ্য 
যথ!ঃ সমস্ত জলের আদিতে বৃষ্টি, সামের আদিতে হিঙ্কার ; বৃষ্টিপাত হইলে জলরাশিত্বার! 
পৃথিবীর আবরণ প্রস্তাবিত বা! সুচিত হয়; পূর্ববাহিনী নদী ও উদ্গীথ উভয়েই শ্রেষ্ট ; 


২1৫1১] ছান্দোগ্যোপনিষৎ ৯৫ 
প্রতীচ্যে ( পশ্চিমে ) প্রবাহিত! নদী ও প্রতিহারে প্রতিশব্দ আছে ; জল সমুদ্রে নিহিত হয়; 
অতএব সমুদ্র নিধন । 


ন হাপ্প, প্রৈত্যপ স্থমান্‌ ভবতি য এতদেবং বিদ্বান্‌ সৰ্বাস্থপ স্ব 
পঞ্চবিধং সামোপাস্তে ॥ ২ 


ইতি দ্বিতীয়াধ্যায়স্ত চতুৰ্থখগুঃ ॥ 


যঃ এতৎ এবম্‌ বিদ্বান্‌ [ ২৷১৷৪ দ্রঃ] সর্বান্থ অপ স্ন পঞ্চবিধম্‌ সাম উপাস্তে ( উপাসন। 
করেন), [ তিনি] অপ সু (জলমধো ) ন হ প্রেতি (প্রাণত্যাগ করেন না), অপজ্রমান্‌ 
ভবতি (প্রচুর জলশালী হন) ৷ ২ 


পঞ্চবিধ সামকে সাধুগণ-বিশিষ্টরূপে জানিয়] যিনি তাহাকে জল- 
দৃষ্টিতে উপাসনা করেন, তাহার কখনও ( অনিচ্ছায়) জলে প্রাণত্যাগ 
হয় না, এবং তিনি প্রচুর জলশালী হন | ২ 


[দ্িতীয়াধ্যায়-_-পঞ্চম খণ্ড 


(খতু-দৃ্িতে পঞ্চাবয়ব সামের উপাসনা ) 
ধতৃযু পঞ্চবিধং সামোপাসীত বসন্তো হিস্কীরো গ্রীস্মঃ 
প্রস্তাবে বর্ষা উদ্‌গীথঃ শরৎ প্রতিহাঁরো হেমন্তো নিধনম্‌ ॥ ১ 
[ জলের স্বল্পতা ও প্রাচুর্ধাদি হইতে ধৃতুর পারম্পর্ধ ঘটে ; অতএব অতঃপর খতুদৃষ্ি 


কথিত হইতেছে ]--খতুষু ( খতু-দৃষ্টিতে) পঞ্চবিধম্‌ সাম উপাদীত--বসন্তঃ হিং-কারঃ, গ্রীষ্মঃ 
প্রস্তাবঃ, বর্ষ উদ্গীথঃ, শরৎ প্রতিহারঃ) হেমস্তঃ নিধনম্‌ । ১ 


খতৃদৃষ়্িতে পঞ্চবিধ সামকে উপাসনা করিবে-বসন্ত হিস্কার, গ্রীষ্ম 
প্রস্তাব, বর্ধ উদ্‌গীথ, শরৎ প্রতিহার এবং হেমন্ত নিধন? ১ 


৯৬ উপনিষণ্ গ্রন্থাবলী [ ২1৬1১ 


১। অর্থাৎ হিস্কারাদিতে শ্রীন্মাদি-দৃষ্টি আরোপ করিয়া উপাসনা করিবে ।' এখানে 
শীত ও হেমস্তকে এক ধরিয়া পাঁচ ধ্চতু হইয়াছে । সাদৃশ্য ধা! £ প্রাচীনকালে বসন্ত খতু 
সংবৎসরের প্রথমে থাকিত, অতএব উহা! (প্রথম ) হিস্কার ; গ্রীষ্মে বর্ষার জন্য শস্তাদি 
সংগ্রহের প্রস্তাব আরম্ভ হয়; বর্ধা খতুশ্রেষ্ঠ। উদ্‌গীথ সামশ্রেষ্; শরতে বহু মৃতদেহ ও 
রোগী প্রতিহত হয় (শ্রশানে নীত হয় বা আয়ু হারায়); নিবাত হেমস্তে বহু প্রাণীর 
নিধন হয়। 


কল্পস্তে হাস্মা খতব ধতুমাঁন্‌ ভবতি য এতদেবং বিদ্বান্‌ খতুযু 
পঞ্চবিধং সামোপাস্তে ॥ ২ 
ইতি দ্বিতীয়াধ্যায়স্ত পঞ্চমথণ্ডঃ ॥ 


যঃ এতৎ এবম্‌ বিদ্বান ২৷১।৪ দ্রঃ) খতুষু পঞ্চবিধম্‌ সাম উপাস্তে [ পূর্ববৎ ], অশ্বৈ 
(উহার জন্য ) খতবঃ (খতুলকল ) কল্পন্তে হ (বিহিত নিয়মানুসারের ভোগারূপে কল্পিত 


হয়), ধতুমান্‌ (খতুন্থুলত ভোগবুক্ত ) ভবতি (হন )। ২ 


পঞ্চবিধ সামকে সাধূগপ-বিশিষ্টরূপে জানিয়া যিনি তাহাকে খতু- 
দৃষ্টিতে উপাসনা করেন, তাহার জন্য খতুসকল ভোগারূপে উপস্থিত হয় 
এবং তিনি (সর্বদা স্বেচ্ছানুপারে ) খতৃসস্তব ভোগসকল প্রাপ্ত হন। ২ 


দ্বিতীয়াধ্যায়-_ষ্ঠ খণ্ড 


( পশু-দৃ্টিতে পঞ্চাবয়ব সামের উপাসনা ) 
পশুষু পঞ্চবিধং সামোপাসীতাজা হিস্কারোইবয়ঃ প্রস্তাবো 
গাব উদ্গীথোহশ্বাঃ প্রতিহা রঃ পুরুষো নিধনম্‌ ॥ ১ 


[ উত্তম খতু হইলে পশুবৃদ্ধি হয়; অতএব অতঃপর পশু-দৃষ্টি বণিত হইতেছে ]-_-পশুষু 
( পশু-দৃষ্টিতে ) পঞ্চবিধম্‌ সাম উপাসীত-_অজাঃ (ছাগগণ ) হিংকারঃ, অবয়ঃ ( মেষগণ ) 


২৭১ ] ছান্দোগ্যোপনিষৎ ৯৭ 


প্রস্তাব, গাবঃ (গোবুন্দ) উদ্‌গীথঃ অশ্বাঃ ( অশ্বসমূহ ) প্রতিহারঃ, পুরুষ: (মানুষ ) 
নিধনম্‌। ১ 
পশুদৃষ্টিতে পঞ্চবিধ সামকে উপাসনা করিবে_ ছাগগণ হিংকার, 
মেষরন্দ প্রস্তাব, গোসমূহ উদ্‌গীথ, অশ্বসকল প্রতিহার,এবং পুরুষ নিধন 1৯ ১ 
১) হিঙ্কারাদিতে ছাগার্দি-দৃষ্টি আরোপ করিয়! উপাসনা! করিবে। সাদৃশ্য__ছাগ 
প্রথম__ক্রুতিতে আছে, “অজাঃ প্রথমঃ পশৃনাম্” এবং যজ্ঞে বাবহৃত হওয়ায় উহ! প্রধান ; 
হিস্কার ও প্রস্তাবের সাহচধের ন্যায় ছাগ ও মেষের সাহচর্য আছে-__-“অজাবয়ঃ” ( পুরুষনূক্ত ) 
গোবুন্দ পশুমধ্যে শ্রেষ্ঠ ; অশ্বগণ মানুষের প্রতিহার বা বাহক ; মানুষ পশুগণের নিধন বা 
আশ্রয় (যাহাতে নিহিত থাকে )। 
ভবন্তি হাস্য পশবঃ পশুমান্‌ ভবতি য এতদেবং বিদ্বান্‌ পশুষু 
পঞ্চবিধং সামোপাস্তে ॥ ২ 
ইতি দ্বিতীয়াধ্যায়স্ত যষ্ঠখগুঃ ॥ 
যঃ এতৎ এবম্‌ বিদ্বান [২।১।৪ দ্রঃ ] পশুষু পঞ্চবিধম্‌ সাম উপান্তে অন্ত পশবঃ ভবস্তি হ 
(পশুগণ উহার ভোগপ্রদ হয়), পশুমান্‌ ভবতি ([ তিনি ] বহু পশুর অধিকারী ও বহু 
পশুর দাতা হন )। ২ 
পঞ্চবিধ সামকে সাধুগুণবিশিষ্ট জানিয়! যিনি তাহাকে পশুদ্টিতে 
উপাসন! করেন, পশুগণ তাহার ভোগযোগা হয়, এবং তিনি বহু পশুর 
স্বামী হন। ২ 


দ্বিতীয়াধ্যায়_ অগ্তম খণ্ড 


( ইন্দ্ৰিয়-টৃষ্টিতে পঞ্চাবয়ব সামের উপাসন] ) 


প্রাণেষু পঞ্চবিধং পরোবরীয়ঃ সামোপাসীত প্রাণো হিষ্কীরো 
বাক্‌ প্রস্তাবশ্চক্ষুরুদ্‌গীথঃ শ্রোত্রং প্রতিহারো মনো নিধনং 
পরোবরীয়াংজি বা এতানি ॥ ১ 


৭ 


৯৮ উপনিষণ গ্রস্থাবলী নও 


[পশুর ঘৃতদুন্ধাদির দ্বার! প্রাণের স্থিতি হয়, অতএব অতঃপর প্রাণদৃষ্টি বিহিত হইতেছে] 
--প্রাশেহু (প্রাণ, অর্থাৎ ইঞ্জিয়-দৃষ্টিতে ) পরোবরীয়ঃ (উত্তরোত্তর শেষ্টত্ব-গুণলম্পন্ন ) 
পঞ্চবিধম্‌ সাম উপাপীত- প্রাণঃ ( স্রাণেন্নরিয়) হিং-কারঃ, বাক্‌ ( বাগিন্লিয় ) প্রস্তাবঃ, 
চক্ষুঃ উদগীথ:, শ্রোত্রম্‌ ( শ্রবণেন্রিয্ন ) প্রতিহারঃ, মনঃ নিধনম্_-এতানি ( এই ইন্রিয়বর্গ ) 
পরোবরীয়াংমি বৈ (নিশ্চয়ই পর পর উৎকৃষ্টতর )। ১ 


উত্তরোত্তর উত্তমগ্ুপ-বিশিষ্ট ৯ ইন্দ্রিয়-দৃষ্টিতে পঞ্চবিধ সামকে উপাসনা 
করিবে-শ্রাণেক্দ্িয় হিষ্কার, বাক্‌ প্রস্তাব, চক্ষু উদ্গীথ, কর্ণ প্রতিহার, মন 
নিধন২_-ইহার! অবশ্যই পর পর অধিকতর ওণবান্‌। ১ 


১। নাসিকা উপস্থিত বিষয়কে আড্ৰাণ করে, বাক কিন্তু অনুপস্থিত বিষয়ও বলে, 
অতএব শ্রেন্ঠতর ; চক্ষু বাক্যের অতিরিক্ত, অর্থাৎ শব্দাতিরিক্ত, বিষয়কে প্রকাশ করে; কর্ণ 
চতুর্দিকে শ্রবণ করে, চক্ষুর স্যায় এক দিকে নহে ; মন সর্বেন্দিয়ের ব্যাপক । 


২। অর্থাৎ পর পর অধিকতর ওপবান্‌ ইন্নিয়-দৃষ্টিতে হিক্কারাদিকে উপাসনা করিবে । 
সাদৃষ্য £--নাসিক! প্রথমন্থানীয় ; বাক্যের দ্বারা কাধের প্রস্তাব কর] হয়; চক্ষু শ্রেষ্ঠতম 
ইন্দ্রিয়; কর্ণ অপ্রিয় শব্দ হইতে প্রত্যাহৃত হয়; সবেক্দ্রিয়ের দ্বারা আহত বিষয় মনে 
নিহিত হয়৷ 


পরোবরীয়ো হাস্য ভবতি পরোবরীয়সো হ লোকাণ্তয়তি য 
এতদেবং বিদ্বান্‌ প্রাণেষু পঞ্চবিধং পরোবরীয়ঃ সামোপাস্ত ইতি 
তু পঞ্চবিধন্য ॥ ২ 


ইতি দ্বিতীয়াধ্যায়স্য সপ্তমখণ্ডঃ ॥ 


যঃ এতৎ এবম্‌ বিদ্বান [ ২1১।৪ দ্রঃ } প্রাণেষু পঞ্চবিধম্‌ পরো বরীয়ঃ সাম উপাস্তে, অস্ত 
হ পরোবরীয়ঃ ভবতি ( উত্তরোত্তর উৎকৃষ্টতর জীবন হয় ), পরোবরীয়সঃ হ লোকান্‌ পের পর 
শ্ৰেতৈর লোকসকল ) জয়তি (জয় করেন )--ইতি তু পঞ্চবিধস্ত ( এইখানে পঞ্চবিধ সামের 
উদ্গাসনাকখন শেষ হইল )। ২ 


২৮২] ছান্দোগ্যোপনিষৎ ৯৯ 


পঞ্চবিধ সামকে সাধুগুণ-বিশিষ্ট জানিয়! যিনি তাহাকে উত্তরোত্তর 
উত্তমগুণবিশিষ্ট ইন্দটরিয়-দরিতে উপাসনা! করেন, তাহার উত্তরোত্তর 
উৎকৃষ্টতর জীবনলাত হয়, এবং তিনি উত্তরোত্তর উৎকৃষ্টতর লোকসকল 
জয় করেন। এই স্থলে পঞ্চবিধ সামের উপাসনা-প্রসঙ্গ শেষ হইল । ২ 


দ্বিতীয়াধ্যায়___অষ্টঘ খণ্ড 
( বাগ্‌-টৃষ্টিতে সপ্তাবয়ব সামের উপাসন! ) 


অথ সপ্তবিধস্য-_বাঁচি সপ্তবিধং সামোপাসীত যৎ কিঞ্চ বাচো 
কুমিতি স হিস্কারে। য় প্রেতি স প্রস্তাবে যদেতি স আদি: ॥ ১ 


যদুদিতি স উদ্গীথো যৎ প্রতীতি স প্রতিহারো ষছুপেতি স 
উপব্রবে৷ ষন্নীতি তন্নিধনম্‌ ॥ ২ 


অথ ( অনন্তর ) সপ্তবিধস্ত (সপ্তভক্তিক, সপ্তবিধ [ সমস্ত ] দামের [ উপাসনা অভিহিত 
হইতেছে-_-১।১1১, ওয় টীকা দ্রঃ ] )-_বাচি (বাক্য-দৃষ্টিতে ) সপ্তবিধম সাম উপাসীত। 
বাচঃ (বাক্যের ) যৎ কিম্‌ চ (যাহ! কিছু ) হম্‌ ইতি ( “হুম” ইত্যাকার রূপ) সঃ ( উহা ) 
হিংকারঃ, ঘৎ (যাহা) প্র-ইতি (“প্র” ইত্যাকার রূপ ) সঃ প্রস্তারঃ, যং আ-ইতি (“আদ 
ইত্াকার রূপ) সঃ আদিঃ ( আদি, অর্থাৎ ওক্কার ), যৎ উৎ ইতি (”উ* ইত্যাকার রূপ) 
সঃ উদ্গীথঃ, যং প্রতি ইতি (“প্রতি” ইত্যকার ) সঃ প্রতিহারঃ, যং উপ ইতি সঃ 
উপদ্রবঃ, যৎ নি ইতি তৎ (উহা) নিধনম্‌ । ১-২ 


অনস্তর সপ্তবিধ সামের উপাসনা অভিহিত হঁইতেছে-_বাকা-দৃষ্টিতে 
সপ্তবিধ সামকে উপাসনা করিবে । বাকোর যাহা কিছু “হুম” ইত্যাকার 
রূপ তাহা হিঙ্কার,যাহা “প্র“ইত্যাকার তাহা প্রস্তাব, যাহা “আ” ইত্যাকার 


১০০ উপনিষৎ গ্রন্থাবলী [২৮৩ 
তাহ আদি অর্থাৎ ওঙ্কার, যাহা “উৎ” ইত্যাকার তাহা! উদৃগীথ, যাহা 
“উপ” ইত্যাকার তাহ! উপদ্রব, যাহা! “নি” ইত্যাকার তাহা নিধন |৯ ১-২ 


১। বিভিন্ন প্রকার শব্দকে সপ্ধ! বিভক্ত সামাবন্ধবে আরোপ করির়। সমস্ত সামের 
উপাসনা করিবে । সাদৃশ্যগুলি হুম্পষ্ট। 


দুগ্ধেহস্মৈ বাগ্দৌহং যো বাচো দোহোহমবানন্নাদো ভবতি ষ 
এতদেবং বিদ্বান বাচি সপ্তবিধং সামোপাস্তে ॥ ৩ 
ইতি দ্বিতীয়াধ্যায়স্ত অফ্টমখগুঃ ॥ 


যঃ: এতৎ এবম্‌ বিদ্বান [ ২৷১৷৪ দ্রঃ ] বাচি (বাকা-দৃষ্টিতে ) মপ্তবিধম্‌ সাম উপাস্তে 
( সপ্তধা বিভক্ত সামকে উপাসন! করেন) অন্রৈ ইত্যাদি [১1৩1৭ দ্রঃ] ৩ 


যিনি সামকে সাধুওপ-বিশিষ্ট জানিয়া বাকাদৃষ্িতে সপ্তবিধ (সপ্তম ) 
সামকে উপাসনা করেন, তাহার জন্য বাক্‌ বাগ্‌রূপ ফলই দোহন করে, 
এবং তিনি প্রভূত অন্নশালী ও প্রচুর অন্নভোজী হন । ৩ 


দ্বিতীয়াধ্যায়_ নবম খণ্ড 
( আদিতা-দৃষ্টিতে সপ্তাবয়ব সামের উপাসনা ) 


অথ খল্বমুমাদিত্যং সন্তবিধং সামোপাসীত সর্বদা সমস্তেন সাম 
মাং প্রতি মাং প্রতীতি সবেণ সমস্তেন সাম ॥ ১ 


[ পূর্বে ১।৩ খণ্ডে সামাবয়বে সুর্ঘ-ৃষ্টি এবং এখানে সমগ্র সামে উহ! বিহিত হইতেছে 
ইহাই বিশেষ ৷ হৃর্ঘ বাঘ্ময়, সুতরাং বাকোর পর সূর্ধদৃষ্টি বিহিত হইতেছে ]--অথ খলু 
(অনস্তর ) অমুম্‌ আদিতাম্‌ (এ হুর্ধকে ) [ সমস্ত সামে আরোপ করিয়! ] সপ্তবিধম্‌ সাম 


২1৯২] ছান্দোগ্যোপনিষৎ ১০১ 


উপালীত । [ সুধ যেহেতু ] সর্বদা দমঃ (সর্বদা! সমান, ক্ষয়বৃদ্ধিহীন ), তেন ( সেইজন্য) 
[ হুর্ধ] সাম; “মাম্‌ প্রতি (আমার দিকে ), মাম্‌ প্রতি” ইতি ( এইরূপে ) [ সূর্ঘ যেহেতু ] 
সর্বেণ সমঃ (সকলেরই প্রতি সমান বৃদ্ধির উৎপাদক ) তেন ( সেই জন্যই ) [তিনি] সাম ৷ ১ 


অনম্তর; এঁ সুর্যকে (অবয়ব ক্রমে)সমস্ত সামে আরোপ করিয়! সপ্তুবিধ 
সায়ের উপাসনা করিবে | সূর্য যেহেতু দর্বদা সমান ( অর্থাৎ ক্ষয়-ববদ্ধিহীন ১, 
অতএব তিনি সাম ; এবং যেহেতু তিনি “আমার অভিমুখে বর্তমান, 
আমার অভিমুখে বর্তমান” এইরূপে সকলেরই প্রতি একরূপ বৃদ্ধির 
উৎপাদক, অতএব তিনি সাম। ১ 


তশ্মিক্সিমানি সর্বাণি ভূতান্যনথায়ত্বানীতি বিদ্াৎ তস্য যৎ 
পুরোদয়াৎ স হিহ্কারন্তদস্য পশবোহস্বায়ত্তাস্মাত্তে হিং-কুর্বস্তি 
হিঙ্কারভাজিনো হ্যেতস্ত সান্সঃ ॥ ২ 


তম্মিন্‌ ( সেই আদিত্যে ) ইমানি সর্বাণি ভূতানি (এই সকল চরাচর ভূতগণ) অস্বায়ত্তানি 
(অনুগত হইয়! আছে) ইতি (ইহা) বিগ্যাৎ (জানিবে) । পুরোদয়াৎ (উদয়ের পূর্বে ) 
তস্ত (তাহার, সুর্যের ) যৎ (যে রূপ, [ অর্থাৎ ধর্মকার্ধাত্মক সুখময় স্বরূপ ]) সঃ হিঙ্কারঃ । 
পশবঃ (পশুগণ ) অস্ত (ইহার, আদিতাখ্য সামের) তৎ (সেই রূপে) অদ্বায়ত্তাঃ 
(অনুগত )। হি (যেহেতু) [ পশুর! ] এত্ত (এই আদিতাথা) সামঃ (সামের ) 
হিঙ্কার-তাজিনঃ ( হিঙ্কারাবয়বের ভজনা করে) তশ্মাৎ (সেই জন্য) তে (তাহারা ) 
[ সুর্ধোদয়ের প্রাক্কালে ] হিং-কুর্ন্তি (হিচ্কার করে )। 


সেই আদিত্যে (বিভিন্ন অবয়বক্রমে ) এই চরাচর ভূতবর্গ অস্বিত 
হইয়া আছে-__হহা জানিবে। উদয়ের পূর্বে সূর্ধের যে রূপ তাহাই হিস্কার । 
পশ্তগণ সেই আদিতাখা সামের ওঁ রূপে অনুগত হইয়া আছে। এই 
আদিত্যাখ্য সামের হিঙ্কারাবয়বের ভজন! করে বলিয়াই তাহারা 
সুধোদয়ের পূর্বে “হিং” ইত্যাকার শব্দ করিয়া থাকে ।২ 


১০২ উপনিষৎ গ্রন্থাবলী [২৯৩ 


অথ যৎ প্রথমোদিতে স প্রস্তাবস্তদস্য মনুষ্যা অন্বায়তীাস্তম্মাত্তে 
প্রস্তুতিকামাঃ প্রশংসাকামীঃ প্রস্তাবভাজিনো হ্যেতস্য সাম্মঃ॥ ৩ 


অথ (অতঃপর) প্রণমোদিতে (হুর প্রথম উদিত হইলে ) [তাহার ] ঘ ( যেরূপ ) 
[ হয়] সঃ প্ৰস্তাবঃ [ এরূপ দৃষ্টিতে সামের প্রস্তাবাবয়ৰ উপাস্য] ; মনুষ্যাঃ ( মানুষের!) তস্য 
(আদিতাথা সামের ) তৎ ( এ রূপে) অস্বায়ত্বাঃ ( অনুগত )। হি (যেহেতু) [তাহার] 
এতস্ত সায়ঃ (এই আদিত্যাখ্য সামের ) প্রস্তাব-ভাজিনঃ (প্রস্তাবাংশের ভজনশীল ) তম্মাৎ 
( সেই জন্য ) তে ( তাহার] ) প্রন্তাতি-কামাঃ (প্রতাক্ষ প্রশংসা! কামনা! করে), প্রশংসা-কাষাঃ 
(পরোক্ষ প্রশংস| কামনা করে )। ৩ 


অতঃপর, সূর্য প্রথম উদিত হইলে তাহার যে রূপ হয়, তাহাই 
প্রস্তাব ; মানবগপ আদিত্যাখা সামের এ রূপে অনুগত হইয়া আছে। এ 
আদিত্যাখা সামের প্রস্তাবাবয়বের ভজনা করে বলিয়াই তাহারা প্রত্যক্ষ 
ও পরোক্ষ প্রশংসার জন্য লালায়িত | ৩ 


অথ যশ সঙ্গববেলায়াং স আদিস্তদহ্য বয়াংস্তন্বায়ত্তানি 
তসম্মাত্তান্যস্তরিক্ষেংনারম্বণান্যাদায়াত্মানং পরিপতন্ত্যাদিভাজীনি 
হেতস্য সাম্নঃ ॥ ৪ 


অথ সঙ্গব-বেলায়াম্‌ ( যে সময়ে হূর্ধকিরণরাশি ইতস্তত: প্রসারিত হয়, বা যে সময়ে 
গোবৃন্দ বৎসগণের সহিত বিচরণে গমন করে, লেই সময়ে ) ঘৎ, সঃ আদি: (আদি নামক 
সামাবন্নব )। বয়াংলি (পক্ষিগণ) অস্ত তৎ অন্বাকত্তানি (অনুগত ) হি এতস্ত সাম্নঃ 
আদি-ভারীনি (আদি এই অবরবের ভজন। করে), তন্মাৎ তানি আত্মানম্‌ ( আপনাকেই ) 
আদায় ([ অবলম্বনরূপে ] গ্রহণ করিয়া) অনারম্ৰণানি (নিরালম্ব ভাবে ) অস্তরিক্ষে 
( আকাশে ) পরিপতত্তি ( ইতন্ততঃ উড়িয়া থাকে )। ৪ 


অতঃপর, যে সময়ে সূর্ধরশ্মিসমূহ ইতন্ততঃ প্রসারিত হয়, সেই সময়ে 
তাহার যে রূপ, তাহাই আদি । পক্ষিগণ আদিতাখ্য সামের এ রূপে 


২৯৬ ] ছান্দোগ্যোপনিষৎ ১০৩ 


অনুগত হইয়া আছে। এ আদিত্যাখ্য সামের আদিনামক অবয়বের 
ভজনা করে বলিয়াই তাহারা কেবল আপনাদ্দিগকে আশ্রয় করিয়া* 
নিরালম্বভাবে গগনে বিচরণ করে । ৪ 


১। মূলের “আত্মানম্‌” শব্দের “অ!” এর সহিত “আদির'' “অ!” এর সাদৃশ্য আছে; 
অতএব তাহারা আদির ভজনা করে। 


অথ যৎ সম্প্রতি মধ্যন্দিনে স উদ্গীথস্তদস্য দেবা অন্থায়ত্তান্ত- 
স্মীত্তে সত্তমাঃ প্রাজাপত্যানামুদ্গীথভাঁজিনো৷ হোতস্য সান্নঃ ॥ ৫ 

অপ সম্প্রতি মধ্যন্দিনে (ঠিক মধ্যাহকালে) ঘৎ সঃ উদ্গীথঃ (তাহা [ সামের ] 

উদগীধাবয়ব )। দেবাঃ ( দেবগণ ) অস্ত তৎ অস্বায়ত্বাঃ । হি এতস্ত সায়ঃ উদ্গীথভাজিনঃ 


( উদ্গীথাবয়বের ভজন! করেন ) তম্মাৎ তে প্রাজাপত্যানাম্‌ (প্রজাপতির সম্ভানগণের মধ্যে) 
সত্মাঃ ( সৰ্বশ্ৰেষ্ঠ )। ৫ 


অতঃপর, ঠিক মধ্যাহ্ুসময়ে আদিত্যের যে রূপ, তাহাই উদ্ৃগীথ। 
দেবগণ আদিত্যাখা সামের এও রূপে অনুগত আছেন।*৯ আদিত্যাখ্য 
সামের এ উদৃগীথাবয়বের ভজন! করেন বলিয়াই প্রজাপতির সম্তানগণের 
মধ্যে তাহার! শ্রেষ্ঠ | ৫ 


১। আদিতা মধ্যাহ্নে সর্বাপেক্ষ। জ্যোতির্ময়; দেবগণও দ্রাতিমান্‌ | 


অথ যরর্ধ্বং মধ্যন্দিনাৎ প্রাগপরাহাৎ স প্রতিহারস্তদস্য গর্ভ! 
অন্বয়ত্তাস্তস্মাত্তে প্রতিহৃতা নাবপদ্যন্তে প্রতিহারভাজিনো 
হেতস্য লান্ঃ ॥ ৬ 


অথ মধান্দিনাৎ ( মধ্যাহ্ন হইতে ) উর্ধ্বম্‌ ( পরবর্তী ) অপরাহ্থাৎ (অপরাহু হইতে ) 
প্রাক্‌ ( পূর্ববর্তী সময়ে ) যৎ, সঃ প্রতিহারঃ ([ দামের ] প্রতিহারাবয়ব )। গর্তাঃ (গর্ভস্থ 
সন্তানগণ ) অস্ত তৎ অন্বায়ভ্তাঃ। হি এতন্ত সাম়ঃ প্রতিহার-ভাজিনঃ ( প্রতিহারাবয়বের 


১০৪ উপনিষৎ গ্রন্থাবলী [ডাহা 


ভজনকারী ) তশ্মাৎ তে প্রতিহতাঃ ( উধ্বে জরাযুমধ্যে আকৃষ্ট থাকে ), ন অবপগ্ন্তে 
(নিয়ে পতিত হয় না) ৷ ৬ 


অত:পর, মধ্যাহ্নের পরবর্তী এবং অপরাহত্ের পূর্ববর্তী সময়ে আদি- 
তোর যে রূপ, তাহাই প্রতিহার।৯ গর্ভস্থ সন্তানগণ আদিত্যাখা সামের 
এ&ঁ রূপে অনুগত আছে। তাহারা আদিত্যাখা সামের এ প্রতিহারাবয়বের 
ভজনা করে বলিয়াই জরায়ুর মধ্যে আকৃষ্ট ( অর্থাৎ পতন হইতে প্রতিহত) 
হইয়া থাকে, নিয়ে পতিত হয় না। ৬ 


১। এ সময়ে আদিতা অস্তাচলের প্রতি গমন করিতে থাকেন । এই প্রতিশব্দের 
সহিত প্রতিহারে সাদৃপ্য আছে। প্রতিহত ও প্রতিহারের সাদৃশ্য সুস্পষ্ট । 


অথ যর্র্বমপরাহ্াৎ প্রাগত্তময়াৎ স উপক্রবস্তদস্যারণ্যা 
অম্বায়ত্তাস্তস্মাত্তে পুরুষং দৃষ্ট। কক্ষং শ্বত্রমিত্যুপদ্রবস্ত্যপদ্রবভাজিনো 
হোতন্য সাম্সঃ ॥ ৭ 


অপ অপরাহাৎ উর্ধ্বম্‌ (অপরাহের পরবর্তী ) [ এবং ] অস্তময়াৎ প্রাক ( অস্তগমনের 
পূর্ববর্তী সময়ে ) হৎ, সঃ উপদ্রবঃ । আরপ্যাঃ (অরণাবাদী পশুগণ ) অস্ত তৎ অন্থায়ত্তাঃ । 
হি এতস্ত সায়ঃ উপদ্রবভাজিনঃ ( উপদ্রবাবয়বের ভজন! করে ) তন্মাৎ তে পুরুষম্‌ ( মানুষকে) 
দৃষ্টা (দর্শন করিয়া) কক্ষম্‌ (অরপাকে ), স্বত্রম্‌ ( গুহাকে ) ইতি (এইরূপ, অর্থাৎ ভয়শৃষ্ত, 
মনে করিয়! ) উপগ্রবন্তি ( তদভিযুখে উপদ্রত, ধাবিত হয়)। [ উপজ্রত ও উপদ্রব শব্দের 
সাদৃষ্ঠ হুম্প্ট ] ৷ ৭ 


অতঃপর, অপরাহ্রের পরে, এবং অন্তগমনের পূর্বে আদিতোর যে 
রূপ, উহাই উপদ্রব ।* অরণ্যবাসী পশুগণ আদিত্যাখা সামের ওঁ রূপে 
অনুগত । তাহারা আদিতাখ্য সামের ওঁ উপদ্রবাবয়বের ভজন! করে 
বলিয়াই মনুষ্তদর্শনে অরণ্য ও গুহাকে ভয়হীন মনে করিয়া তদভিমুখে 
উপক্রত ( অর্থাৎ ধাবিত )হয়। ৭ 


২1৯৮ ] ছান্দোগ্যোপনিষৎ ১০৫ 
১। এ সময়ে আদিত্য অস্তাচলের প্রতি উপভ্রত ব! ধাবিত হন । 


অথ যৎ প্রথমাস্তমিতে তন্নিধনং তদস্য পিতরোহম্বায়ত্তাস্ত- 
স্মাত্তান্‌ নিদধতি নিধনভাঁজিনো হেতস্তয সাঙ্গ এবং খল্বযুমাদিত্যং 
সপ্তবিধং সামোপান্তে ॥ ৮ 


ইতি দ্বিতীয়াধ্যায়স্য নবমখগুঃ ॥ 


অথ প্রধম-অন্তমিতে ( নূর্ঘ অন্তগমনোন্ুখ হইলে) যত, তৎ ( সেই হুর্ধবপ) নিধনম্‌। 
পিতরঃ (পিতৃগণ ) অস্ত তৎ অস্থায়ত্বাঃ হি এত্তস্ত সাম্সঃ নিধনভাজিনঃ, তস্মাৎ তান্‌ 
(নেই পিতৃগণকে ) নিদধতি ( [শ্রান্ধকালে কুশোপরি ] স্থাপন করে)। এবম্‌ খলু 
(এইরূপে ) [ যিনি ] আদিত্যম্‌ ([ সপ্তধাবিতক্ত ] আদিতারদৃষ্টিতে ) [অবয়বক্রমে) সপ্তবিধম্‌ 
সাম (সপ্তবিধ সামকে ) উপান্তে (উপালন। করেন) [তাহার আদিত্াপ্রাপ্তিরূ্প ফললাভ 
হয়]।৮ 


অনন্তর, সূর্য অস্তগমনোন্ুখ৯ হইলে তাহার যে রূপ, তাহাই নিধন । 
পিতৃগণ আদিতাখ্য সামের এ রূপে অনুগত আছেন। তাহার! 
আদিত্যাধ্য সামের নিধনাবয়বের ভজন! করেন বলিয়াই তাহাদিগকে 
লোকে (শ্রাদ্ধকালে কুশোপরি ) নিহিত ( বা স্থাপিত ) করে ।২ এইবূপে 
সপ্তধা বিতক্ত আদিতা-দৃষ্টিতে সপ্তাবয়ব সামকে উপাসনা করা হয়। ৮ 
১। প্রাতঃকালাদির বিভাগ এইরূপ 
প্রাতঃকালো৷ মুহুর্তাং স্ত্রীন্‌ সঙ্গবস্তাবদেব তু । 
মধা্ত্রিমুহুর্তঃ শ্তাদপরাহুস্ততঃ পরম্‌ ॥ 
সায়াহুত্্রিমুহর্তঃ স্যাৎ শ্রাদ্ধং তত্র ন কারয়েৎ। 
রাক্ষপী নাম সা! বেল! গহিতা সর্বকর্মনু ॥ 
সাধারণতঃ দুই দণ্ডে এক মুহুর্ত হয়, অতএব এ সব কালবিভাগ ছয়দগব্যাপী। 
প্রথমোদিত শবেও এরূপ ছয় দওই বুঝিতে হইবে । 


২। নিধন ও নিহিত শব্দের সাদৃষ্ঠয সুস্পষ্ট ৷ 


দ্বিতীয়াধ্যায়-_দশম খণ্ড 


( অতিমৃত্যু সপ্তাবয়ব সামের উপাসনা ) 


অথ খম্বাত্মসন্মিতমতিমৃত্যু সপ্তবিধং সামোপাসীত হিস্কার 
ইতি ত্র্যক্ষরং প্রস্তাব ইতি ত্র্যক্ষরং তৎ সমম্‌ ॥ ১ 


[ দিব! রাত্রি প্রভৃতি কাল-অবলম্বনে আদিতা জগৎ্-সংহার করেন বলিয়। তিনিই 
মৃত্ুন্ধরূপ। এই মৃতকে অতিক্রম করার জন্য বর্তমান উপাসন! ]--অথ খলু আত্মসম্মিতম্‌ 
(তুলা-অক্ষর-বিশিষ্টরূপে, অথবা পরমাত্মার সদৃশরূপে, পরিভাবিত বা জ্ঞাত ) অতিমৃতা 
(মৃতকে অতিক্রমের হেতুতৃত) সপ্তবিধম্‌ সাম উপাপীত। হিম্কারঃ ইতি (হিঙ্কার এই 
সামাবয়বটির নাম ) ত্রাক্ষরম্‌ (তিন অক্ষরধুক্ত ), প্রস্তাবঃ ইতি ত্র্যক্ষরমূ; তৎ (প্রস্তাব 
নামটি ) সমম্‌ (হিক্কার-নামের সমান )। ১ 


অনন্তর, তুল্যাক্ষরবিশিষ্টরূপে পরিমিত অথবা পরমাস্বারই সমানবূপে 
পরিচিস্তিত? এবং মৃতু অতিক্রমের হেতুভূত” সপ্তাবয়ব সামের উপাসনা 
করিবে |২ হিষ্কার এই অবয়বের নামে তিন অক্ষর আছে, প্রস্তাব এই 
অবস্নবের নামেও তিন অক্ষর আছে ; অতএব প্রস্তাব হিস্কাবের সমান । ১ 


১। আস্মজ্ঞানে যেরূপ মৃত্যুনিবারণ হয়, সেইরূপ এই উপাসনার ফলেও মৃতাজয় হয়; 
অতএব এই সাম অতিমৃতা ও আস্মসম্মিত । 


২। সামের সাতটি অবয়বের নামের অক্ষর-সংখা। মোট ২২। তাহাদিগকে তিন 
তিনটি করিত্না সাত ভাগে ভাগ করিলে প্রতি ভাগের সংখা! সমান হইল । প্রত্যেক ভাগের 
অক্ষর-লংখা। সমান হওয়ায় সমস্ত নামাক্ষরের সমতা বা সামত্ব সম্পাদিত হইল । অবশিষ্ট 
অক্ষরের সংখা! এক হইলেও এই সমতার অনুরোধে তাহাকেও ত্রাক্ষর ভাবিতে হইবে-_ 
ইহা তৃতীয় কণ্িকায় বলা! হইবে । এইরূপে আদিতা-দৃষ্িতে সামস্থানীয় অক্ষরগুলি 
উপাস্ত । ১1১1৬-৭ দ্রঃ 


আদিরিতি দ্াক্ষরং প্রতিহার ইতি চতুরক্ষরং তত ইহৈকং 
তৎ সমম্‌ ॥ ২ 


২1১৪৪ | ছান্দোৌগ্যোপনিষৎ ১০৭ 

আদিঃ ইতি (আদি এই অবয়ব নামটি ) দ্বি-অক্ষরম্‌ (দুই অক্ষরযুত্ত ) প্রতিহারঃ 
ইতি চতুং-অক্ষরম্‌ (চারি অক্ষরযুক্ত ); ততঃ (উহ! অর্থাৎ প্রতিহার হইতে ) একম্‌ 
(একটি অক্ষর) [ লইয়া] ইহ (এই আদিতে ) [যুক্ত করিতে হইবে ]- [সুতরাং ] তৎ 
(উহা) সমম্‌ (ইহার সমান )। ২ 


আদি এই নামটি দুই অক্ষরযুক্ত, এবং প্রতিহার চারি অক্ষরযুক্ত। 
প্রতিহার হইতে একটি অক্ষর লইয়া .আদির সহিত যুক্ত করিলে উহা 
আদির সমান হইল | ২ 


উদ্গীথ ইতি ত্র্যক্ষরমুপ্রব ইতি চতুরক্ষরং ত্রিভিন্তিভিঃ 
সমং ভবত্যক্ষরমতিশিষ্যুতে ত্র্যক্ষরং তত সমম্‌ ॥ ৩ 


উদ্গীথঃ ইতি (উদ্গীথ এই নামটি) ত্রি-অক্ষরম্‌ (তিন অক্ষরঘুক্ত ), উপদ্রবঃ ইতি 
( উপদ্রব এই নামটি ) চতুঃঅক্ষরম্‌ ; ত্রিভিঃ ত্রিভিঃ সমম্‌ (তিন তিন অক্ষরে [ প্রত্যেকে ] 
সমান) ভবতি (হয়), অক্ষরমূ (একটি অক্ষর ) অতিশিষ্যতে (অতিরিক্ত হয়), তং 
(এঁ অক্ষরটি [ এক হইলেও ]) ত্রাক্ষরম্‌ (ত্রক্ষরই বটে) [অতএব ] সমম্‌ (সমান 
হইল [২।১*।১ টীকা ])। ৩ 


উদ্‌গীথ এই নামে তিনটি অক্ষর আছে, আর উপদ্রব এই নামে চারিটি 
অক্ষর আছে। তিন তিন অক্ষরে প্রত্যেকে সমান হইল, এবং যে একটি 
অক্ষর অবশিষ্ট রহিল উহাও প্রকৃতপক্ষে ত্র্যক্ষরই বটে ; অতএব উহাঁও 
সমান হইল । ৩ 


নিধনমিতি ত্র্যক্ষরং তৎ সমমেব ভবতি তানি হ বা এতানি 
দ্বাবিংশতিরক্ষরাণি ॥ ৪ 
নিধনম্‌ ইতি (নিধন এই নামটি ) ত্ৰি-অক্ষরম্‌ ; তৎ সমম্‌ এব ভবতি ( উহা [অপর- 


গুলির | সমানই বটে )। তানি হ বৈ এতানি (উক্ত এই লকল ) অক্ষরাণি ( [ সপ্তাবয়ব 
সামের ] নামাক্ষরগুলি ) দ্বাবিংশতিঃ (বাইশ )। ৪ 


১০৮ উপনিষৎ গ্রস্থাবলী [ ২1১০৫ 


নিধন এই নামটিতে তিন অক্ষর ; অতএব উহা! সমানই বটে। সপ্তাবয়ব 
সামের উক্ত এই অক্ষরগুলি সংখ্যায় মোট দ্বাবিংশতিই বটে ।৯ ৪ 


১। অর্থাৎ সমতার অনুরোধে একটী অক্ষরকে তিনের সমান ধরিয়। মোট চতুবিংশতি 
করা হইলেও উহাদের সংখা বস্তুতঃ দ্বাবিংশতি | 


একবিংশত্যাদিত্যমাপ্পোত্যেকবিংশো বা ইতোহসাবাদিত্যো 
ভ্বাবিংশেন পরমাদিত্যাজ্জয়তি তন্নাকং তদ্ধিশোকম্‌ ॥ ৫ 


আপ্লোতি হাদিত্যস্য জয়ং পরো হাম্যাদিত্যজয়ীজ্ভয়ো ভবতি 
ষ এতদেবং বিদ্বানাত্মসম্মিতমতিমৃত্যু সপ্তবিধং সামোপাস্তে 
সামোপান্তে ॥ ৬ 


ইতি দ্বিতীয়াধ্যায়স্য দশমখণ্ডঃ ॥ 


যঃ এতৎ এবম্‌ বিদ্বান [ ২৷১।৪ দ্রঃ ] আত্মসম্মিতম্‌ অতিমৃত্যু সপ্তবিধমূ সাম উপান্তে, 
[তিনি ] একবিংশতা! ( একুশটি অক্ষরসংখ্য দ্বারা ) আদিতাম্‌ ([ মৃত্যুরূপী ] আদিত্যকে ) 
আপ্রোতি (প্রাপ্ত হন ), [কারণ ] ইতঃ (এই লোক হইতে [ গণনা করিলে ]) অসে 
আদিত্যঃ ( ও আদিতা ) একবিংশ: বৈ ( অবশ্যই একবিংশ হন); দ্বাৰিংশেন ( দ্বাবিংশ 
অক্ষরের দ্বারা) [ তিনি ] আদিত্যাৎ ( আদিত্য হইতে ) পরম ( পরবর্তী লোক, ব্ৰহ্মলোক ) 
জয়তি (জয় করেন )--তৎ (এ পরবর্তী লোক) নাকম্‌ (হুখস্বরূপ ), তৎ বিশোকম্‌ 
( শোকাতীত, মানস-ছুঃখ-বিহীন )। [ অর্থাৎ একবিংশতি সংখ্যার দ্বারা তিনি ] ন্গাদিত্যাস্ত 
হ (আদিতোর ) জয়ম্‌ আপ্রোতি (জয়প্রাণ্ত হন) [এবং অতঃপর ] আদিত্যজয়াৎ 
([ মৃতারুপী ] আদ্িতাবিযয়ক জয় হইতে ) অস্ত হ (উক্ত বিদ্বানের ) পরঃ জয়ঃ ( উৎকৃষ্টতর 
জয়) ভতবতি ( হয়) । সাম উপাস্ডে [ উপাসনার সমাপ্তিনুচক দ্বিরুক্তি ] | ৫-৬ 


সামকে সাধুগ্ডণ-বিশিষ্ট জানিয়! যিনি তুল্যাক্ষর-বিশিষ্টর্ূপে সপ্তাবয়ব 
সামকে উপাসনা করেন, তিনি একবিংশতি সংখ্যা-সহায়ে যৃত্যুরূপী 
আদিতাকে প্রাপ্ত হন,-_-কারণ এই লোক হইতে গণনা করিলে আদিতা 


৯ ছান্দোগ্যোপনিষৎ ১০৯ 


একবিংশতি সংখাক।১৯ (অবশিষ্ট) দ্বাবিংশ অক্ষর-সহায়ে তিনি 
আদিত্যের পরবর্তী লোক জয় করেন। এ লোকটি স্বখস্বরূপ ও 
শোকাতীত) অর্থাৎ তিনি আদিত্যবিজয় লাভ করেন, এবং অতঃপর 
উক্ত বিদ্বানের পক্ষে আদ্িতাজয় অপেক্ষাও উৎকৃষ্টতর জয়লাভ হয় | ৫-৬ 


১। “দ্বাদশ মাসাঃ, পঞ্চর্ভবঃ, ত্রয় ইমে লোকা, অসৌ আদিত্য একবিংশ£”_এই 
আ্তিবচনানুলারে--১২ মাস, ৫ ধতু ও ৩ লোক -২*; অতএব আদিত্য একবিংশ। 


প্রিতীয়াধ্যায়-_একাদশ খণ্ড 


(প্রাণে প্রতিষ্ঠিত গায়ত্র সামের উপাসনা ) 


মনো হিঙ্কারো বাক্‌ প্রস্তাবশ্চক্ষুরুদ্গীথঃ শ্রোত্রং প্রতিহারঃ 
প্রাণো নিধনমেতদ্‌ গায়ত্রং প্রীণেষু প্রোতম্‌ ॥ ১ 

[ পূর্বে গায়ত্র, রথন্তর ইত্যাদি নামের উল্লেখ না করিদ্নাই পঞ্চতক্তিক ও সপ্তভক্তিক 
সামের উপাসন! উক্ত হইয়াছে ; ইদানীং দামের নামগ্রহণপূর্বক উপাসনা উক্ত হইতেছে; 
কারণ উহাতে বিশিষ্ট ফললাভ হয় ]--মনঃ হিঙ্কারঃ, বাক প্রস্তাব, চক্ষুঃ উদ্গীথঃ, শ্রোত্রম্‌ 
প্রতিহারঃ, প্রাণ; (প্রাণ) নিধনমূ [২২১ টীকার শেষাংশ ], এতৎ (এই) গায়ত্রম্‌ 
(গায়ত্রনামক দাম) প্রাণেঘু (প্রাণসমূহের, অর্থাৎ প্রাণ ও ইন্জিয়বর্গের মধ্যে ) প্রোতম্‌ 
(দর্বতোভাবে প্রতিষ্ঠিত )। ১ 


মন হিষ্কার, বাক্‌ প্রস্তাব, চক্ষু উদ্‌গীথ, কর্ণ প্রতিহার, এবং প্রাণ 
নিধন৯--এই গায়ত্রনামক সাম প্রাণ২-সকলের মধো প্রতিষ্ঠিত 
রহিয়াছে ।৩ ১ 


১। উপাসনার মূলীতৃত সাদৃগ্তগুলি এই £__ইন্দিয়নকল কার্ধে প্রবৃত্ত হওয়ার পূর্বে 
মনে সংকল্প হয়, অতএব উহা। প্রথম, এদিকে হিষ্কারও প্রথম ; তৎপরে বাক-এর ক্রিয়া হয়, 
প্রস্তাবও দ্বিতীয়; চক্ষু সর্বশ্রেষ্ঠ ইন্জিয়, উদ্গীথও শ্রেষ্ঠ ; কর্ণ অপ্রিয় শব্দ হইতে প্রতিহত 
হয়; নিদ্রাকালে সর্বেক্ররিয় প্রাণে নিহিত হয় (ছাঃ, 81৩।৩)। 


১১০ উপনিষৎ গ্রন্থাবলী সি 
২। শ্রতিতে আছে, “প্রাণে! বৈ গায়ত্রী” প্রাণই গায়ত্ৰী । 


৩। পর পর যে ক্রমাচুসারে গায়ত্র, রথস্তর প্রভৃতি সাম কর্মে বিনিষুক্ত হয়, সেই 
ক্রমানুসারেই এ ওঁ বিষয়ক উপাসনাগুলি বর্তমান খণ্ড হইতে একবিংশ খণ্ড পর্যন্ত বণিত 
হইতেছে । প্রাণ না থাকিলে ক্রিয়া ও উপাসনা উভয়ই অসম্ভব; এই জন্য প্রথমেই 
প্রাণদৃষ্টিতে গায়ত্রোপানন। রিহিত হইল । 


স য এবমেতদ্‌ গায়ত্রং প্রাণেষু প্রোতং বেদ প্রাণী ভবতি 
সর্বমাযুরেতি জ্যোগ্জীবতি মহান্‌ প্রজ্য়া পশুভির্ভবতি মহান্‌ 
কীর্ত্যা মহামনাঃ স্যাৎ তদ্ব্রতম্‌ ॥ ২ 


ইতি দ্বিতীয়াধ্যায়স্য একা দশখণ্ডঃ ॥ 


যঃ (যিনি) প্রাণেধু (প্রাণসকলে, অর্থাৎ প্ৰাণ ও ইন্ড্রিয়গণে ) প্রোতম্‌ ( প্রতিষ্ঠিত ) 
এতৎ (এই) গায্সত্রম (গায়ত্র নামক [ সামকে ]) এবম্‌ (এই প্রকারে ) বেদ (জানেন, 
উপাপনা করেন ), সঃ (তিনি) প্রাণী ( অবিকলেন্দ্রীয় ) ভবতি (হন), সর্ধম আয়ুঃ ( পূর্ণ 
আয়ু) এতি (প্রাপ্ত হন) জোক্‌ জীবতি ([জ্যোক্‌ শব্দটি উদ্জবলনার্থক অবায় ] তাহার 
জীবন উজ্জ্বল হয়; অর্থাৎ তিনি নিজের ও পরের--সকলের উপকারী হইয়া জীবনধারণ 
করেন ), প্রজক্না পশুভিঃ (সন্তানাদি ও পশুসম্পদে ) মহান্‌ (সমৃদ্ধ ) ভবতি, কীর্তা 
( কীতিতে ) মহান্‌ [ ভবতি ]। তৎ-ত্রতম্‌ (উক্ত গায়ত্রোপাপকের প্রতিপালনীয় নিয়ম 
এই )-_মহামনাঃ স্তাৎ (তিনি উদারহৃদয় হইবেন ) ৷ ২ 


প্রাণসমুদয়ে প্রতিষ্ঠিত এই গায়ব্র-নামক সামকে যিনি এই প্রকারে 
জানেন, তাহার ইন্দড্রিয়বর্গ বিকল হয় না, তিনি পূর্ণ আয়ু” প্রাপ্ত হন, 
তাহার জীবন সমুজ্জ্বল হয়, তিনি সস্তানাদিতে ও পশুসম্পদে সমৃদ্ধ হন 
এবং কীতিতেও মহান হন। উক্ত উপাসকের ব্রত এই--তিনি 
উদ্দারচেতা হইবেন । ২ 

১। শ্রুতিতে আছে, “শতাযুর্বে পুরুষঃ", সুতরাং পূর্ণাযু = শতবর্ষ । 


দ্বিতীয়াধ্যায় দ্বাদশ খণ্ড 


( অগ্নিতে প্ৰতিষ্ঠিত রথস্তর সামের উপাসনা ) 


অভিমন্থতি স হিস্কীরো ধুমো জায়তে স প্রস্তাবে! ভ্বলতি স 
উদ্গীথোহঙ্গারা ভবন্তি স প্রতিহার উপশাম্যতি তন্নিধনং 
সংশাম্যতি তন্নিধনমেতদ্‌ রথন্তরময়্নৌ প্রোতম্‌ ॥ ১ 


[যাহার প্রাণ সবল তিনিই অগ্রিমন্থনে সমর্থ; এই জন্য প্রাণদৃষ্টির পর অগ্নিদৃষ্টি 
আরস্ত হইতেছে ]_.অভিমন্থৃতি ( [ অগ্নি-উৎপাদনের জন্য যে] কাষ্টঘর্ধঘণ করা হয়) 
সঃ (উহাই ) হি্কারঃ ; ধূমঃ জায়তে ( [তাহাতে যে] ধূম উৎপন্ন হয়) সঃ প্রস্তাবঃ; 
হুলতি ([ অগ্নি যে] সমুজ্জল হয়) সঃ উদ্গীথঃ ; অঙ্গারাঃ ( অঙ্গারনকল) [যে] 
ভবন্তি (হয়) সঃ প্রতিহারঃ; উপশামাতি ([অগ্নি যে] ক্ষীণ হয়) তৎ (উহা) 
নিধনম্‌, সংশামাতি (সম্যক নির্বাপিত হয়) তৎ নিধনম__-এতৎ (এই) রথন্তরম্‌ 
( রথস্তর-নামক সাম ) অগ্নৌ ( অগ্নিতে ) প্রোতম্‌ (প্রতিষ্ঠিত )। ১ 


( অগ্রি-উৎপাদনের জন্য ) যে কাষ্ঠঘর্ষণ হয় উহাই হিষ্কার; (তাহাতে) 
যে ধূযোৎপত্তি হয় উহাই প্রস্তাব, ( অগ্নির ) যে প্রজ্লন উহাই উদৃগীথ ; 
অঙ্গারসমূহের যে উৎপত্তি উহাই প্রতিহার ; অগ্নির ক্ষীণ হওয়াই নিধন, 
অগ্নির সম্পূর্ণ নির্বাপিত হওয়াও নিধন ।৯ এই রথন্তর-নামক সাম 
অগ্নিতে প্রতিষ্ঠিত ।* ১ 


১। সাদৃশ্য £__কা্ঠধর্ষণই প্রথম ক্রিয়। ; তৎপরে ধূম হয়; প্রজ্থলিত অগ্নিতে আহুতি 
দেওয়া হয়, অতএব উহ! শ্রেষ্ঠ ; অক্গারগুলি অন্তত্র প্রতিহত ( সরান) হয় ; অগ্নির ক্ষীণতা 
ও নির্বাপণের সহিত সর্বশেষ নিধনের সাদ্ৃষগ্য আছে। 


২। মন্থনদ্বার। অগ্নি-উৎপাদন-কালে রথনস্তর লাম গীত হয়,_-অতএব উহা অগ্নিতে 
প্রতিষ্ঠিত । 


স য এবমেতদ্‌ রথন্তরমগ্নৌ প্রোতং বেদ ৰ ম্বর্স্ত্লীদো 


| Lido -—— ‘LIBRARY 
Accession ০92 RAMAKRISHNA MATH 


(BELUR MATH HOWRAH) 


১১২ উপনিষৎ গ্রন্থাবলী [২1১২২ ] 


ভবতি সর্বমাযুরেতি জ্যোগ্জীবতি মহান্‌ প্রজয়া পশুভির্ভবতি 
মহান্‌ কীর্ত্য! ন প্রত্যঙ ওগ্মিমাচামেন্ন নিষ্ঠীৰেৎ তদ্ত্ৰতম্‌ ॥ ২ 
ইতি দ্বিতীয়াধ্যায়স্ত দ্বাদশখণ্ডঃ ॥ 


যঃ অগ্নৌ প্রোতম্‌ এতৎ রথস্তরম্‌ এবম বেদ, সঃ [২।১১।২ দ্রঃ] ৰ ক্ষবৰ্চলী (সচ্চরিত্র এবং 
স্বাধ্যায় হইতে সম্ভূত তেজোবিশিষ্ট ) অন্নাদঃ (দীপ্তাগ্রি, প্রচুর অন্রভোজনে সমর্থ) ভবতি 
(হন), সর্বম-আদুঃ এতি ইতাদি [২1১১২ ]। তৎ ব্রতম্-_অগ্নিম্‌ প্রতাঙ, ( অগ্নির 
অভিমুখী হইয়া!) ন আচামেৎ ( আচমন করিবে ন! ), ন নিষ্ভীবেৎ ( থুথু ফেলিবে না)। ২ 

অগ্নিতে প্রতিষ্ঠিত এই রথন্তর সামকে যিনি এইবূপে জানেন? তিনি 
ব্্ষতেজে তেজন্বী ও দীপ্তাগ্রি হন, তিনি পূর্ণায়ু হন, তাহার জীবন 
সমুজ্ছল হয়, তিনি সন্তানাদিতে ও পশুসম্পদে মহীয়ান্‌ হন, এবং 
কীতিতেও মহান্‌ হন। উক্ত উপাসকের ব্রত এই--তিনি অগ্নির 
অভিমুখী হইয়া আচমন করিবেন না এবং নিষ্ঠীবন ত্যাগ করিবেন না। ২ 


দ্বিতীয়াধ্যায়_ ত্রয়োদথ খণ্ড 
( মিথুনে প্রতিষ্ঠিত বামদেবা সামের উপাসন। ) 

উপমন্ত্র়তে স হিঙ্কারো জ্ঞপয়তে স প্রস্তাবঃ ক্রিয়া সহ 
শেতে সঃ উদ্‌গীথঃ প্রতি স্ত্রীং সহ শেতে স প্রতিহারঃ কালং 
গচ্ছতি তম্নিধনং পারং গচ্ছতি তনিধনমেতদ্বামদেব্যং মিথুনে 
প্রোতম্‌॥ ১ 

[ উত্তরারণি ও অধরারণির দদৃশ স্ত্রী ও পুরুষের মিলন অগ্রিমস্থনের স্যায় বলিয়া অতঃপর 
মিখুন-দৃষ্টিতে উপাসনা বিহিত হইতেছে )__উপমস্ত্রযতে ([পুরুষ স্ত্রীর প্রতি যে] সঙ্কেত করে) 


সঃ হিঙ্কারঃ; জ্ঞপয়তে ([বস্ত্রাদিদ্বারা যে] তুষ্ট করে) সঃ প্রস্তাবঃ) স্ত্রিয়া সহ শেতে 
(স্ত্রীর সহিত শয়ন করে, অর্থাৎ এক পর্বস্কে গমন করে ) সঃ উদ্গীথঃ ; স্তরীম্‌ প্রতি ( স্ত্রীর 


২1১৩২ ] ছান্দৌগ্যোপনিষৎ ১১৩ 


অভিমুখী হইয়া) সহ শেতে (শয়ন করে) সঃ প্রতিহারঃ; কালম্‌ গচ্ছতি ([ ধ্ূপে 
যে] কালক্ষেপ হয়) তৎ নিধনম্‌, পারম্‌ গচ্ছতি (সমাপ্তি যে লাভ করে ) তৎ নিধনম__ 
এতৎ বামদেবাম্‌ (এই বামদেব্য সাম ) মিথুনে ( স্ত্ী-পুরুষষুগলে )প্রোতম্‌। ১ 


পুরুষ যে সঙ্কেত করে উহা! হিংকার ; স্ত্রীকে পরিতুষ্ট করা প্রস্তাব ; 
স্ত্রীর সহিত শয়ন উদৃগীথ ; স্ত্রীর প্রতি ( বা অভিমুখে ) শয়ন প্রতিহার ; 
ধরূপে যে কালক্ষেপণ উহ! নিধন, উহার যে সমাপ্তি তাহাও নিধন । এই 
বামদেব্য সাম মিথুনে৯ অর্থাৎ যুগলে প্রতিষ্ঠিত । ১ 


১। শ্রতিতে আছে ঘে বায়ু ও জলের মিলন হইতেই বামদেবোর উৎপত্তি । 


স ঘ এবমেতদ্বামদেব্যং মিথুনে প্রোতং বেদ মিথুনীভবতি 
মিথুনান্মিথুনাৎ প্রজায়তে সর্বমায়ুরেতি জ্যোগ্জীবতি মহান্‌ 
প্রজয়া পশুভিরবতি মহান্‌ কীত্্যা ন কাঞ্চন পরিহরেও 
তদ্ত্ৰতম্‌ ॥ ২ | 

ইতি দ্বিতীয়াধ্যায়স্ত ত্রয়োদশখগুঃ ॥ 

মিথুনী-ভবতি (বিরহ প্রাপ্ত হন ন!) । মিথুনাৎ মিথুনাৎ প্রজায়তে ( অমোঘবীর্ধ 
হন)। কাম্‌ চন ([ন্বীয় শযায় আগতা। সমাগমাধিনী ] কোনও স্ত্রীকে ) ন পরিহরেৎ 
(পরিত্যাগ করিবেন ন!) । ২ 

মিথুনে প্রতিষ্ঠিত এই বামদেব্য সামকে যিনি এইরূপে জানেন, তিনি 
বিরহ প্রাপ্ত হন না এবং অমোধঘবীর্য হন। তিনি পূর্ণ আয়ু প্রাপ্ত হন, 
তাহার জীবন সমুজ্জল হয়, তিনি সন্তানাদি ও পত্তসম্পদে মহীয়ান্‌ হন 
এবং কীতিতেও মহান্‌ হন। তাহার এই ব্রত--( শয্যায় আগতা ) কোন 
স্ত্রীকে তিনি পরিত্যাগ করিবেন না।৯ ২ 

১। ইহাতে ম্মৃতিশাস্ত্রেরে সহিত বিরোধ হইল না। কারণ এই বৈদিক উপাসনার 


অঙ্গরূপে ভিন্ন অন্ত সর্বত্রই এইরূপ কাধ গহিত ও প্রত্যবায়ের জনক । 
৮ 


দ্বিতীয়াধ্যায়_চতুর্দশ খণ্ড 


( আদিত্য প্রতিষ্ঠিত বৃহৎ সামের উপাসনা ) 


উদ্ান্‌ হিস্কার উদিতঃ প্রস্তাবো মধ্যন্দিন উদ্গীথোইপরাহুঃ 

প্রতিহারোহস্তং যন্সিখনমেতদ_ ৰ হদাদিত্যে প্রোতম্‌॥ ১ 

[ আদিত্যই প্রজা-প্রসবের কারণ; অতএব মিথুন-দৃষ্টির পর আদিত্য-দৃষ্টি বণিত 
হইতেছে ]--উদ্ধন্‌ (উদীয়মান নুর্ঘ) হিঙ্কারঃ, উদিতঃ (উদিত সুর্ধঘ) প্রস্তাবঃ। মধ্যন্দিনঃ 
(মাধান্দিন সুর্ঘ) উদ্‌্গীথঃ; অপরাহ্ঃ (অপরাহ্ুকালীন স্ুর্ধ ) প্রতিহারঃ; অন্তম্‌ যন্‌ 
(অন্তগামী হুর্ধ) নিধনম্‌। এতৎ বহুত ( বৃহৎ-নামক সাম) আদিতো (সুধে) প্রোতম্‌ 
[ কারণ আদিতাই বৃহৎ্-সামের দেবতা ] ৷ ১ 

উদীয়মান সূর্য হিঙ্কার, উদ্দিত সূর্য প্রস্তাব, মাধ্ন্দিন সূর্য উদৃগীথ, 
অপরাহ্রকালীন সূর্ধ প্রতিহার এবং অন্তগামী সূর্য নিধন ।৯ এই বৃহৎ- 
নামক সাম আদিত্য প্রতিষ্ঠিত । ১ 

১। সাদৃশ্ঠ__উদীয়মান সূর্ঘ প্রথম দৃষ্ট হন) সূর্ধ উদিত হইলে কার্ধের প্রস্তাব বা 
আরম্ভ হয়; মাধ্যন্দিন সূর্ধই শ্রেষ্ঠ ; অপরাহ গবাদি গশু গৃহের প্রতি আহত (প্রতিহার- 
প্রাপ্ত, আনীত ) হয়; সূর্ধ অস্ত গেলে প্রাণিবর্গ গৃহে নিহিত হয়। 


স য এবমেতদ্‌ ৰৃহদাদিত্যে প্রোতং বেদ তেজস্যন্নাদো 
ভবতি সর্বমায়ুরেতি জ্যোগ্জীবতি মহান্‌ প্রজয়া পশুভির্ভবতি 
মহান কীর্ত্যা তপন্তং ন নিন্দে তদ্ব্রতম্‌ ॥ ২ 

ইতি দ্বিতীয়াধ্যায়স্ত চতুর্দশখণ্ডঃ ॥ 


তেজন্বী (তেজন্বী), অন্নাদঃ ( দীপ্তাগ্রি) ভবতি (হন)। তপনস্তম্‌ (তাপদাতা 
সূর্যকে ) ন নিন্দে (নিন্দা করিবেন না) । ২ 


আদিত্য প্রতিষ্ঠিত এই বৃহৎ সামকে যিনি এইরূপে জানেন, তিনি 
তেজস্বী* ও দ্রীপ্তাগ্নি হন, তিনি পূর্ণাযু প্রাপ্ত হন, তাহার জীবন সমুজ্ছল 


২১৫।১ ] ছান্দোগ্যোপনিষৎ ১১৫ 


হয়, তিনি সন্তানাদিতে ও পশুসম্পদে মহীয়ান্‌ হন এবং কীতিতেও মহান্‌ 

হন। তাহার এই ব্রত__তিনি তাপদাতা সূর্যকে নিন্দা করিবেন না। ২ 
১। ২1১২।২-এ ব্রহ্ষবর্চদী ও বর্তমান কগ্ডিকায় তেজন্বী বলা হইয়াছে । তন্মধো 

তেজস্বী শব্দ সাধারণ অর্থে প্রযুক্ত ; ব্রহ্মবর্চসীর অর্থ পূর্বেই দেওয়া হইয়াছে । 


দ্বিতীয়াধ্যায়__ পঞ্চদশ খণ্ড 
(পর্জন্তে প্রতিঠিত বৈরূপ সামের উপাসনা ) 


অভ্রাণি সংগ্লবন্তে স হিস্কারো মেঘে! জায়তে স প্রস্তাবে বর্ষাতি 
স উদ্গীথো বিদ্যোততে স্তনয়তি স প্রতিহার উদ্গৃহীতি তশ্নিধন- 
মেতদ্‌ বৈরূপং পর্জন্যে প্রোতম্‌ ॥ ১ 


(মনুসংহিতায় আছে, “আদিত্যাজ্জায়তে বৃষ্টি*-_আদিত্য হইতে বৃষ্টি হয়। এই কারণে 
আদিতা-দৃষ্টির পর পর্জন্য-দৃষ্টিতে উপাসনা বিহিত হইতেছে 1__অত্রাণি ( অপ, অর্থাৎ জলের 
ধারণকারী অভ্রসকল ) সংপ্রবস্তে (আকাশে বিচরণ করে ) সঃ হিঙ্কারঃ ; মেঘঃ ( জলসেচক 
মেঘ) জায়তে (জাত হয়) সঃ প্রস্তাবঃ) বর্ষতি (বর্ষণ করে ) সঃ উদ্গীথঃ ; বিস্তোততে 
( বিছাত-প্রকাশ হয়) স্তনয়তি (গর্জন হঁয়) সঃ প্রতিহারঃ ; উদ্গৃহাতি (বারিপাতের 
বিরাম হয়) তৎ নিধনম। এতৎ বৈরূপম্‌ (বৈরূপনামক সাম ১পর্জন্যে (মেঘে ) প্রোতম্‌ 
(প্রতিষ্ঠিত )। ১ 


অভ্রসমূহ আকাশে বিচরণ করে, উহাই হিষ্কার ; জলবর্ষা মেঘ সঞ্জাত 
হয়, উহা প্রস্তাব ; বারিপাত হয়, উহ! উদ্‌গীথ ; বিছ্যুৎ-প্রকাশ ও মেঘগর্জন 
হয় উহা! প্রতিহার ; বারিপাতের বিরতি হয়, উহা! নিধন ।১ এই টৈরূপ- 
নামক সাম মেঘে প্রতিষ্ঠিত।২ ১ 
১। সাদৃগ্তাদি ২৩।১-২ কণ্ডিকার টাকায় দ্রঃ। 


১১৬ উপনিষৎ গ্রন্থাবলী [ ২১৬1১ 

২। বৈরূপ = অনেক প্রকার রূপবান্। অত্রাদিরও বহু রূপ আছে; স্বতরাং বৈরূপ 
সাম পর্জন্তে প্রতিষ্ঠিত । 

স য এবমেতদ্‌ বৈরূপং পর্জন্যে প্রোতং বেদ বিরূপাংশ্চ 
সুরপাংশ্চ পশুনবরুন্ধে সর্বমায়ুরেতি জ্যোগ্জীবতি মহান্‌ প্রজয়া 
পশুভির্ভবতি মহান্‌ কীর্ত্য। বর্ষস্তং ন নিন্দেত তদ্ত্রতম্‌ ॥ ২ 

ইতি দ্বিতীয়াধ্যায়স্ পঞ্চদশখণগুঃ ॥ 


বিরূপান্‌চ (বিচিত্র রূপবান্‌) স্বরূপান্‌ চ (হুন্দর-রূপবান্‌) অবরুদ্ধে (অবরুদ্ধ করেন, 
প্রাপ্ত হন)। বর্ষস্তম্‌ ( বর্ষণকারী পর্জন্ঠকে)। ২ 

পর্জন্যে প্রতিষ্ঠিত এই বৈর্ূপ সামকে যিনি এইব্পে জানেন, তিনি 
বিচিত্ররূপ ও স্বরূপ পশুসকল প্রাপ্ত হন | তিনি পূর্ণায়ু প্রাপ্ত হন, তাহার 
জীবন সমুজ্ছবল হয়ঃ তিনি সন্তানাদিতে ও পশুসম্পদে মহীয়ান হন এবং 
কীতিতেও মহান্‌ হন | উক্ত উপাসকের এই ব্রত যে, তিনি বর্ধণকারী 
পর্জন্যকে নিন্দা করিবেন না । ২ 


দ্বিতীয়াধ্যায়-_যোড়শ খণ্ড 
( ধতৃতে প্ৰতিষ্ঠিত বৈরাজ সামের উপাসনা ) 
বসন্তে হিষ্কারো গ্রীক্ষঃ প্রস্তাবো বর্ষা উদ্ৃগীথঃ শরৎ 
প্রতিহারো হেষন্তো নিধনমেতছৈরাজমৃতুযু প্রোতম্‌ ॥ ১ 


[খতু-পরিবর্তন পর্জভ্-সাপেক্ষ ; অতএব পর্জন্চদৃষ্টির পর খতু-দৃষ্টি বিহিত হইতেছে ]-_ 
বসন্তঃ ইত্যাদি [ ২1৪।১ দ্রঃ ] | এতৎ বৈরাজম্‌ (বৈরাজ-নামক সাম ) খতুবু (খতুসকলে ) 


প্রোতম্‌ । ১ 


২১৭১ ] ছান্দোগ্যোপনিষৎ ১১৭ 


বসন্ত হিঙ্কার, গ্রীষ্ম প্রস্তাব, বর্ষা উদ্‌গীথ, শরৎ প্রতিহার+ হেমন্ত 
নিধন | এই বৈরাজনামক সাম খতুসমুদয়ে প্রতিষ্ঠিত ।১১ 

১। বৈরাজ সবিবিধরূপে রাজমান বা শোভমান ৷ খ্তুগণও নিজ নিজ কালোচিত 
গুধাদিতে বিরাজমান হয়। এই সাদৃগ্যবশতঃ বৈরাজ সাম খতুতে প্রতিষ্ঠিত । অপরাপর 
সাদৃশ্য ২1৫1১ টাকায় দ্রঃ। 

স য এবমেতদ বৈরাজমৃতুষু প্রোতং বেদ বিরাজতি প্রজয়৷ 
পশুভিৰ ক্মবৰ্চসেন সর্বমায়ুরেতি জ্যোগ্জীবতি মহান্‌ প্রজয়া 
পশুভিঞবতি মহান্‌ কীর্তন ন নিন্দেৎ তদ্ত্ৰতম্‌ ৷ ২ 


ইতি দ্বিতীয়াধ্যায়স্য যোড়শখণ্ডঃ ॥ 


প্রজয়া (সন্তানদ্বারা ) পশুভিঃ ( পশ্ডবৃন্দদ্বার!) ৰ ক্ষবর্চসেন (ব্র্মতেজে ) বিরাজিত 
(বিরাজমান হন )। খতুন্‌ ( খতুসমুদয়কে ) ন নিন্দেৎ। ২ 


ধতৃসকলে প্রতিষ্ঠিত এই বৈরাজনামক সামকে যিনি এইরূপে জানেন, 
তিনি ( খতৃসকল যেরূপ বিভিন্ন খতুসম্পদে বিরাজমান, সেইরূপে ) সন্তান, 
পশু ও ব্রন্মতেজে বিরাজমান হন ; তিনি পূর্ণায়ু প্রাপ্ত হন, তাহার জীবন 
সমুজ্ঘল হয়ঃ তিনি সন্তানাদিতে ও পশুসম্পদে মহীয়ান হন এবং 
কীতিতেও মহান্‌ হন। তাহার এই ব্রত যে, তিনি খতুসমূহকে নিন্দা 


করিবেন না । ২ 
দ্বিতীয়াধ্যায়__অপ্তদশ খণ্ড 
(লোকসমূহে প্ৰতিষ্ঠিত শকরী সামের উপাসনা ) 


পৃথিবী হিস্কারোহস্তরিক্ষং প্রস্তাবো দৌরুদগীথো দিশ: 
প্রতিহারঃ সমুদ্রো নিধনমেতাঃ শকর্ষো লোকেু প্রোতাঃ ॥ ১ 


১১৮ 'উপনিষৎ গ্রন্থাবলী [২১৭1২ 


[ সম্যক্‌ খতুব্যবস্থা হইলে লোকস্থিতি হয়; অতএব অতঃপর লোকদৃষ্টিতে উপাসনা 
বিহিত হইতেছে ]--পৃথিবী হিঙ্কারঃ অন্তরিক্ষম্‌ ( গগন ) প্রস্তাবঃ, ভৌঃ (ছালোক) 
উদ্লীথ:, দিশঃ ( দিক্সকল) প্রতিহারঃ, সমুদ্র: নিধনম্‌। এতাঃ শবর্ঘ: ( এই শাকরী-নামক 
সাম )-_[ শক্করী শব্দটি নিতা বহুবচন ]--লোকেষু ( লোকসমূহে ) প্রোতাঃ ৷ ১ 

পৃথিবী হিঙ্কার, অন্তরিক্ষ প্রস্তাব, ছ্ালোক উদৃগীথ, দিকৃসমূহ 
প্রতিহার, সমুদ্র নিধন । এই শকরী-নামক সাম লোকসমৃূহে প্রতিষ্ঠিত ।৯ ১ 

১1 মহানায়ী খকক্দকলের মধ্যে শকরী-নামক সাম গীত হয়। এ মহানায়ীর সহিত 
আবার জলের সম্বন্ধ আছে ; যথা “আপো! বৈ মহানাক্সী।” লোকসকল জলে প্রতিষ্ঠিত 
_ঃঅজংলোকাঃ প্রতিষিতাঃ।” এইকপে শক্করী সাম লোকে প্রতিষ্ঠিত । 

স ষ এবমেতাঃ শরুো লোকেষু প্রোতা বেদ জোকীভবতি 
সর্বমায়ুরেতি জ্যোগ্জীবতি মহান্‌ প্রজয়৷ পণুভিরবতি মহান্‌ 
কীর্ত্যা লোকান্ন নিন্দেৎ তদ্ত্রতম্‌ ॥২ 

ইতি দ্বিতীয়াধ্যায়স্ সপ্তদশখণ্ডঃ ॥ 

লোকী-তবতি ( উৎকৃষ্ট-লোকগামী হন ) ; লোকান্‌ (লোকদকলকে ) ন নিন্দেখ। ২ 

লোকসমুদয় প্রতিষ্ঠিত এই শকরী সামকে যিনি এইন্পে জ্রানেন, তিনি 
উত্তম লোক লাভ করেন, তিনি পূর্ণায়ু প্রাপ্ত হন; তাহার জীবন সমুজ্ল 
হয়, তিনি সন্ভানাদিতে ও পশুসম্পদে মহীয়ান্‌ হন এবং কীন্তিতেও মহান্‌ 
হন। তাহার এই ব্রত যে, তিনি লোকসমৃহকে নিন্দা করিবেন না । ২ 


পিতীয়াধ্যায়_ অষ্টাদশ খণ্ড 
( পশ্তবর্গে প্রতিষ্ঠিত রেবতী সামের উপাসনা ) 


অজ] হিস্কারোহবয়ঃ প্রস্তাবো গাব উদ্গীথোহশ্বাঃ প্রতিহারঃ 
পুরুষে নিধনমেতা৷ রেবত্যঃ পশুধু প্রোতাঃ ॥ ২ 


২১৯১] ছান্দোগ্যোপনিষৎ ১১৯ 


[ পশুসকল কর্মফলে উৎপন্ন (অর্থাৎ লোকের কার্ধ); অতএব লোক-দৃষ্টির পরে 
পশু-দৃষ্টিতে- উপাসনা বিহিত হইতেছে ]__অজীঃ ইত্যাদি [ ২1৬১ দ্রঃ] | এতাঃ রেবতাঃ 
( এই রেবতী নামক সাম )--[ রেবতী শব্দ এই অর্থে নিত্যবহুবচন ]-_পশুধু ( পশুগণমধ্ ) 
প্রোতাঃ। ১ 


ছাগগণ হিঙ্কার, মেষসমৃহ প্রস্তাব, গোবন্দ উদ্‌গীথ, অশ্বসকল প্রতিহার, 
পুরুষ নিধন.। এই রেবতীনামক সাম পশ্ুগণমধ্ প্রতিষ্টিত। ১ 

১1 শ্রুতিতে আছে-_“পশবে! বৈ রেবতীঃ” _ পশুবুন্দই রেবতী দাম । 

স য এবমেতা রেবত্যঃ পশুষু প্রোতা বেদ পশুমীন্‌ ভবতি 
সর্বমায়ুরেতি জ্যোগ্জীবতি মহান্‌ প্রজয়া পশুভিরবতি মহান্‌ 
কীর্্যা পশুন্ন নিন্দে তদ্‌ত্রতম্‌॥ ২ 

ইতি দ্বিতীয়াধ্যায়স্যাষ্টাদশখণ্ডঃ ॥ 


পশুমান্‌ (পশুসম্পংশালী )। পশূন্‌ (পশুদিগকে ) ন নিন্দেখ। 


পশুমধ্যে প্রতিষ্ঠিত এই রেবতী সামকে যিনি এইর্ূপে জানেন, তিনি 
পশুসম্পত্তি লাভ করেন, তিনি পূর্ণায়ু হন? তাহার জীবন সমুজ্জ্বল হয়, 
তিনি সন্তানাদিতে ও পশুসম্পদে মহীয়ান্‌ হন এবং কীতিতেও মহান্‌ ইন । 
তাহার এই ব্রত যে, তিনি পশুগণকে নিন্দা করিবেন না ।২ | 


দ্বিতীয়াধ্যায়__-উনবিংশ খণ্ড 


( অঙ্গসমুদয়ে প্রতিষ্ঠিত যজ্ঞাযজ্ঞীয় সামের উপাসনা ) 
লোম হিহ্কারত্বক্‌ প্রস্তাবো মাংসমুদ্গীথোহস্থি প্রতিহারো 
মড্ভা নিধনমেতদ্‌ যজ্ঞাযন্ীয়মঙ্গেষু প্রোতম্‌ ॥ ১ 


[ পশু হইতে লব্ধ দুগ্ধাদির দ্বার! অঙ্গ পুষ্ট হয় ; অতএব অধুনা অঙ্গ দৃষ্টিতে উপাসনা 
কথিত হইতেছে] লোম হিঙ্কারঃ, ত্বক (চর্ম) প্রস্তাবঃ, মাংসম্‌ উদ্‌্গীথ:, অস্থি ( হাড় ) 


১২০ উপনিষৎ গ্রস্থাবলী CS 


প্রতিহারঃ, মজ্জ। নিধনম্‌ । এতৎ যন্তাযন্তীয়ন্‌ (এই যজ্ঞাযন্রীয়নামক সাম) অঙ্গেযু 
( অব্য়বসকলে ) প্রোতম্‌। ১ 


লোম হিষ্কার, ত্বক্‌ প্রস্তাব, মাংস উদ্গীধ, অস্থি প্রতিহার, মজ্জা 
নিধন ।১ এই যজ্ঞাষজ্ঞীয়নামক সাম দেহাবয়বে প্রতিষ্ঠিত ।* ১ 

১। সাদৃশ্য এই--উপরে ( -্প্রথম ) লোম ; তাহার নীচে ( দ্বিতীয়) ত্বক; মাংস 
শ্রেষ্ঠ ; মৃতদেহের অস্থি প্রতাহৃত ( সংগৃহীত ) হয় ; মজ্জ। সর্বান্তর্বতী । 


২। শ্ৰুতিতে আছে, “রসে। বৈ যজ্ঞাধজ্রীয়ম্‌ 1” দেহ অন্নরলের বিকার; অতএব 
যন্ঞাযজ্তীয় সাম দেহে অবস্থিত । 


স য এবমেতদ্‌ যন্ঞাযন্ঞীয়মঙ্গেষু প্রোতং বেদাঙ্গীভবতি 
নাঙ্গেন বিহ্র্ছতি সর্বমায়ূরেতি জ্যোগ্জীবতি মহান্‌ প্রজয়া 
পশুভির্ভবতি মহান্‌ কীর্ত্যা সংবৎসরং মজ্জ্ঞো নাশ্নীয়াৎ তদ্ত্রতং 
মজ্জ্ঞো নাশ্্ীয়াদিতি বা ॥ ২ 

ইতি দ্বিতীয়াধ্যায়স্তোনবিংশখণ্ডঃ ॥ 


অঙ্সীভবতি ( সমগ্র অবয়বসংঘুক্ত হন) ন অঙ্গেন বিহুছ রতি (কোনও অঙ্গহীন হন 
না) । সংবৎসরমূ (এক বতমরকাল ) মজজ্ঞঃ (মাংসমকল, অর্থাৎ ষতস্ত ও মাংস) ন 
অঙ্ীয়াৎ (পাইবেন না), বা (অথব| ) মজ জ্ঞ: ন অঙ্ীয়াৎ (মাংসাদি একেবারেই ভক্ষণ 
করিবেন না) ইতি | ২ 


দেহাবয়বে প্রতিষ্ঠিত এই হজ্ঞাযজ্ঞীয় সামকে যিনি এইবূপে জ্ঞানেন, 
তিনি পূর্ণাবয়ব হন ; তাঁহার কোনও অঙ্গবিকৃতি হয় না; তিনি পূর্ণাঘু হন, 
তাহার জীবন সমুজ্ছল হয়, তিনি সন্তানাদিতে ও পশুসম্পদে মহীয়ান্‌ হন 
এবং কীন্তিতেও মহান্‌ হন। তাহার এই ব্রত যে, তিনি এক বৎসরকাল 
মাংসাদি আহার করিবেন না কিংবা একেবারেই মাংসাদি আহার করিবেন 
না।২ 


দ্রিতীয়াধ্যায়-_বিংশ খণ্ড 


(দেবরন্দে প্রতিষ্ঠিত রাজন সামের উপাসন। ) 


অগ্নিহিস্কীরো বায়ুঃ প্রস্তাব আদিত্য উদ্‌গীথো নক্ষত্রীণি 
প্রতিহারশ্চন্দ্রমা নিধনমেতদ্রীজনং দেবতান্থ প্রোতম্‌॥ ১ 

[ অগ্র্যাদি দেবত! বিভিন্ন দেহাবয়বের অধিষ্ঠীতা ; অতএব অতঃপর দেবতা-দৃষ্টি বিহিত 
হইতেছে ]- অগ্নিঃ হিস্কারঃ, বায়ুঃ প্রস্তাবঃ, আদিতাঃ উদ্গীথঃ, নক্ষত্রাণি (তারকারাজি ) 
প্রতিহারং, চন্দ্রসাঃ (চন্দ্র) নিধনম্‌। এতৎ র'প্রনম্‌ (রাজননামক সাম ) দেবতাস্থ (দেবগণ- 
মধো ) প্রোতম্‌। ১ 


অগ্নি হিঙ্কার, বায়ু প্রস্তাব, আদিত্য উদ্্‌গীথ, নক্ষত্রগণ প্রতিহার, চন্দ্রম! 
নিধন ।১ এই রাজননাষক সাম দেববৃন্ধে প্রতিষ্ঠিত ।* ১ 


১। সাদৃশ্ঠ এই-_অগ্নি দেবগণের অগ্রণী, বায়ু তৎপরবর্তী, আদিত্য শ্রেষ্ঠ, নক্ষত্রগণ 
দিবসে প্রতিহৃত (অন্তত্র নীত ) হয়, কমিগণ চন্দ্রলোকে নিহিত (স্থাপিত ) হন। 


২। দেবগণ দীপ্তিমান্; রাজন-শব্দের অর্থও দীপ্তিমান। অতএব রাজন সামে 
দেবদৃষ্টি কর্তব্য । 

স য এবমেতদ্রাজনং দেবতাস্থ প্রোতং বেদৈতাসামেব 
দেবতানাং সলোকতাং সাষ্টিতাং সাযুজ্যং গচ্ছতি সৰ্বমায়ুরেতি 
জ্যোগ্জীবতি মহান্‌ প্রজয়া পশুভির্ভবতি মহান, ক্যা 
ৰঁহ্মণান্ন নিন্দেত তদ্ত্ৰতম্‌ ॥ ২ 

ইতি দ্বিতীয়াধ্যায়স্থয বিংশখণ্ডঃ ॥ 


সঃ (তিনি) [স্বীয় উপাসনার উৎকর্ষ অনুযায়ী ] এতাসাম্‌ এব দেবতানাম্‌ (এই 
দেবগণেরই ) সলোকতাম্‌ (সালোক্য, সমান লোকে অধিষ্ঠান ) [বা] সাষ্টিতাম্‌ (সমান 
বদ্ধি), [ অথব! ] লাধুজাম্‌ (সমান দেহে সম্বন্ধ, এক দেহে দেহী হওয়া) ভবতি (প্ৰাপ্ত 
হন)। ৰ ন্ধণান্‌ ( ব্ৰাহ্মণদিগকে ) ন নিন্দে । > 


১২২ উপনিষৎ গ্রন্থাবলা [ ২২১1১ 


দেবগণ প্রতিষ্ঠিত এই রাজন সামকে যিনি এইবূপে জানেন, তিনি 
দেবগণের সহিত সালোকা, সার্টিতা৷ বা সাযুজা প্রাপ্ত হন; তিনি পূর্ণায়ু 
হন, তাহার জীবন সমুজ্ৰল হয়, তিনি সম্ভানাদিতে ও পশুসম্পদে মহীয়ান্‌ 
হন এবং কীতিতেও মহান্‌ হন। তাহার এই ব্রত যে, তিনি ব্রাহ্গণর্দিগকে 
নিন্দা করিবেন না।৯ ২ 


১। “এতে বৈ দেবাঃ প্রতাক্ষং যদ্‌ ৰান্ষণাঃ"- ব্রাহ্মণেরাই প্রতাক্ষ দেবতা । 


দ্বিতীয়াধ্যায়-_-একবিংশ খণ্ড 
( সর্বপদার্ঘে প্রতিষ্ঠিত সামসমুদয়ের উপাসনা ) 


্রয়ীবিষ্ঠা হিঙ্কারস্ত্রয় ইমে লোকাঃ স প্রস্তাবোইগ্লির্বাসুরাদিত্যঃ 
স উদ্্‌গীথো নক্ষত্রাণি বয়াংসি মরীচয়ঃ সগ্রতিহারঃ সর্পা গন্ধবাঃ 
পিতরস্তন্নিধনমেতৎ সাম সবস্মিন প্রোতম্‌ ॥ ১ 

[ শ্রতিতে আছে-_“খ্খেদোহগ্রেঃ, যজুর্বেদো বায়োঃ, আদিত্যাৎ সামবেদঃ"--অগ্নি 
হইতে খথ্বেদ, বায়ু হইতে বজুর্বেদ, সুর্ঘ হইতে দামবেদ। অতএব দেবতাদৃষ্টির পর 
্রশ্নীবিভাদি-দৃষ্টিতে উপাসনা বিহিত হইতেছে ]- ত্রয়ীবিদ্বা ( বেদবিদ্ভা! ) হিঙ্কারঃ ; ইমে ত্রয়ঃ 
লোকাঃ (এই তিনি লোক-_ভৃঃ, ভুবঃ, স্বঃ) দঃ (প্রসিদ্ধ) প্রস্তাবঃ ; অগ্রিঃ, বাযুঃ, আদিতাঃ 
[এই তিনটি] সং উদ্‌শীধঃ; নক্ষত্রাণি (তারকাদকল ) বয়াংসি ( পক্ষিগণ ) মরীচয়ঃ 
(কিরণনকল) সঃ প্রতিহার; সর্পাও (সর্পগণ) গন্ধরবাঃ (গন্ধবগণ) পিতরঃ (পিতৃগণ) তৎ 
নিধনম্‌ ; এতৎ সাম ( এই [ সর্বাস্রক ] মামলমুদ্রয় ) সর্বন্মিন (সর্ব পদার্থে ) প্রোতম্‌। ১ 


্রয়ীবিদ্যা হিষ্কার ; এই তিন লোক প্রস্তাব; অগ্নি, বায়ু ও আদিত্য 
উদৃগীথ; নক্ষত্রবৃন্ম, পক্ষিগণ ও কিরণসমূহ প্রতিহার ; সর্পসমূহ, গন্ধর্ব- 
সকল ও পিতৃগণ নিধন ।৯ এই '( সর্বাত্ক ) সামসমুদয় সর্বপদার্থে 
প্রতিষিত।২ ১ 


২২১1৩] ছাঁন্দোগ্যোপনিষৎ ১২৩ 


১। সাদৃশা- ত্রীবিষ্ভা সমস্ত কর্মের বিধায়ক, অতএব আদি; লোকত্রয় উক্ত 
কর্মের পরিণাম, অতএব দ্বিতীয়; জাগতিক বস্তুর মধো অগ্রাদি শ্রেষ্ঠ ; নক্ষত্ররাজি প্রতিহত 
হয়, অর্থাৎ সর্বদা দৃষ্ট হয় না; নিধনের ‘ঘ্'( ধ) অক্ষরের সহিত সর্পাদির আকৃতিগত 
সারৃশা আছে। 


২। সর্বপদার্থ ত্রয়ীবিগ্ার অন্তভূক্ত। পূর্ণে বিশেষ বিশেষ সামের উপাসনা ও 
বর্তমানে সমুদয় সামের উপাসন! বলায়, পূর্বের উপাসনাগুলি নিরর্থক হইল না। কারণ 
কম্াক্গদমূহ যেমন বিশেষ দৃষ্টির দ্বারা সংস্কৃত হয়,সেইরপ পূর্বোক্ত দৃষ্টিতে পূর্বোক্ত স্থলসকলেও 
লামের অঙ্গসমূহ সংস্কৃত হয়। 


স য এবমেতৎ সাম সর্বস্মিন প্রোতং বেদ সর্বং হ ভকতি ॥ ২ 

সর্বম্মিন্‌ ( সর্বপদার্থে ), সর্বম্‌ হ (সর্বেশ্বর )। ২ 

সর্বপদার্থে প্রতিষ্ঠিত এই সামসমুদয়কে যিনি এইরূপে জানেন, তিনি 
সর্বেশ্বর হন | ২ 

১। এখানে সর্বম্‌-সর্বেশ্বর ; কারণ "সর্বস্বরূপ” অর্থ করিলে পরের চতুর্থ কণ্ডিকায় 
কথিত “সকল দিক্‌ হইতে বলিপ্রাপ্তি'” অসম্ভব হইয়া পড়ে । 

তদেষ শ্রোকো-__যানি পঞ্চধা ত্রীণি ত্রীণি। 
তেভ্যো ন জ্যায়ঃ পরমন্যদস্ত্ি || 5 


তৎ (উক্ত বিষয়ে ) এষঃ (এই ) শ্লোকঃ [ আছে ]- পঞ্চধা (হিস্কারাদি পাঁচ ভাগে) 
যানি (যে সকল [ ত্রয়ীবিদ্যাদি ]) ত্রীণি ত্রীণি (তিনটি তিনটি [ করিয়া প্রথম কণ্ডিকায় 
বলা হইল ]1) তেভ্যঃ (সেই পঞ্চত্ৰিক [ অর্থাৎ ৩ ৫ = ১৫টি ] হইতে ) জ্যায়ং ( মহত্তর ) 
[ এবং ] পরম্‌ (বাতিরিক্ত ) [ অর্থাৎ ] অন্যৎ ( অপর কিছু) ন অন্তি (নাই)। ৩ 


₹ উক্ত বিষয়ে এই শ্লোক আছে“ হিষ্কারাদি ) পঞ্চভেদে তিন তিনটি 
করিয়া ত্রয়ীবিদ্ভাদি যে সকল পদার্থ উল্লিখিত হইয়াছে, সেই পঞ্চদশটি 
হইতে মহত্বর কিংবা! তদতিরিক্ত আর কিছুই নাই 1৮৩ 


১২৪ উপনিষৎ গ্রন্থাবলী টি 


যস্তদবেদ স বেদ সবং সর্বা দিশো বলিমশ্মৈ হরস্তি 

সর্বমস্ীত্যুপাঁসীত তদ্ব্রতং তদ্ব্রতম্‌ ॥ ৪ 
ইতি ছিতীয়াধ্যায়স্যৈক বিংশখণ্ডঃ ॥ 

যঃ ( যিনি ) তৎ ( উক্ত সর্বাস্বক সামকে ) বেদ (জানেন), সঃ (তিনি) সর্ব বেদ 
(সমস্ত জানেন, অর্থাৎ সর্বশু হন ) ; সর্বাঃ ( সকল ) দিশঃ ( দিকৃসকল ) অস্মৈ (ইহার 
প্রতি) বলিম্‌ (ভোগ) হরস্তি (আহরণ করিয়। আনেন )। তত্ব্রতম্‌ (ভাহার পালনীয় 
ব্রত এই )--সৰ্বম্‌ অশ্মি ইতি ("আমি সর্বাজক"__এইরূপে) উপাসীত (উপাসন! 
করিবেন )। তৎ-ব্রতম্‌ [ সামোপাসনার সমাপ্রিসুচক পুনকুক্তি ]। ৪ 

যিনি উক্ত সর্বাত্বক সামকে জানেন, তিনি সর্বজ্ঞ হন । সকল দিকৃ 
(অৰ্থাৎ সকল দিকে অবস্থিত প্রাণিগণ ) ইহার জন্য ভোগ্য বস্তু আহরণ 
করে; তাহার এই ব্রত যে, তিনি “আমি সর্বাত্মক” এইরূপে উপাসনা 
করিবেন । ৪ 


দিতীয়াধ্যায়--দাবিংশ খণ্ড 
( উদ্‌গাতার জন্ম গানবিশেষাদি সম্পদের উপদেশ ) 


বিনদি সান্নে বণে পশব্যমিত্যগ্নেরুদগীথোহনিরুক্ঃ 
প্রজ্াপতেনিরুক্তঃ সোমস্য মৃদু শ্রক্ষং বায়োঃ শ্রক্ষং বলবদিন্দ্স্থয 
ক্রৌঞ্চং ৰ্হস্পতেরপধ্বান্তং বরুণস্য তান্‌ সর্বানেবোপসেবেত 
বারুণং তেব বর্জয়েৎ ॥ ১ 


[ সামোপাসনার প্রসঙ্গে উদ্গাণার জন্ত গান, শ্বরাদি ও বর্ণের বিষয়ে বিশেষ উৎকর্ষ 
উপদিষ্ট হইতেছে ; কারণ ইহাতে সামোপাসনার বিশেষ ফল লাভ হন ]_[ যাহা ] বিনদি 
(বিশেষ নর্দ বা শ্বরবিশিষ্ট, বৃষের গর্জনতুলা শ্বরবিশিষ্ট ) পশবাম্‌ ( পশুগণের হিতকর ) 


২।২২।২ ] ছান্দোগ্যোপনিষৎ 2২৫ 


অগ্নেঃ (অগ্নির অধীন, অগ্রিদৈবতক ) সাম্নঃ উৎগীথঃ (সামের উদ্গান ব! উচ্চেস্বরে গান ) 
[ তাহাকে আমি ] বৃণে (বরণ করি )--ইতি (এইরূপ [কোনও যজমান ব। উদ্গাত!| মনে 
করেন ]); প্রজাপতেঃ (প্রজাপতিদৈবতক ) [ উদ্‌্গীধ ] অনিরুক্তঃ (কোনও নির্দিষ্ট 
রূপ-বিহীন ); সোমস্ত ( চন্দ্রদৈবতক ) [ গানটি ] নিরুক্তঃ স্পষ্ট); বায়োঃ (বায়ুদৈবতক) 
[ গান ] মছু ( অনুচ্চ ) শ্রক্ষম্‌ (কোমল ): ইন্দ্রন্ত ( ইন্দ্রদৈবতক গান) শ্রক্ষম্‌ (কোমল ) 
বলবৎ (সমধিক প্রযত্বসাধ্য ) ৰ্‌হস্পতেঃ ( বৃহস্পতিদৈবতক গান ) ক্ৰৌঞ্চম্‌ ( ক্ৰৌঞ্চ পাখীর 
কৃজনের হ্যায়) বরুণস্য ( বরুণদৈবতক গান ) অপধ্বান্তম্‌ (ভাঙ্ষ। কাসার স্বরের ন্যায় )/-- 
তান্‌ সর্বান্‌ এব ( সেই সমস্তুকেই) উপসেবেত (সেবা করিবে, প্রয়োগ করিবে), তু (কিন্তু) 
বারুণম্‌ এব (কেবল বরুণদৈবতক ম্বরটি ) বয়ে (বর্জন করিবে )। ১ 


(কোনও যজমান বা উদ্‌্গাতা) এইরূপ (চিন্তা করেন) উচ্চ-নিনাদ- 
বিশিষ্ট, পশ্তগণের হিতকর ও অগ্নিদৈবতক যে উদ্‌গান, তাহাকে আমি 
বরণ করি ।” প্রজাপতিদৈবতক উদ্গানের স্বরূপ অনভিবাক্ত ; চন্দ্রদৈবতক 
উদ্‌গান স্থৃস্প্ট; বামুদৈবতক উ্দ্গান অন্ুচ্চ ও কোমল, ইন্দ্ৰদেবতক 
উদ্‌গান কোমল অথচ প্রধত্বসাধা ; বৃহস্পতিদৈবতক উদ্‌গান ক্রৌঞ্চপক্ষীর 
কৃজন সদৃশ; বরুণদৈবতক উদ্‌গান ভগ্নকাংস্যের শব্দ-সদৃশ-__এই সমস্ত 
স্বরেরই সেবা করিবে, কেবল বরুণদৈবতক স্বরটি ত্যাগ করিবে | ১ 


অমৃতত্বং দেবেভ্য আগায়ানীত্যাগায়েৎ স্বধাং পিতৃভ্য আশাং 
মনুষ্বেভ্যস্তুণোদকং পশুভ্যঃ স্বর্গং লোকং ষজমানায়ান্নমাতন 
আগায়ানীত্যেতানি মনসা ধ্যায়ন্নপ্রমত্তঃ স্তববীত ॥ ২ 


[ হৃরবিশেষের জ্ঞান লাভ করিয়! উদ্‌গানের সময়ে যাহা যাহা ধ্যান করিতে হইবে তাহা 
এই 1 দেবেতাঃ ( দেবগণের জন্য ) অমৃতত্বং ( অমরত্ব) আগায়ানি (গানের দ্বার! যেন 
সম্পাদন করি ) ইতি (এই মনে করিয়া) আগায়েৎ (গান করিবে ), পিতৃভ্যঃ ( পিতৃগণের 
জন্য ) স্বধাম্‌ ( স্বধা), মন্তুষ্যেভাঃ (মনুঘ্তগণের জন্য), আশাম্‌ (প্রাধিত বস্তু), পশুভাঃ 
( পশুদিগের জগ্ঠ ) তৃণোদ্কম্‌ (ঘাস ও জল ), যজমানায় ( যজমানের জন্ত ) ন্বর্গম লৌকম্‌ 
( দেবলোক ), আত্মনে (নিজের জন্য ) অন্নম্‌ (অন্ন) আগায়ানি (গান করিয়া যেন সম্পাদন 


১২৬ উপনিষণ গ্রন্থাবলী [২২২৩ 


করি) ইতি (এইরূপে ) এতানি (এই বিষয়সকল ) মনসা (মনে মনে) ধায়ন্‌ (চিন্ত! 
করিয়া) অপ্রমত্তঃ ( একা গ্রচিত্তে ) স্তবীত (স্তব করিবে )। ২ 


*দেবগণের জন্য যেন অমৃতত্ব সম্পাদন করিতে পারি”; এই মনে 
করিয়া গান করিবে । “পিতৃগণের জন্য স্বধ!”, মানুষদিগের জন্য কাম্যবর্গ, 
পশতদিগের জন্য তৃণ ও জল, যজ্রমানের জন্য ন্বর্গলোক এবং নিজের জন্য 
যেন অম্ন সম্পাদন করিতে পারি” ;--এইবূপে এই সকল বিষয় মনে মনে 
চিন্তা করিয়া অপ্রমত্ততাবে২ স্তব করিবে । ২ 


১। স্বধ! উচ্চারণ করিয়। পিতৃগণকে পিগাদি দান কর! হয়; অতএব “পিতৃগণকে 
দেয় সমস্ত বসন্তই সম্পাদন করিভেছি"-__এবম্প্রকার চিন্তাই এথানে বিহিত হইতেছে । 


২। স্বরবর্ণ, উম্ববর্ণ ও বাঞ্জনবর্ণের উচ্চারণ স্থান ও প্রযত্বাদি বিষয়ে অবহিত 
হইয়া । 


সর্বে স্বরা ইন্দ্রস্তাত্সানঃ সর্বে উদ্মাণঃ প্রজাপতেরাত্মানঃ সর্বে 
স্পর্শ] মৃত্যোরাত্মানস্তং যদি স্বরেষ পালভেতেন্দ্রং শরণং প্রপন্নো- 
ইভূবম্‌ সত্ব প্রতি কক্ষ্যতীত্যেনং ৰয়াৎ ॥ ৩ 


[ উদ্গানকালে কেহ উদ্গাতার দোষদর্শনে প্রবৃত্ত হইলে তাহার প্রতিকার বিষয়ে জ্ঞান 
লাভের অন্য স্বরাদির দেবতা বণিত হইতেছেন ]_ সর্বে (সমস্ত) স্বরাঃ (আকারাদি স্বরবর্ণ ) 
ইন্দস্ত ([ বললাধা কর্মের প্রবর্তক ] প্রাণের ) আস্মানঃ (দেহের অবয়বন্থরূপ ) সবে উদ্মাণঃ 
(শ,ষ, সও হ এবং তাহাদের অবাস্তর ভেদসকল ) প্রজাপতেঃ (বিরাট পুরুষের, অথব 
কগ্ঠপের ) আত্মানঃ ; সর্বে ম্পর্শাঃ (ক-কারাদি সকল ম্পর্শবর্ণ) মৃত্যোঃ (মৃত্যুর) আস্থান: । 
তম্‌ (এই প্রকার জ্ঞানবান্‌ উদ্গাতাকে ) [ কেহ ] দি (যদি) শ্বরেষু ( স্বরসমূহের উচ্চারণ 
বিষয়ে ) উপালভেত ( নিন্দা! করেন, স্বর দুষ্ট হইয়াছে বলেন ) [ তবে ] সঃ [ সেই উদ্‌গাত! ] 
এনম্‌ (ইহাকে ) ৰ্য়াৎ (বলিবেন )--[ আমি ] ইন্দরম্‌ (ই্্রকে ) শরণম্‌ প্রপন্নঃ অভূবম 
( আশ্রয় গ্রহণ করিয়াছি ), সঃ (তিনি ), ত্ব। প্রতি ( তোমার প্রতি ) বক্ষাতি ( বলিবেন ) 
[ অর্থাৎ তোমায় সমুচিত উত্তর দিবেন ] ইতি । ৩ 


সি ছান্দোগ্যোপনিষৎ ১২৭ 


অকারাদি স্বরসমূহ ইন্দ্রের (অর্থাৎ প্রাণের) দেহাবয়বস্বরূপ ; উদ্মবর্ণ 
সকল বিরাটের দেহাবয়বন্বরূপ ; স্পর্শবর্ণসমুদয় মৃত্যুর দেহাবয়বন্বরূপ | 
এবংবিধ উদৃগাতাকে যদি কেহ স্বরবর্ণের উচ্চারণ সম্বন্ধে নিন্দা করেন, 
তবে উক্ত উদৃগাতা তাহাকে বলিবেন, “আমি ইন্দ্রের শরণ গ্রহণ 
করিয়াছি; তিনি তোমাকে উত্তর দিবেন |” ৩ 


অথ যগ্চেনযুত্সসূপালভেত প্রজাপতিং শরণং প্রপন্নোহভূবং 
ম ত্বা প্রতিপেক্ষ্যতীত্যেনং ৰয়াদথ যগ্েনং স্পর্শেষপালভেত 
মৃত্যুং শরণং প্রপন্নোইভূবং স ত্বা প্রতি ধক্ষ্যতীত্যেনং ৰয়াু॥ ৪ 


অথ (আর ) যদি [ কেহ] এনম্‌ [ উক্ত উদ্গাতাঁকে ] উম্মস্থ (উদ্মবর্ণের উচ্চারণাঁদি- 
বিষয়ে) উপালভেত। [ তবে তিনি] এনম্‌ ৰ যাৎ_[ আমি ] প্রজাপতিম্‌ (প্রজাপতিকে ) 
শরণম্‌ প্রপন্নঃ অভূবম্‌, সঃ তব প্রতি পেক্ষাতি (সম্পূর্ণ পিষ্ট বা চূর্ণ করিবেন ) ইতি | অথ যদি 
এনম্‌ম্পর্শেষু (ম্পর্শবর্ণের উচ্চারণাদিবিষয়ে ) উপালতেত, [ তবে তিনি ] এবম্‌ ৰ য়াৎ_ 
[ আমি ] মৃত্যুম্‌ ( মৃত্যুকে ) শরণম্‌ প্রপন্নঃ অভূবমূ, সঃ ত্বা প্রতি 'ক্ষ্যতি (প্রতিদগ্ধ, ভম্মীভূত 
করিবেন ) ইতি ৷ ৪ 


আর যদি কেহ উক্তপ্রকার উদ্‌গাতাকে উন্মবর্ণের উচ্চারণাদি বিষয়ে 
নিন্দা করেন, তবে তিনি ইহাকে বলিবেন+ “আমি প্রজাপতির শরণ গ্রহণ 
করিয়াছি; তিনি তোমাকে সংচুণিত করিবেন |” আর যদি কেহ উক্ত 
উদ্‌গাতাকে স্পর্শবর্ণের উচ্চারণার্দিবিষয়ে নিন্দা করেন, তবে তিনি ইহাকে 
বলিবেন, “আমি যমরাজের শরণ গ্রহণ করিয়াছি, তিনি তোমাকে 
ভস্মীভূত করিবেন |” ৪ 


সর্বে স্বরা ঘোষবন্তে। ৰলবন্তো বক্তব্যা ইন্দ্ৰে ৰলং দদানীতি 
সব উ্মাণোশগ্রস্তা অনিরস্তা বিবৃতা বক্তব্যাঃ প্রজাপতেরাত্মানং 


১২৮ উপনিষৎ গ্রন্থাবলী সিট 


পরিদদানীতি সর্বে স্পর্শ! লেশেনানভিনিহিতা বক্তব্যা মৃত্যো- 


রাত্মানং পরিহরাণীতি 1 ৫ 
ইতি দ্বিতীয়াধ্যায়স্য দ্বাবিংশখণ্ডঃ ॥ 


[ কিন্ত দেবতাজ্ঞান আছে বলিয়াই যে উদ্‌গাত! প্ৰমত্ত হইবেন, তাহা নহে; কারণ 
স্বরাদি যধাযথ উচ্চারিত ন! হইলে, ঘে স্বরের যেরূপ দেবতা হওয়া উচিত, তাহার বাতিক্রম 
ঘটে। এই জন্ত শ্রুতি উদ্গাতাকে এই শিক্ষ। দিতেছেন যে, তিনি স্থরাদিবিষয়ে তৎপর 
হইবেন ]- সর্বে (সমস্ত ) স্বরাঃ (স্বরবর্ণগুলি) ঘোষবস্তঃ বলবস্তঃ (সবলধ্বনি সহকারে ) 
বক্তবাঃ (উচ্চারণ করিতে হইবে) [এবং তৎকালে] ইঞ্জে ( ইন্ত্রে, প্রাণে ) [আমি ] ৰলন্‌ 
(বল) দদানি ( আধান করিতেছি ) ইতি (ইহ!) [চিন্তা করিতে হইবে ]। সর্ধে উদ্মাণঃ 
( উদ্ববর্ণ গুলি ) অগ্রন্তাঃ ( অন্তরে অপ্রবিষ্টরূপে, না চিবাইয়া ) অনিরস্তাঃ (বহিরে অপ্রক্ষিপ্ত 
রূপে, না ছুঁড়িয।) বিবৃতাঃ (সুস্প্-প্রধ-সাধ্যরূপে ) বক্তবাাঃ, [এবং প্রয়োগকালে, আমি ] 
প্রজাপতেঃ (বিরাটের নিকট ) আম্মানষ্‌ (নিজেকে ) পরিদদানি (প্রদান করিতেছি ) ইতি 
[ এই চিন্ত। করিবে ]। পর্বে ম্পর্শাঃ ( ম্পর্শবর্ণগুলি ) লেশেন ( মৃদ্গতিতে ) অনভিনিহিতাঃ 
( বর্ণান্তরের সহিত সংমিশ্রিত না করিয়া, না জড়াইয়1) বক্তবাঃ, [ এবং প্রয়োগকালে, 
আমি ] মৃত্যোঃ ( ষমরাজের হস্ত হইতে ) আস্মানম্‌ (নিজেকে ) পরিহরাপি (পরিহার ব! 
রক্ষা করিতেছি ) ইতি [ এই কথা ভাবিবে ]। ৫ 


“আমি প্রাণে বল আধান করিতেছি” এই চিন্তা করিতে করিতে 
সমস্ত স্বরকে সবলে ও সশব্দে উচ্চারণ করিবে ; “আমি বিরাটের নিকট 
আপনাকে সমর্পণ করিতেছি” এই ধ্যান করিতে করিতে সমস্ত উন্মবর্ণকে 
ভিতরে না চাপিয়া কিংব1 বাহিরে না ছু ড়িয়! হ্ৃম্প্টরূপে উচ্চারণ করিবে ; 
“আমি মৃত্যুর নিকট হইতে আপনাকে রক্ষা করিতেছি” এইরূপ ভাবিতে 
ভাবিতে সমস্ত স্পর্শবর্ণকে মৃহ্রগতিতে এবং বর্ণাম্তরের সহিত অমিশ্রিতরূপে 
উচ্চারণ করিবে ।১ ৫ 


১। অর্থাৎ এইরূপ চিন্তা করিলে বল-আধান, আত্মসমর্পণ, মৃতা-অতিক্রম প্রভৃতি 
বিশেষ বিশেষ ফললাভ হয়। 


দ্িতীয়াধ্যায়_ত্রয়োবিংশ খণ্ড 


( অকর্মাঙ্গভূত ওঙ্কারের স্তুতি ) 


্রয়ো ধর্মস্বন্ধা যন্ঞোহধ্যয়নং দানমিতি প্রথমস্তপ এব দ্বিতীয়ে! 
ৰ ক্ষচাৰ্ধাচা্যকুলবাসী তৃতীয়োহত্যন্তমাত্মানমা চার্ককুলেহবসাদয়ন্‌ 
সর্ব এতে পুণ্যলোকা ভবন্তি ৰক্মসংস্থোহমৃতত্বমেতি ॥ ১ 


[এইরূপ মনে হওয়া স্বাভাবিক যে, সামাবয়বভূত উদ্গীথরূপ ওষ্কারের উপাসনা (১1১-৩) 
হইতেই যখন ফলপ্রাপ্তি সম্ভব, তথন পৃথকৃভাবে ওষ্কারের উপাসনা নিরর্থক । এই আশঙ্কার 
নিবৃত্বির জন্য অকর্মাঙ্গতৃত স্বতন্ত্র ওঞ্কারের প্রশংসা কর! হইতেছে, কারণ সামোপাসন] বা 
কর্মের দ্বারা যে অমৃতন্বরূপ ফল পাওয়! সম্ভব নহে, কেবল ওঞ্কারোপাসনার দ্বারা তাহাও 
সম্ভব ]--ধ্মস্বন্ধাঃ (ধর্মের বিভাগ ) ত্রয়ঃ (তিনটি )--যজ্ঞঃ ( অগ্নিহোত্রাদি যজ্ঞ), অধায়নম্‌ 
(পাঠের নিয়মাদি পালন করিয়া ধণ্থেদাদির অভ্যাস [ অর্থাৎ গ্রহণ, বিচার, জপ, অধ্যাপন ও 
আবৃত্তি] ), দানম্‌ ([ যজ্ঞস্থলের বাহিরে ] দান ) ইতি ( ইহ!) প্রথমঃ (প্রথম, অর্থাৎ একটি 
বিভাগ); তপঃ এব ([কৃচ্ছ_, চান্দ্রায়ণাদি] তপস্তাই) দ্বিতীয়: (দ্বিতীয়, আর একটি বিভাগ); 
অতান্তম্‌ (যাবজ্জীবন) আত্মানম্‌ (আপনাকে [শরীরকে ]) আচার্ধকুলে (গুরুগৃহে) অবসাদয়ন্‌ 
আচার্ধকুলবাসী (ক্ষয় করিয়! গুরুগৃহে বাসকারী ) ব্রহ্মচারী (ব্রহ্মচারী ) তৃতীয়; (তৃতীয়, 
অর্থাৎ অপর একটি বিভাগ)। এতে ( ইহারা) দর্বে ( সকলেই ) পুণ্যলোকাঃ (পুণ্য- 
লোকগামী) ভবন্তি (হন) [ কিন্তু মুক্তি লাভ করেন না]; ব্রহ্মসংস্থ: (যিনি প্রণবরূপ 


ব্হ্মপ্রতীকে ব্রন্মের উপাসক তিনি ) [ক্রমে ] অমৃতত্বম্‌ ( আত্যন্তিক অমরত্ব) এতি (প্রাপ্ত 
হন)।১ 


ধর্মের বিভাগ তিনটি-যজ্ঞঃ অধায়ন ও দান একটি ধর্মবিভাগ ; 
তপস্মাই দ্বিতীয় বিভাগ ; এবং যাবজ্জীবন আচার্ধগৃহে শরীরক্ষয়কারী 
গুরুগৃহবাসী ব্রহ্মচারীই? তৃতীয় বিভাগ ! ইহারা সকলেই পুণালোকে গমন 
করেন; কিন্তু যিনি ( প্রণবরূপ ব্রহ্মপ্রতীকে ) ব্রহ্ষোপাসনা করেন তিনি 


অমরত্ব প্রাপ্ত হন > ৬ 
৯ 


১৩০ উপনিষৎ গ্রন্থাবলী [ ২২৩1২ 


১1 অর্পাৎ নৈষ্টিক ব্রহ্মচারী । কেবল স্বাধ্যায়-গ্রহণের জন্ত যিনি গুরুগৃহবাসী হন, 
তিনি উপকূর্ষাণ ব্রহ্মচারী ; তিনি এই পুণালোকের অধিকারী নহেন। 

২। আশ্রমধর্ম-প্রতিপালনের ফলে নৈষ্টিক ব্রহ্মচারী, গৃহস্থ ও তপন্বী ( অর্থাৎ বানপ্রস্থ 
ও অমুখ্য পরিব্রাজক ) পুণালোক প্রাপ্ত হন। ওঙ্কারোপাসনার ফল ইহা! হইতেও অধিক 
[ কঃ, ১1২।১৬-১৭ এবং ব্রঃ হুঃ, ১৩।১৩ দ্রঃ] । এখানে লক্ষ্য করিবার বিষয় এই যে, 
আচার্য শঙ্করের মতে চারি আশ্রমের অনস্তভু ক্ত ব্যক্তিরাই এখানে বিবেচিত হইয়াছেন । 
অত্যাশ্রমী মুখা সন্াসী ব্রহ্ষসাক্ষাৎকারের ফলে উপাসন। ব্যঘিরেকেই অমৃতত্ব প্রাপ্ত হন 
বলিয়া! এখানে উল্লিখিত হন নাই । 


প্রজাপতিলৌকানভ্যতপৎ তেভ্যোহভিতগ্ডেভাত্ত্রয়ীবিষ্তা 
সম্প্রাস্সববৎ তামভ্যতপৎ তস্য অভিতণ্তায়া এতান্তক্ষরাঁণি 
সম্প্রাবন্ত ভূভূবঃ স্বরিতি ॥ ২ 


[ পূর্বকর্থিকায় উল্লিখিত ব্রন্ষের, অর্থাৎ ব্রহ্মপ্রতীকের নিরূপণ করা হইতেছে ] 
_ প্রজাপতিঃ (বিরাট্‌, অণবা কন্ঠপ ) লোকান্‌ অভাতপৎ (লোকসমুহকে উদ্দেশ করিয়! 
[ তাহাদের সারগ্রহণের জন্য ] অভিতাপ, অর্থাৎ ধ্যান, করিয়াছিলেন ); অভিতপ্তেভ্যঃ 
( পরিচিস্তিত ) তেভ্য: (সেই লোকসকল হইতে ) [তাহাদের সারভূত) ত্রয়ীবিদ্ভ। (বেদবিভা) 
সম্প্রাশ্রবৎ (বিনির্গত হইল, অথাৎ বিরাটের বা কশ্ঠপের হৃদয়ে প্রতিভাত হইল ); [তিনি] 
তাম্‌ (উক্ত বিস্তাকে ) অভাতপৎ (উদ্দেশ করিয়া ধান করিলেন ); অভিতপ্তায়াঃ তশ্তাঃ 
( অনুধাত সেই বেদবিদ্ধ1! হইতে ) এতানি অক্ষরাণি (এই অক্ষরসকল) [অর্থাৎ] হুঃ, ভুবঃ, 
স্বঃ ইতি ( এই বাহ্ৃভিত্রয়), সম্প্রাত্রবস্ত (বিনির্গত হইল ) ৷ ২ 


লোকসমূহকে উদ্দেশ করিয়া ( তাহাদের সারগ্রহণমানসে ) প্রজাপতি 
ধ্যান করিয়াছিলেন। ধ্যানবিষয়ীভূত সেই লোকসমুদয় হইতে (তাহাদের 
সারস্বরূপ ) বেদবিদ্া (প্রজাপতির হৃদয়ে ) প্রারুর্তত হইল । পরিচিস্তিত 
সেই বেদবিগ্যা হইতে ভূঃ, ভুবঃ ও স্বঃ এই অক্ষরগুলি আবির্ভূত 
হইল । ২ 


২1২৩)৩ ] ছান্দৌগ্যোপনিষত ১৩১ 


তান্যভ্যতপৎ তেভ্যোইভিতপ্ডেভ্য ওঙ্কারঃ সম্প্রাস্সবৎ তদ্‌ 
যথা শঙ্কুনা সর্বাণি পর্ণানি জংত্গ্রান্যেবমোক্কারেণ সর্বা বাক্‌ 
সংতৃগোস্কীর এবেদং অর্মোক্কীর এবেদং সর্বম্‌ ॥ ৩ 


ইতি দ্বিতীয়াধ্যায়স্ ত্রয়োবিংশখণ্ডঃ ॥ 


তানি ( সেই অক্ষরগুলিকে) অভ্যতপৎ (উদ্দেশ করিয়া ধান করিলেন) ; অভিতপ্তেভ্যঃ 
তেভ)ঃ ( অভিধাত তাহাদিগ হইতে) [সারভৃত ] ওক্কারঃ (ওঞ্কার, প্রণবরূপ ব্রহ্ম অর্থাৎ 
ব্রহ্গপ্রতীক ) সম্প্রা্বৎ ; তৎ ([ত্রক্গপ্রতীক ও স্বরূপতঃ ব্রহ্গষের স্যায় সর্বব্যাপী এই বিষয়ে ] 
দৃষ্টান্ত এই )-_যথ| ( যেরূপ ) শঙ্কুনা (পত্রনালের দ্বারা) সর্ধাণি পর্ণানি (পত্রের সকল 
অবয়ব) সংতৃপ্নানি (নিবদ্ধ, অর্থাৎ পরিব্যাপ্ত ) এবম্‌ (এইরূপে ) ওষ্কারেণ ( ওঙ্কারের দ্বারা) 
সর্ব! বাক ( সমস্ত শব্দরাশি ) সংতুগ্ন! ( নিবদ্ধ, ব্যাপ্ত ) ; ওক্কারঃ এব (ওঞ্কারই ) ইদ সর্বম্‌ 
(এই সমস্ত), ওক্কারঃ এব ইদম্‌ সর্বম্‌ [ আদরার্থে পুনরুক্তি ] ইতি ।৩ 


(তিনি) সেই অক্ষরসমুহের উদ্দেশে ধ্যান করিলেন । ধ্যানের 
লক্ষীভূত তাহাদিগ হইতে (তাহাদের সারস্বরূপ ) ওক্কারব্রন্গ প্রাদুভু্ত 
হইলেন । (তিনি যে ব্ৰহ্ম-শব্দ-বাচ্য ) সেই বিষয়ে দৃষ্টান্ত এই-_পত্রের 
শিরার দ্বারা যেরূপ পত্রের অবয়বগুলি একত্র গ্রথিত ও পরিব্যাপ্ত, সেইরূপ 
ওঙ্কারের দ্বারাও সমগ্র শব্দরাশি পরস্পর নিবদ্ধ ও পরিব্যাপ্ত।১ ওঙ্কারই 
এই সমন্ত২, ওক্কারই এই সমস্ত | ৩ 

১। শ্রতিতে আছে, “অকারে! বৈ সর্বা বাক"--অকারই সমস্ত শব্দরাশিশ্বরূপ | 
ওঞ্কার (অ+উ+ম্‌) এর একটি অবয়ব “অ” ই যখন সকল শবে ব্যাপ্ত, তখন প্রণব নিজে 
সর্বশব্ব্যাপী হইতে আর আপত্তি কি? অন্যত্রও আছে, “এতদ্বৈ নত্যকাম পরং চাপরং চ 
বদ্ধ যদোক্কারঃ”__“হে সতাকাম, এই যে প্রণব, ইহাই পরত্রহ্গ ও অপরব্রদ্ধ ।” ব্রহ্ম বৃহত্তম, 
সৰ্বব্যাপী বাসর্বস্বরূপ। হ্তরাং শ্রুতি ও যুক্তি দ্বারা সিদ্ধ হইল যে,ওক্কার ব্রহ্ম ৷ স্মরণ রাখিতে 
হইবে যে, ইহা কর্মাঙ্সভূত উপাসনা নহে, পরন্ত ব্রহ্মের প্রতীক প্রণবে ব্রহ্মের উপাসনা । 
পূর্বে সামত্ক্তির অবয়বরূপী যে ওঙ্কারের উপাসনা বর্ণিত হইয়াছে, তাহা কর্মাঙ্গভূত বিভিন্ন 
পদার্থের সংস্কারের জন্য, এবং উহার ফলও ভিন্নভাবে উল্লিখিত হইয়াছে; আলোচ্য 


১৩২ উপনিষৎ গ্রন্থাবলী [ ২।২৪।১ 


প্রণবোপালন। কিন্তু ক্রমমুক্তির উপায় ;-_ইহাই উভয় স্থলের পার্থক্য । বর্তমান দ্বিতীয় ও 
তৃতীয় কণ্ডিকায় ওঙ্কারের প্রশংসা হইতে ইহাই বুঝিতে হইবে ঘে, প্রণব উপাস্ত; অর্থাৎ 
ওস্কারকে সর্বাস্মক ব্রহ্ধরূপে উপাসন! করিলে অমৃতত্ব লাভ হয়। 


২। আশঙ্কা হইতে পারে ঘে, ওঙ্কার সকল শব্দে ব্যাপ্ত থাকিলেও আকাশাদির তো 
পৃথক অস্তিত্ব আছে? ইহার উত্তরে বল! হইতেছে যে, ওক্কার ও পরমাত্মা যখন অভিন্ন এবং 
পরমাঝ্া! বাতিরেকে খন পরমাত্মার বিবর্তভূত এই জগতের অস্তিত্ব থাকিতে পারে না, 
তখন ওক্কারও অবশ্যই মর্বাস্মক । 


দ্বিতীয়াধ্যায়_চতুবিংশ খণ্ড 
( যজমানের লোকলাভ ) 


ৰক্ষবাদিনো বদন্তি-যদ বসূনাং প্রাতঃসবনং কদ্রাণাং 
মাধান্দিনং সবনমাদিত্যানাঞ্চ বিশ্বেষাঞ্চ দেবানাং তৃতীয়সবনম্‌ ॥ ১ 


ক তহি যজমানস্য লোক ইতি স যস্তং ন বিদ্যা কথং কুর্ষীদথ 
বিদ্বান্‌ কুর্যাৎ ॥ ২ 


[ প্রাসঙ্গিক প্রণবন্ততি পরিত্যাগ করিয়া অধুন। পুনরায় যজ্ঞাঙ্গীভূত সামবিজ্ঞানাদি 
বিধানের জন্ঠ উপদেশ দেওয়! হইতেছে ]- ব্রহ্ষবাদিনঃ (ব্রহ্মবাদিগণ ) বদস্তি (বলেন ), যত 
(যাহা) প্রাতঃসবনম্‌ (প্রাতঃকালীন বন [ নিম্নের টীকা ভ্রঃ]) [ তাহ! ] বহুনাম্‌ 
(আষ্টবন্থর ), মাধান্দিনম্‌ সবনম্‌ রুদ্রাপাম্‌ (একাদশ রুত্রের ), ভৃতীয়-সবনম্‌ আদিত্যানাম্‌ চ 
(দ্বাদশ আদিতোর ) চ (এবং) বিশ্বেধাম্‌ দেবানাষ্‌ ( বিশ্বদেবগণের )-_তহি (তাহা হইলে ) 
যজমানস্ত (ঘজমানের) লোকঃ ( লোক ) ক্ক(কোথায়) ইতি যঃ (যে জমান) তম্‌ ন 
বিদ্াৎ (সেই লোক [লাভের উপায় ] জানেন না) সঃ (তিনি) কথম্‌ (কিরূপে ) কুর্ধাৎ 
(ধজ্ঞ করিবেন )? অথ ( অতএব ) বিদ্বান ([ বক্ষামাণ সাম, হোম, মন্ত্র ও উ্থানরূপ 
উপায় ] জানিয়! ) কুধাৎ ( [যজ্ঞাদি] করিবেন )। ১-২ 


২।২৪।৪ ] ছান্দোগ্যোপনিষৎ ১৩৩ 


ব্রহ্ষবাদিগণ বলেন, “যাহা প্রাতঃসবন তাহা অষ্টবস্থর, মাধ্ন্দিন সবন 
একাদশরুদ্রের, এবং তৃতীয় সবন দ্বাদশ আদিতোর ও বিশ্বদেবগণের ; 
অতএব যজমানের লোক কোথায় 1৯৮ যে যজমান লোকলাভের উপায় 
জানেন না তিনি কিরূপে যজ্ঞ করিবেন ? অতএব তিনি ( বক্ষামাণ সামাদি 
উপায় ) জানিয়া যজ্ঞ করিবেন 1২ ১-২ 


১। সোমধাগের সোমাভিষব দিনে ( অর্থাৎ যে দিন সোমকে ছেচিয়া রস বাহির করা 
হয় সেই দিন) সোমাহতি, সবনীয়পশুযাগ, এবং অন্তাম্য ক্রিয়াদিও হয় এবং যজমান ও 
ধত্বিকগণ হতাবশেষ লোম পান করেন। এ দিনকে তিন ভাগে বিভক্ত করিয়া তিনটি 
সবন হয়। প্রাতঃসবনাধিপতি বন্গণকর্তৃক পৃথিবী, মাধান্দিনসবনাধিপতি রুদ্্রগণকর্তৃক 
অস্তরিক্ষ, ও তৃতীয়-সবনাধিপতি আদিতা ও বিশ্বদেবগণকর্তৃক স্বর্গলোক বশীকৃত রহিয়াছে 
(৩।১৬।১, টীকা ভ্রঃ)। বিভিন্ন লোক এইরূপে দেবগণকর্ভৃক অধিকৃত হওয়ায় যজমানের 
জন্য কোনও লোক অবশিষ্ট রহিল না। অথচ শ্রতিতে আছে-_"লোকায় বৈ বজতে”-- 
লোক-লাভের জন্য যজ্ঞ করা হয়। ইহাই প্রশ্মোক্ত সমস্ত! । 


২। ইহার তাৎপর্ধ ইহা নহে ঘে, অবিদ্বান্‌ যজ্ঞ করিবেন ন1; কারণ অবিদ্বান্ও যজ্ঞের 


অধিকারী হইতে পারেন ( ছাঃ, ১।১৷১* )। সুতরাং এই নিন্দার প্রকৃত তাৎপর্য বিদ্যার 
প্রশংসা । 


পুরা প্রীতরনুবাঁকহ্যোপাকরণীজ্জঘনেন গাহপত্যন্যোদঙ মুখ 
উপবিশ্য স বাঁসবং সামাভিগায়তি ॥ ৩ 


লোওকদ্বারমপাবাওরণ, ৩৩ পশ্যেম ত্বা বয়ং রা৩৩৩৩৩ হুওম্‌ 
আও৩ঙজঢযাও য়ো ৩এ আ ৩২১১১ ইতি ॥ ৪ 


সঃ (সেই যজ্রমান ) প্রাতঃ-অনুবাকন্ত ( শন্তনামক গীতিহীন যে খকসমূহ প্রাতঃকালে 
উচ্চারিত হয়, তাহার) উপাকরণাৎ পুরা (প্রারস্তের পূর্বে) গারহৃপতান্ত জঘনেন (গার্হপত্যাগ্নির 
পশ্চাতে) উদ মুখ; (উত্তরমুখী হইয়1) উপবিস্যা. (উপবেশনপূর্বক ) বাসবম্‌ নাম 
( বহুদেবতাবিশিষ্ট সাম ) অভিগায়তি ( গান করেন, গান করিবেন )। ৩ 


১৩৪ উপনিষৎ গ্রন্থাবলী [ ২৷২৪৷৫ 


[ সেই সামটি এই ]--[ হে অগ্নি], লোকদ্বারম্‌ (পৃথিবীলোক-প্রাপ্তির দ্বার) অপাবাণু 
(=অপাৰৃণু, উদ্‌ঘাটিত করুন ) [ নেই দ্বারে ] বয়ম্‌ ( আমরা) রা হুম আজ্যায় (্রাজায়, 
রাজালাভের জঙ্ক) ত্ব। (আপনাকে), [ অর্থাৎ আপনার দর্শনের ফলে আপনার অনুগ্রহভাজন 
হইয়া ও পৃথিবীলোক লাভ করিয়া, তজ্জনিত ভোগসমুহ প্রাপ্তির জন্ত ] পশোম ( দর্শন 
করিব)--ইতি ৷ হুং, আ, উ, আ [গানের মাত্রা] । [লামগানের সুবিধার জন্য তন্মধ্যে হম, 
আ'উ ইতাদি সংযুক্ত হয়_১৷১৩৷১ টীকা দ্রঃ] ৷ ৪ 


সেই যজমান গার্হপত্যাগ্নির পশ্চান্তাগে উত্তরমুখী হইয়া উপবেশনপূর্বক 
প্রাতরন্ববাক আরম্ভ হইবার পূর্বে (বহ্থদৈবতক ) *“বাসব” সাম গান 
করিবেন,” হে অগ্নি), আপনি পৃথিবীলোক-প্রাপ্তির দ্বার উদ্‌ঘাটিত 
করুন; আমর! পৃথিবীলোকস্বলভ ভোগলাতের জন্য আপনাকে দর্শন 
করিব |” ৩-৪ 


অথ জুহোতি নমোহগ্রয়ে পৃথিবীক্ষিতে লোকক্ষিতে লোকং 
মে ষজমানায় বিন্দৈষ বৈ যজমানম্য লোক এতাহস্মি ॥ ৫ 


অত্র যজমানঃ পরস্তাদাযুষঃ স্বাহীপজহি পরিঘমিভ্যুক্তে।- 
ত্রিষ্ঠতি তশ্মৈ বসবঃ প্রাতঃসবনং সম্প্রষচ্ছস্তি ॥ ৬ 


অথ (অনন্তর) [ যজমান এই মন্ত্র ] জুহোতি (আহুতি প্রদান করেন)--পৃথিবীক্ষিতে 
লোকক্ষিতে (পৃথিবীলোক-নিবানী ) অগ্রয়ে ( অগ্নিকে ) নমঃ (নমস্কার ) ; ষজমানায় মে 
(বজমান আমারই জন্ট) [ আপনি ] লোকম্‌ (লোক) বিন্দ (লাভ করুন) এষ: বৈ 
(ইহাই ) জমানস্ত (ধজমানের [ আমার লভা ]) লোকঃ (লোক )1__আমুষঃ পরস্তাৎ 
( আদুঃশেষে, মৃত্যুর পরে ) ষজমানঃ (ঘজমান আমি ) অত্র (এই পৃথিবীলোকে) এত! অস্মি 
(গমন করিতে উদ্ভত হইয়াছি )__শ্বাহী (স্বাহা1)। পরিঘম্‌ (লোকঘ্বারের অর্গল) অপজহি 
( অপনীত করুন )__ইতি উক্ত ( এই মন্ত্র উচ্চারণপূর্বক ) উত্ভিষ্টতি ( উত্িত হন); বসবঃ 
(বহগণ) তন্মৈ (সেই যঞ্জমানকে ) প্রাতঃসবনম্‌ (প্রাতঃসবন, অর্থাৎ প্রাতঃদবনের সহিত 
সংশ্লিষ্ট [ ছাঃ, ২২৪1১ ] এই লোক ) সম্প্রবচ্ছন্তি ( দান করেন ) । ৫-৬ 


২২৪।৮ ] ছান্দৌগ্যোপনিষৎ ১৩৫ 


অনন্তর (জমান এই মন্ত্রে) আহুতি প্রদান করেন_-"পৃথিবীলোক- 
নিবাসী অগ্নিকে নমস্কার: যজমান আমারই জন্য আপনি লোক লাভ করুন । 
ইহাই (অর্থাৎ এই পৃথিবীই) যজমানের (আমার) লভা লোক ; মৃত্যুর পরে 
আমি এই পৃথিবীলোকে আগমন করিতে আকাজ্কিত আছি-স্বাহা ।*” 
(অতঃপর) “লোকদ্বারের অর্গল অপনীত করুন”, এই মন্ত্র উচ্চারণপূর্বক 
যজমান উত্থিত হন | ইহার ফলে বস্থগণ প্রাতঃসবন-সন্বন্বী এই লোক 
যজমানকে দান করেন । &-৬ 


১। “স্বাহা” শব্দটি মন্ত্রের পরিসমাপ্তি ও হোমের গ্োোতক । 
২) অর্থাৎ সামগান, হোম, মন্ত্র ও উত্থানের ফলে । 


পুরা মাধ্যন্দিনস্ত সবনস্তোপাকরণাজ্জঘনেনাশ্রীত্বীয়স্তোদড মুখ 
উপবিশ্য স রৌদ্রং সামাভিগায়তি ॥ ৭ 


লোগকদ্বারমপাবারণ্‌ ৩৩ পশ্যেম ত্বা বয়ং বৈরা ৩৩৩৩৩ হুওম্‌ 
আ ৩৩ জ্যা ৩ য়ো ৩ আঁ ৩২১১১ ইতি ॥ ৮ 


[ পৃিবীলোক-জয়ের উপায় প্রদশিত হইয়াছে; অধুনা অন্তরিক্ষ-লোক-জয় প্রদশিত 
হইতেছে ]--সঃ মাধান্দিনন্ত সৰনস্ত ( মাধান্দিন সবনের) উপাকরণাৎ পুরা (প্রারস্ভের পূর্বে) 
আশ্রীধীয়স্ত (দক্ষিণাগ্রির ) জঘনেন (পশ্চাতে) উদঙ মুখঃ উপবিষ্য রৌদ্রম রদ্রদেবতাবিশিষ্ট) 


সাম অভিগায়তি_[ হে অগ্নি ], লোকদ্বারম্‌ [ ইত্যাদি পূর্ববৎ ] ৷ বৈরাজায় (বিশেষ 
ভোগলাভের জন্য ) 1 ৭-৮ 


সেই যজমান দক্ষিণাগ্রির পশ্চাতে উত্তরমুখীহইয়া উপবেশনপূর্বক মাধা- 
ন্দিন সবনের প্রারস্তের পূর্বে (রুদ্রদৈবতক) “রৌদ্র” সামগান করিবেন)_“হে, 


১৩৬ উপনিষণ্ গ্রন্থাবলী [ ২২৪৯ 


অগ্নি, আপনি অন্তরিক্ষলোকের দ্বার উদ্ঘাটিত করুন ; আমরা অস্তরি ক্ষ- 
লোকস্বলভ বিশেষ ভোগ লাভের জন্য আপনাকে দর্শন করিব |” ৭-৮' 


অথ জুহোতি নমো বায়বেহন্তরিক্ষক্ষিতে লোকক্ষিতে লোকং 
মে যজমানায় বিন্দৈষ বৈ য্জমানস্য লোক এতাহস্মি ॥ ৯ 

অত্র ষজমানঃ পরস্তাদায়ুষঃ স্বাহাইপজহি পরিঘমিত্যুক্তেবা- 
ত্তিষ্ঠতি তস্মৈ রুদ্রা মাধ্যন্দিনং সবনং সম্প্রযচ্ছস্তি ॥ ১০ 


অথ জুহোতি-_-অস্তরিক্ষক্ষিতে লোকক্ষিতে (অন্তরিক্ষলোক-নিবাসী) বায়বে (বাযুকে) 
নমঃ | রুদ্রাঃ (কুদ্রগণ ) মাধান্দিনম্‌ সবনম্‌ (মাধান্দিন-সবন-সম্বন্ধী অন্তরিক্ষলোক ) 
সম্প্রযচ্ছত্তি । ৯-১* 


অনস্তর ( ষজমান এই মন্ত্রে) আহুতি প্রদান করেন_“অন্তরিক্ষসঞ্চারী 
বায়ুকে নমস্কার ; যজমান আমারই জন্য আপনি লোক লাভ করুন। এই 
অস্তরিক্ষই যজমানের (আমার ) লভা লোক; মৃত্যুর পরে আমি এই 
লোকে গমন করিতে আকাজ্ষিত আছি-_ম্বাহা।” (অতঃপর ) 
“লোকদ্বারের অর্গল উদ্‌ঘাটিত করুন”, এই মন্ত্র উচ্চারণ করিয়! যজমান 
গাত্রোথান করেন । ইহাতে রুদ্রগণ সেই যজমানকে মাধান্দিন-সবন-সন্বস্কী 
অন্তরিক্ষলোক দান করেন | ৯-১০ 


পুরা তৃতীয়সবনস্ঠোপাকরণাঁজ্ভঘনেনাহবনীয়স্তোদ মুখ উপ- 
বিশ্য সআদিত্যং স বৈশ্বদেবং সামাভিগায়তি ॥ ১১ 


লোওকদ্বারমপাবাওণৃ৩৩ পশ্যেম ত্বা বয়ং স্বারা ৩৩৩৩৩ 
হুতম্‌ আ ৩৩ জ্যা ৩ য়ো ৩ আ ৩২১১১ ইতি ॥ ১২ 


২1২৪1১৫ ] ছান্দোগ্যোপনিষশ ১৩৭ 


আদিত্যমথ বৈশ্বদেবং জোওকদারমপাবাও৭৩৩ পশ্টেম 
ত্বা বয়ং সাআা৩৩৩৩৩ হুওম্‌ আ ৩৩ জ্যা ৩ যো ৩ আ ৩২১১১ 
ইতি ॥ ১৩ 


[ অধুনা ছ্ালোকপ্রাপ্তির উপায় বল! হইতেছে ]--সঃ তৃতীয়সবনন্ত ( তৃতীয় সবনের ) 
উপাকরণাৎ পুরা আহবনীয়স্ত ( আহবনীয়াপ্রির ) জঘনেন উদ্‌ও মুথঃ উপবিশ্যা আদিত্যম্‌ 
(আদিত্যদৈৰতক ) [এবং ] বৈশ্বদেবম্‌ (বিশ্বদেববিশিষ্ট ) সাম অভিগায়তি--লোকদ্বারম্‌ 
(ইত্যাদি পূর্ববৎ) স্বীরাজ্যার ([ আদিত্যদিগের স্তায় অস্তরিক্ষে ] ম্বাতগ্রালাভের জন্য ) 
পশোম-- ইতি আদিতাম্‌ ( ইহ! আদিত্যাদেবতাবিশিষ্ট সাম ); অথ ( অতঃপর ) বৈশ্বদেবমূ্‌ 


( বিশ্বদেব-বিশিষ্ট সাম )__লোকদ্বারম্‌ [ইত্যাদি পূর্ববৎ ]; সাক্রাজায় (সাত্রাজালাতের 
জন্য )। ১১-১৩ 


সেই ষজমান আহবনীয়াগ্ির পশ্চাতে উত্তরমুখী হইয়া উপবেশনপূর্বক 
তৃতীয় সবনের প্রারস্তের পূর্বে (ক্রমে) “আদিত্য” ও “বৈশ্বদেব” সামদ্বয় গান 
করেন--“হে অগ্নি, আপনি দ্রালোকলাতের দ্বার অপাত্বত করুন ; আমরা 
সাম্রাজালাভের জন্য আপনাকে দর্শন করিব”,-ইহা আদিত্যগণের সাম। 
অনন্তর বিশ্বদেবগণের সাম__“হে অগ্নি, আপনি দ্যুলোকলাভের জন্য দ্বার 


উদৃঘাটিত করুন ; আমরা সামআ্াজালাভের জন্য আপনাকে দর্শন 
করিব |” ১১-১৩ 


অথ জুহোতি নম আদিত্যেভ্যশ্চ বিশ্বেভ্যশ্চ দেবেভ্যো 
দিবিক্ষিন্ত্যো লোকক্ষিন্তো লোকং মে জমানায় বিন্দত ॥ ১৪ 


এষ বৈ যজমানস্ত লোক এতাহস্মাত্র যজমানঃ পরস্তাদায়ুষঃ 
স্বাহাইপহত পরিঘমিত্যুক্তোত্তিষ্ঠতি ॥ ১৫ 


১৩৯৮ উপ নিষৎ গ্রন্থাবলী [ ২1২৪।১৬ 


অথ জুহোতি-_দিবিক্ষিন্তাঃ লোকক্ষিস্তাঃ (ছ্যাোলোকনিবাসী ) আদিতোত্যুঃ চ বিশ্বেভাঃ 
দেবেভ্যঃ চ (আদিতাগণকে ও বিশ্বদেবগণকে ) নমঃ । মে যজমানায় লোকম্‌ বিন্দত 
(আপনারা লাভ করুন )। এধঃ বৈ [ ইতাদি পূর্ব ]) অপহত (আপনার উন্মুক্ত 
করুন )। ১৪-১৫ 


অনস্তর যজমান এই মন্ত্রে হোম করেন,__“দ্যলোকবাসী আদিতাগণ ও 
বিশ্বদেবগণকে নমস্কার; আপনারা যজমান আমার জন্য দ্বালোক লাভ 
করুন। এই ছ্বালোকই যঞ্জমানের ( আমার ) লভা লোক ; মৃত্যুর পরে 
আমি এই লোকে গমন করিতে আকাক্ক্ষিত হইয়াছি_্বাহা |” (অতঃপর) 
"লোকদ্বারের অর্গল উন্মুক্ত করুন”, এই মন্ত্র উচ্চারণপূর্বক যজমান 
গাত্রোথান করেন |৯ ১৪-১৫ 


১। এই খখোক্ত সামগান, হোম ও মন্বোচ্চারণাদি ধজমানের কর্তবা ;ধত্বিকের নহে । 


তন্মা আদিত্যাশ্চ বিশ্বে চ দেবাস্তৃতীয়সবনং সম্প্রধচ্ছস্ত্যেষ 
হু বৈ ষজ্ঞম্য মাত্রাং বেদ য এবং বেদ য এবং বেদ ॥ ১৬ 


ইতি ছিতীয়াধ্যায়স্য চতুবিংশখণ্ডঃ ॥ 
ইতি ছান্দোগ্যোপনিষদি দ্বিতীয়াধ্যায়ঃ ॥ 


তশ্মৈ আদিত্যাঃ চ [ ইত্যাদি পূর্ববৎ ]। যঃ ( যে যজমান ) এবম্‌ বেদ (যথোক্ত প্রকারে 
সামাদি অবগত আছেন ) এবঃ হ বৈ (সেই ধজমানই ) ষজ্জন্ত মাত্রাম ( যজ্ঞের যাপাস্তা ) 
বেদ (জানেন )1 যঃ এবম্‌ বেদ [ অধ্যায়ের পরিসমাপ্তিস্চক পুনরুক্তি ] ৷ ১৬ 


সেই যজমানকে আদিত্যগপ ও বিশ্বাদেবগণ তৃতীয়সবনসম্বন্ধী দ্যুলোক 
প্রদান করেন। যে জমান উক্ত সামাদিকে এইরূপে অবগত আছেন, 
তিনিই যজ্ঞের তত্ব বিদিত আছেন ।১ ১৬ 


১। অর্থাৎ ঘজ্জের যাথাস্ত্াঞ্জান থাকায় যজ্ঞের অনুষ্ঠান করিয়া তিনি উহার ঘখাষথ 
ফললাডে সমর্থ হন--ইহাই পূর্বোক্ত সামাদিজ্ঞানের ফল। 


তৃতীয়াধ্যায়_ প্রথম খণ্ড 


( সূর্যোপাসনা, মধুবিদ্যা ) 


ওঁ। অসৌ বা আদিত্যো দেবমধু তস্য ঘ্ৌরেব তিরশ্চীন- 
বংশোহস্তরিক্ষমপূপো মরীচয়ঃ পুত্রাঃ ॥ ১ 


[ হুর্ধই সমস্ত ঘজ্ঞাদি কর্মের পরিণত ফল ; কারণ সকল প্রাণীই স্বীয় কর্মফলানুসারে 
ঠাহাকে উপভোগ করিয়া থাকে ,-_-ইহা। প্রত্যক্ষই দেখিতে পাওয়] যায়। হুতরাং কর্মাঙ্গীভুত 
উপাসনার পরে দর্বপ্রাণীর কর্মফলম্বরূপ সবিতার ম্বতন্ন উপাসন। উপদিষ্ট হইতেছে ; কারণ 
উহাতে ক্রমমুক্তি-রূপ শ্রেষ্ঠ ফল লাভ হইয়া থাকে ]--অসে বৈ আদিত্যঃ (এ -হুর্ঘই ) 
দেবমধু (মধুর ম্যায় দেবগণের শ্রীতিসম্পাক ), { কারণ ] গোঁ ঃ এব (ছালোকই) তন্তু 
(তাহার ) তিরশ্টীন-বংশঃ ([ মধুচক্রের ঝুলিয়া থাকার অবলম্বনন্বরূপ ] বর্র-বংশখণ্ড ), 
অন্তরিক্ষম (আকাশ) অপৃপঃ ( মধুচক্র ), মরীচয়ঃ ( রশ্মিলমূহ, অর্থাৎ কিরণরাশির দ্বার! 
আকৃষ্ট ও আকাপশব্যাপী কিরণরাশির মধ্যে অবস্থিত জল ) পুত্রাঃ (মক্ষিকার পুত্রগণ )। ১ 


ধ আদিতাই দেবগণের মধুঃ৯ (কারণ) দ্বালোকই উক্ত মধুর (আলম্বন- 
স্থানীয়) বক্র বংশখণ্ড;২ অন্তরিক্ষ তাহার মধুচক্র ১৩ এবং কিরণমধাবতাঁ 
জলই মক্ষিকাশাবক।৪ ১ 


১। ছাঃ, ৩।৬-১* দ্রঃ। তিনি বন্ত, রুদ্র প্রভৃতির প্রীতিসম্পাদক । 

২। আকাশের উপরিভাগ মধুচক্রের শ্ভায় গোলাকার বলিয়া মনে হয় এবং আকাশের 
উর্ধ্বে ছ্যলোক। স্থতরাং আকাশরূপ মধুচক্র লোকে দোদুলামান । 

৩। আকাশে সবিতৃরূপ মধু আছেন, এবং আকাশ ছালোকের নীচে ঝুলিয়া! আছে; 
অতএব আকাশই মধুচত্র | 

৪1 জল ভূমি হইতে স্ুর্বকিরণের দ্বারা আকৃষ্ট হইয়া আকাশস্থ ( অর্থাৎ মধুচক্রের 
মধাস্থ ) কিরপরাশির মধ্যে ( অর্থাৎ মধুচত্রস্থ ছিদ্রসকলের মধো) অবস্থান করে। অতএব 
জলই মক্ষিকাশাবক । এখানে ইহাই বল! হইতেছে যে, আদিত্যে মধুদৃষ্টি, ছ্বালোকে 
বক্রবংশনৃষ্টি, অস্তরিক্ষে মধুচত্রদৃষ্টি, বাম্পকপিকাসমূহে শাবকরৃষ্টি আরোপ করিয়! উপাসনা 
করিতে হইবে। 


১৪৩ উপনিষৎ গ্রন্থাবলী [ ৩।১।২ 


তহ্য যে প্রাঞ্চো রশ্ময়স্তা এবাস্ত প্রাচ্যো মধুনাড্যঃ। খচ এব 
মধুকৃত খথেদ এব পুষ্পং তা অমৃতা আপক্তা বা এতা ধচঃ ॥ ২ 


এতমৃথেদমভ্যতপ-স্তস্তাভিতগুশ্য যশস্তেজ ইন্দ্রিয়ং বীর্ষমন্নান্ধং 
রসোহআায়ত ॥ ৩ 


তস্য ([ মধুর অর্থাৎ কর্মফলের আশ্রয় বলিয়া মধুন্বরূপ ] আদিতোর ) যে (যে সকল) 
প্রাঞ্চঃ ( পূর্বদিগ.বর্তা ) রশ্ময়ঃ (কিরণরাশি ) [ আছে ], তাঃ এব (তাহারাই) অস্ত উহার) 
প্রাচাঃ (পূর্বদিগ্বর্তা ) যধুনাডাঃ ( মধুচ্ছিদ্রসকল ), খচঃ এব ( থক্মন্ত্ররকলই ) মধুকৃতঃ 
€ মধুকরবৃন্দ ). খক-বেদঃ (খখেদ, অর্থাৎ খথখ্বেদে বিহিত কর্ম) পুষ্পম্‌ (ফুল, কর্মফল 
আহরণের স্থান)। তাঃ অমুতাঃ ([যজ্ঞে আহত যে সোমরস, আজ ও দুগ্ধ অগ্নিতে 
পক হইয়া অপূর্বন্বরূপ হয় ও পরম্পরায় মুক্তির সহায়ক হয়, অথবা হুর্ধের রক্তচ্ছটায় পরিণত 
হয় ] সেই অমৃতরাশিই ) আপ: ([ পুষ্প হইতে আহত ] রস)। তা: বা এতাঃ খচঃ ( উক্ত 
সেই [ কর্মে প্রধুক্ত মক্ষিকাস্থানীয় ] খক-মন্বলকল ) এতম্‌ খক-বেদম্‌ (এই খখেদে বিহিত 
[ পৃষ্পদ্থানীয় ] কর্মকে ) [যেন ) অভ্যাতপন্‌ (উত্তপ্ত করিয়াছিল, অর্থাৎ করে)। তস্য 
অভিতপ্তস্ত (উক্ত সেই উত্তপ্ত খথ্বেদবিহিত কর্ম হইতে) যশ: (খাতি), তেজ: 
( দেহাজ্যাতি ), ইঞ্জিয়ম্‌ ( ইন্জিয়ের পটুত। ), বীর্ধম্‌ ( সামর্থ্য, বল ) অন্র-অন্ভমূ ( ভক্ষণীয় 
অগ্র) [স্থানীয় ] রসঃ (রস) অজাপ্তত (জাত হইল, হয়) | ২-৩ 


আদিতোর যে সকল কিরণ পূর্বদিকে বিচ্ছুরিত রহিয়াছে; উহারাই 
মধৃচক্রের পূর্বদিগবতা* মধুচ্ছিদ্রসমূহ | খকৃসকলই মধুকর, ধ্থেদে বিহিত 
কর্মসকল পুষ্প। (উক্ত) কর্ম হইতে সঞ্চিত অস্থতরাশিই পুম্পের রস । 
( মধুকরস্থানীয় ) এই খকৃসমুদয়ই উক্ত ( পুষ্পনূপ ) কর্মকে উত্তপ্ত করে । 
উত্তপ্ত সেই কর্ম হইতে যশ, দেহলাবপ্য, ইন্দ্রিয়পটুতা, বল ও ভক্ষ্য অস্ন 
( এই বিবিধ ) রূস সঞ্জাত হয় ।২ ২-৩ 

১। হুর্ধোদয়কালে যে কিরণরাশি প্রথমে দুষ্ট হয়, উহার! রক্তিমবর্ণ এবং উহার! 


খাক্‌সমূহের দ্বার! নিষ্পাদিত (পরের কণিকা ভ্রঃ)। 
২। শক্ত প্রভৃতি খকসমুদয়ের সহায়ে কর্ম সম্পাদিত হয়, এবং এইরূপ হইলেই কর্ম 


৩1১৪ ] ছান্দোগ্যোপনিষত ১৪১ 


হইতে অপূর্ব ব! কর্মফলস্বরূপ যধুরস ক্ষরিত হয়। মধুকরচুস্থিত পুষ্প যেরূপ রস অর্পণ করে, 
খকের দ্বারা নিম্পার্দিত কর্মও সেইরূপ যশ প্রভৃতি রস বা! ফল ক্ষরণ করে । মধুকর পুষ্পরসকে 
উত্তপ্ত করিয়া মধুতে পরিণত করে, সেইরূপ অগ্নিতে উত্তপ্ত দোমরস, ঘৃত ও দুগ্ধ প্রভৃতি 
তরল আহুতিসকল খক্মস্ত্র সহায়ে অমৃতে, অর্থাৎ অপূর্ব বা কর্মফলে, পরিণত হয়। ইহাকে 
অমৃত বলার কারণ এই যে, উহ! চিত্তশুদ্ধি-উৎপাদন-ক্রমে মুক্তিরও সহায়ক হয়। অথব। 
হৃর্ধের রক্তচ্ছটাই এখানে অমৃতপদবাচা । 


পূর্বের স্তায় এখানেও পূর্বদিগ.বর্তা রশ্বিসমুহে পূর্বদিগ বতি-মধুনাড়ী-দৃষ্টি, খক্সমূহে 
মধুকর-দৃষ্টি, ঝরেদবিহিত কর্মে পুষ্পদৃষ্টি, ও অপূর্বসকলে পুষ্পরসদৃষ্টি আরোপ করিয়া উপাসন। 
করিতে হইবে-__ইহাই তাৎপর্ধ। 


তদ্যক্ষরৎ তদাদিত্যমভিতোহশ্রয়তদ্বা এতদ্‌ যদেতদাদিত্যস্থ 
রোহিতং রূপম্‌ ॥ ৪ 


ইতি তৃতীয়াধ্যায়স্য প্রথমথণ্ডঃ ॥ 


[ অনুষ্ঠিত কর্মের ফল কিরূপে আদিতাকে আশ্রয় করে, তাহা দশিত হইতেছে ]-_-তৎ 
((ঘশ হইতে অন্ন পর্যন্ত ] সেই রস) ব্যক্ষরৎ (বিশেষরূপে নিঃস্থত হইল, গমন করিল) 
[ এবং ] তৎ (উহ) আদিতাম্‌ অভিতঃ ( আদিত্যের পার্শ্বে, পূর্ব ভাগে ) অশ্রয়ং ( আশ্রয় 
লাভ করিল); এতৎ যৎ (এই যে) [ উদীয়মান ] আদিত্যন্ত ( হুর্ধের ) রোহিতম্‌ কপম্‌ 
(লোহিত রূপ ), এতৎ বৈ (ইহাই ) তৎ ( কর্মফলরূপ মধু )। ৪ 


সেই রস বিশেষরূপে ক্ষরিত হইয়া আদিতো গমন করে এবং 
(উদীয়মান ) সূর্যের পূর্ব ভাগ অবলম্বনে অবস্থান করে। সূর্যের এই যে 
রক্তচ্ছট1, ইহাই সেই ( কর্মফলরূপ ) মধু? । ৪ 


১। মানুষ ফল কামন। করিয়াই কর্ম করে। ধান্ঠরূপ ফলপ্রাপ্তির সম্ভাবনায় যেমন 
লোকে ভূমি কর্ষণ করে, সেইরূপ যজ্ঞাদি সম্পাদন-কালেও তাহার! মনে করে যে, কৃত কর্মের 
ফল অধৃষ্টরূপে আদিতো সঞ্চিত থাকিবে এবং তাহার যথাসময়ে উহ1পাইবে। এই আশায় 
যশ প্রভৃতি ফলের জন্চ তাহার! যজ্ঞাদি করে । 


তৃতীয়াধ্যায়_দ্বিতীয় খণ্ড 


(সূর্যোপাসনা, দক্ষিণ যধুনাড়ী ) 


অথ যেহম্য দক্ষিণা রশ্ময়স্তা এবাম্য দক্ষিণা মধুনাড্যো 
জ.ংয্বেব মধুকৃতো যজুর্বেদ এব পুষ্পং তা অমৃতা আপঃ॥ ১ 

অথ (আর) অস্ত যে দক্ষিণাঃ (দক্ষিণদিকৃস্থিত) রশ্ময়:ঃ তাঃ এব অন্ত দক্ষিণাঃ মধুনাডাঃ । 
যজ,ংবি এব ([ হজুর্বেদবিহিত কর্মে প্রযুক্ত ] যজুর্মন্থসকল ) মধুকৃতঃ ৷ যজুর্বেদঃ এব 
( যনুৰ্বেদে বিহিত কৰ্মই ) পুষ্পম্‌ । তাত অমৃতা: আপঃ ৷ ১ 

এবং যে কিরণরাশি সূর্যের দক্ষিণপার্শ্ববতাঁ, তাহারাই ইহার দক্ষিণ- 
দিকৃস্থিত মধুনাড়ীসমুদয় | যভুর্ন্রসকল মধুকর। যজুর্বেদবিহিত কর্মই 
পুষ্প । যজুর্বেদবিহিত কর্ম হইতে সঞ্চিত অমৃত ( অর্থাৎ অদৃষ্ট) সকলই 
পুষ্পের রস 1৯ ১ 

১। পূর্বখণ্ডের গ্ভায় এখানেও দক্ষিণরশ্মি, যজুঃ, যজুর্বেদবিহিত কর্ম ও তৎসঞ্জাত 
কর্মফলে ক্রমে দক্ষিণ মধুনাড়ী, মধুকর, পুষ্প ও পুষ্পরসের দৃষ্টি আরোপ করিয়া উপাসন! 
করিতে হুইবে-_ইহাই বল হইল । পরেও এইরূপই বুঝিতে হইবে । 

তানি বা এতানি যজ.ংয্যেতং ষজুর্বেদমভ্যতপ-্তস্তাভিতগুস্ 
যশস্তেজ ইন্জরিয়ং বীর্ষমন্নাগ্তং রসোহজায়ত ॥ ২. 


তানি বৈ এতানি যজ্‌ংষি ( উক্ত এই যজুস্তসকল ) এতম্‌ বনূর্বেদম্‌ ( এই বজূর্বেদবিহিত 
কর্মকে ) অভ্যতপন্‌ (অভিতপ্ত করিল )। তস্ত [ ইত্যাদি পূর্ববৎ ]। ২ 


উক্ত য্জুর্মম্বসকল এই ফজুর্বেদবিহিত কর্মকে উত্তপ্ত করে। উত্তপ্ত সেই 
কর্ম হইতে যশ, দেহজ্যোতিঃ, ইন্দ্রিয়পট্ুতা, বল ও ভক্ষণীয় অন্তর ( এই 
বিবিধাকার ) রস নির্গত হয়। ২ 
তথ্যক্ষরৎ তদাদিত্যমভিতোইশ্রয়ৎ তদ্বা এতদ্‌ যদেতদাদিত্যস্থয 
শুরুং রূপম্‌ ॥ ৩ 
ইতি তৃতীয়াধ্যায়স্য দ্বিতীয়থগুঃ ॥ 


৩৩3 ছান্দোগ্যোপনিষৎ ১৪৩ 
তৎ { ইত্যাদি পূৰ্ববৎ ]। শুক্লম্‌ (শুভ্র )। ৩ 
সেই রস বিশেষরূপে ক্ষরিত হইয়া আদিতো গমন করে এবং তাহার 


দক্ষিণ পাৰ্শ্ব অবলম্বনে অবস্থান করে। সূর্ধের এই যে শুত্রচ্ছটা, ইহাই সেই 
( কৰ্মফলরূপ ) মধু ৩ 


তৃতীয়াধ্যায়__ততীয় খণ্ড 


(সূর্যোপাসনা, পশ্চিম মধুনাড়ী ) 


অথ ষেহস্ত প্রত্যঞ্চো রশ্য়স্তা এবাস্য প্রতীচ্যো মধুনাড্যঃ 
সামান্যেব মধুকৃতঃ সামবেদ এব পুস্পং তা অমৃতা আপঃ॥ ১ 


এবং সূর্যের পশ্চিমদিগ্বর্তী কিরণরাশিই যধুচক্রের পশ্চিমদিগ্বতী 
ছিদ্রসমূদয় | সামসমূহই মধুকর | সামবেদে বিহিত কর্মই পুষ্প। (সেই 
কর্ম হইতে সঞ্চিত ) অম্ৃতসকলই পুষ্পের রস | ১ 


তানি বা এতানি সামান্যেতং সামবেদমভ্যতপ-স্তস্যাভিতপ্তশ্য 
যশস্তেজ ইন্ড্রিয়ং বীর্ষমন্নাগ্যং রসোহজায়ত ॥ ২ 


উক্ত এই মধুকরস্থানীয় সামসমূহ সামবেদবিহিত কর্মকে উত্তপ্ত করে | 
উত্তপ্ত সেই কর্ম হইতে যশ, দেহজ্যোতিঃ, ইন্দ্রিয়পটুতা” বল ও ভক্ষণীয় অন্ন 
(রূপ) রস জাত হয়। ২ 


তদ্যক্ষরৎ তদাদিত্যমভিতোহশ্রয়ৎ তদ্বা এতদ্‌ যদেতদাদিত্স্ত 
কৃষ্ণং রূপম্‌ ॥ ৩ 
ইতি তৃতীয়াধ্যায়স্ত তৃতীয়খগুঃ ॥ 


১৪৪ উপনিষণ গ্রন্থাবলী চাও 


সেই রস বিশেষরূপে ক্ষরিত হইয়! আদিতো গমন করে. এবং তাহার 
পশ্চিমভাগ অবলম্বনে অবস্থান করে। সূর্যের এই যে কৃষ্ণচ্ছট!, ইহাই 
সেই ( কর্মফলরূপ ) মধু । ৩ 


ততীয়াধ্যায়_ চতুর্থ খণ্ড 
( সৃর্ধোপাসনা, উত্তর মধুনাড়ী ) 


অথ যেহস্যোদঞ্চে! রশ্য়ন্তা এবাস্তোদীচ্যো মধুনাড্যোহথর্বা- 
ঙ্গিরস এব মধুকৃত ইতিহাসপুরাণং পুম্পং তা অমৃতা আপঃ ॥ ১ 


অধর্বাঙ্গিরসঃ (অথর্ব ও অপ্রির! খবি কর্তৃক দৃষ্ট মন্ত্ররকল, অর্থাৎ অধর্ববেদোক্ত মন্ত্র )। 
ইতিহাস-পুরাণম্‌ (অথর্ববেদীর ব্রাহ্ষণে বিহিত কর্ম, অথব। ইতিহাস ও পুরাণের অন্তর্গত 
আখ্যান )।১ 


আর আদিতোর উত্তরভাগে যে কিরণপুশ্ত আছে, উহ্বারাই মধুচক্রের 
উত্তরদিকৃস্থিত মধুচ্ছিত্্ | অধর্ববেদোক্ত মন্ত্ররাশিই মধুকর। ইতিহাস- 
পুরাণসম্বন্ধী কর্মই পুষ্প।৯ কর্ম হইতে সংগৃহীত অমৃতরাশিই পুম্পের রস । ১ 


১। অথৰ্ববেদীয় ব্ৰাহ্মণে বিহিত কমই পুষ্প । অধথব৷ ব্রাহ্মণের ইতিহাস ও পুরাণরূপ 
অংশই এখানে পুষ্প বলিয়া উল্লিখিত হইয়াছে; কারণ শ্রুতিতে আছে “পরিপ্রবমাচক্ষীত”-__ 
অর্থাৎ সুদীর্ঘ অস্বমেধ- সম্পাদনকালে পাছে রাত্রিতে ষজমানের আলস্ত উপস্থিত হয়, লেই 
জন্য ভাহাকে নানাবিধ উপাধানাদি শুনাইতে হয়। হৃতরাং এই ইতিহাস-পুরাণও কর্মেরই 
অঙ্গ (৭1১1২, টীকা ভ্রঃ)। 


তে বা এতেহধর্বাঙ্গিরস এত িতিহাসপুরাণমভ্যতপংস্তশ্যাভি- 
তপ্তস্য যশস্তেজ ইন্দ্িয়ং বীর্ষমন্নাহ্যং রসোহজায়ত ॥ ২ 


৩1৫1১] ছান্দোগ্যোপনিষৎ ১৪৫ 


অ্্ধবেদোক্ত সেই মন্ত্রসকল এই ইতিহাস-পুরাণকে উত্তপ্ত করিল। 
উত্তপ্ত সেই ইতিহাস-পুরাণ হইতে যশ, দেহকাস্তি, ইন্ত্রিয়পটুতা, বল ও 
তক্ষণীয় অন্ন ( রূপ ) রস নিঃসারিত হইল । ২ 


তছ্যক্ষরত তদাদিত্যমভিতোহশ্রয়ৎ তদ্বা এতদ্‌ যদেতদা দিত্যস্থ্য 
পরং কৃষ্ণং রূপম্‌ ॥ ৩ 
ইতি তৃতীয়াধ্যায়স্থ চতুর্থধণ্ডঃ ॥ 


সেই রস বিশেষরূপে ক্ষরিত হইয়া আদিতো গমন করে এবং তাহার 
উত্তরভাগ-অবলম্বনে অবস্থান করে। সূর্ধের এই যে অতিকৃষ্ণচ্ছটা, 
ইহাই সেই ( কর্মফলবূপ ) মধু। ৩ 


তৃতীয়াধ্যায়-_গঞ্চম খণ্ড 
( সূ্ধোপাসনা, উর্ব মধূনাড়ী ) 


অথ যেহস্টঠোর্ধধা রশায়স্তা এবাস্যোর্ধধা মধুনাড্যো গুহা 
এবাদেশা মধুকুতো ৰ.দযৈব পুষ্পং তা অমৃতা আপঃ ॥ ১ 


অথ যে অন্ত উধধ্বাঃ ( উপরিভাগস্থ ) রশ্ময়: [ ইত্যাদি পূর্ববৎ ] | গুহাঃ (গোপনীয়, 
রহস্য ) আদেশ! এব ([লোকদ্বারম্‌ অপাবৃণু-_ছাঃ ২।২৪।৪ ইত্যাদি বিষয়ে ] বিধিসমূহ, 
এবং কর্ষাঙ্গবিধয়ক উপাসনাসমূহই ) মধুকৃতঃ । বন্ধ এব (প্রণবই) পুষ্পম্‌।১ 


আর সূর্ধের উত্ব ভাগে যে রশ্মিরাশি তাহারাই উৎধ্বতাগস্থ মধুচ্ছি্র। 
গুহা বিধি ও উপাসনা সকলই যধুকর। প্রণবই পুষ্প এবং ( প্রণবোপাসনা 
হইতে গৃহীত ফলরূপ ) অমৃতরাশিই পুষ্পরস। ১ 


১০ 


১৪৬ উপনিষৎ গ্রন্থাবলী চির 


তে বা এতে গুহা আদেশ এতদ ৰ হ্মাভ্যতপংস্তস্যা ভিতণ্তস্ত 
যশস্তেজ্জ ইন্দ্ৰিয়ং বীর্ষমন্নান্যং রসোহজায়ত ॥ ২ 


সেই গুহ্য বিধি ও উপাসনাসকল এই প্রণবকে উত্তপ্ত করে। উত্তপ্ত 
সেই প্রণব হইতে যশ, দেহজ্যোতিঃ, ইন্দ্রিয়পটুতা, বল ও ভক্ষণীয় অন্ন 
(রূপ) রস জাত হয়। ২ 


তদ্যক্ষরৎ তদাদিত্যমভিতোহশ্রয়ৎ তদ্বা এতদ্‌ যদেতদাদিত্যস্য 
মধ্যে ক্ষোভত ইব ॥ ৩ 


তৎ [ ইত্যাদি পূর্ববৎ ]। মধ্যে (মধ্যভাগে) ক্ষোভতে ইব (যেন সঞ্চলমান হইতেছে 
[ বলিয়! শান্ত্র-দৃষ্টি-সম্পন্ন ব্যক্তির সমাহিতচিন্তে প্রতিভাত হয় ])1৩ 


সেই রস বিশেষরূপে ক্ষরিত হইয়া আদিতো গমন করে এবং 
আদিতোর উধ্বভাগ-অবলম্বনে অবস্থান করে । আদিত্যের মধ্যভাগে 
এই যে চঞ্চলরূপে অবস্থিত কিরণরাশি, উহাই সেই মধু । ৩ 


তে বা এতে রসানাং রসা বেদ! হি রসান্তেবামেতে রসাস্তানি 
বা এতান্যমৃতানামমৃতানি বেদ! হমৃতাস্তেষামেতান্যমৃতানি ॥ ৪ 
ইতি তৃতীয়াধ্যায়স্ত পঞ্চমণ্ডঃ ॥ 


[ পঞ্চম মধু. বর্ণনা করিয়া! অধুনা! উক্ত বিষয়ে ধান-বিধানের জন্ঠ কর্মের প্রশংসা! কর! 
হইতেছে ]--তে বৈ এতে (উক্ত এই লোহিতাদিরূপ রসসকলই ) রসানাম্‌ (রসসকলের ) 
রসাঃ (সার) হি ( কারণ) বেদাঃ ( বেদসকল ) রসাঃ (সারস্বরপ, লোকসমূহের সার 
[ ছাঃ, ২1২৩২ ]) [ এবং ] এতে (এই লোহিতাদি বর্ণ) তেষাম্‌ ([ সেই সারম্বরূপ ও 
কর্মে বিনিষুক্ত ] বেদসকলের ) রসাঃ (সার, ফল) তানি বৈ এতানি ( সেই লোহিতাঁদি 
বর্পসকলই ) মমৃতানাম্‌ ( অমৃতরাশির ) অমৃতানি (অমৃত ); হি (কারণ) [ নিত্যস্বরূপ ] 
বেদাঃ (বেদসকল ) অমৃতাঃ ( অমৃত ) এতানি (এই লোহিতাদি ) তেষাম্‌ ([ কর্ষে 


৩1৬১] ছান্দোগ্যোপনিষৎ ১৪৭ 


বিনিযুক্ত, কর্মভাবাপন্ন ও অমৃতন্বরূপ ] বেদসকলের ) অমৃতানি ( অমৃত, [ = স্থায়ী, অর্থাৎ 
কমের পরেও অবস্থিত ফল ])। ৪ 


সেই লোহিতাদি বর্ণসকলই রসরাশিরও রস; কারণ বেদসমূহ লোক- 
সকলের রসস্বরূপ এবং এই লোহিতাদি তাহাদেরও রস । সেই লোহিতাদি 
রূপরাজিই অস্বৃতেরও অমৃত, কারণ বেদসমূহ অস্ৃতস্বরূপ এবং লোহিতাদি 
রূপসকল তাহাদেরও অমৃত ।৯ ৪ 


১। ইহাতে কর্মের প্রশংসা করা হইল । যে কর্মের ফল এত প্রশংসনীয় সে নিজেও 
অবশ্যই প্রশংসনীয়__ইহাই মৰ্মাৰ্থ । 


ততীয়াধ্যায়__ষষ্ঠ খণ্ড 


(মধুভোজী বস্থগণ ধোয় ) 


তদ্‌ যৎ প্রথমমমৃতং তদ্‌ বসব উপজীবন্ত্যগ্রিনা মুখেন ন বৈ 
দেবা অশ্নন্তি ন পিৰস্ত্যেতদেবামৃতং দৃষ্টা তৃপ্যস্তি ॥ ১ 


[উক্ত মধুভোজী যে সকল দেবতা সম্বন্ধে চিন্তা করিতে হইবে, তাহাদের কথা বলা 
হইতেছে ]_তৎ (উক্ত লোহিতাদির মধ্যে) যৎ ( যেটি ) প্রথমম্‌ (প্রথম ) অসৃতম্‌ ( অমৃত, 


অর্থাৎ লোহিত বর্ণ) তৎ (তাহ) বসবঃ ( বনুগণ ) অগ্নিন! মুখেন ( [ অগ্নিরূপ মুখের দ্বার! ] 

অশ্নিকে অগ্রণীরূপে গ্রহণ করিয়া) উপজীবস্তি (উপভোগ করেন ); [প্রকৃতপক্ষে ] দেবাঃ 
(দেবগণ ) ন বৈ অশ্বস্তি (অবশ্যই আহার করেন না), ন পিবস্তি (পানও করেন না) 
এতৎ অমৃতম্‌ (যথোক্ত লোহিত রূপকে ) দৃষ্ট1 এব (দর্শন করিয়াই, অর্থাৎ স্বেন্লিয়ের 
দ্বার! উপভোগ করিয়াই ) তৃপান্তি (পরিতৃপ্ত হন )। ১ 


তন্মধো যেটি প্রথম অষম্বৃত (অর্থাৎ লোহিত রূপ ), অগ্নিকে অগ্রণী 
করিয়া বস্থগণ তাহা উপভোগ করেন। দেবতারা কিন্তু ( প্রকৃতপক্ষে ) 


১৪৮ উপনিষৎ গ্রন্থাবলী রি 


আহারও করেন না, পানও করেন ন! ;__এই অম্বতকে দর্শন করিয়াই * 
তাহারা তৃপ্ত হন। ১ 
১। ঘশ প্রভৃতি রস শ্রবণেন্সিয়াদিরই গ্রাহ৷ ; সুতরাং “দর্শন” শব্দের অর্থ এখানে 


সর্বেক্লিয় দ্বার উপলব্ধি । ইহা শ্মরণ রাখা আবশাক যে, দেবগণ আদিতোর আশ্রয়ে 
ধাকিয়াই উপভোগ করেন, স্বতম্বর্ূপে নহে । 


ত এতদেব রূপমভিমংবিশন্ত্যেতশ্মাজ্রপাদৃগ্ত্তি ॥ ২ 


তে ( দেই দেবগণ ) এতৎ রূপম্‌ এব (এই রূপকেই ) অভিসংবিশস্তি (লক্ষ্য করির়? 
তাহাতে প্রবেশ করেন, [ তদ্বিষয়ে ] উদাসীন হন ), এতশ্মাৎ রূপাৎ (এই অমৃতভোগের 
জন্য ) উদ্ভত্তি ( বহির্গত হন, উৎসাহী হন )। ২ 


(ভোগকাল উপস্থিত না হইলে) দেবগণপ উক্ত এই রূপের বিষয়ে 
নিশ্চেষ্ট থাকেন, এবং (ভোগকাল উপস্থিত হুইলে ) এই বূপটিকে 
উপভোগ করিবার জন্যু উদ্যম করেন | ২ 


স য এভদেবমম্ৃতং বেদ বসূুনামেবৈকো ভূত্বাইগ্রিনৈৰ 
মুখেনৈতদেবামৃতং দৃষ্ট তৃপ্যতি স এতদেব রূপমভিসংবিশ- 
ত্যেতস্মাজ্পাদুদেতি ॥ ৩ 


[ধ্যের দেবতাদের স্বরূপ বর্ণনা করিয়া অধুনা ধ্যানবিধি ও ধানকারীর ফল বলা 
হইতেছে ]--ধঃ (যে কেহ) এতৎ অমৃতম্‌ ( এই অমৃতকে ) এবম্‌ (হধোক্ত প্রকারে) 
বেদ (জ্রানেন ) সঃ (তিনি) বশ্থুনাম্‌ এব (বহ্ুদিগেরই মধ্যে) এক: ভূত্বা (একজন 
হইয়া, অর্থাৎ বহুসণের সহিত একতা প্রাপ্ত হইয়া) অগ্রিনা মুখেন এব ( অগ্রিমুধদ্বারাই ) 
এতৎ অমৃতম্‌ এব ( এই অমৃত্তকে ) দৃ্1 (উপলব্ধি করিয়!) তৃপাতি (তৃপ্ত হন)। সঃ 
(তিনি) এতৎ এব রূপম জভিসংবিশতি (এই রূপকেই লক্ষ্য করিয়া তাহাতে প্রবেশ 
করেন, গুঁদাসীন্ত অবলম্বন করেন ), এতম্মাৎ রূপাৎ উদেতি (এই রূপ হইতে উদ্গত হন, 
অর্থাৎ ভোগের জন্ক উদ্ভত হন )।৩ 


৩1৭1১ ] ছান্দোগ্যোপনিষৎ ১৪৯ 


যে কেহ যথোক্ত প্রকারে উক্ত অমৃতকে জানেন, তিনি বস্বদিগের 
সহিত এক হইয়া এবং অগ্নিকে অগ্রণী করিয়া, এই অয্ৃতের উপলব্ধি 
করিয়। তৃপ্ত হন। তিনি এই রূপের বিষয়েই উদাসীন হন, এবং ইহারই 
ভোগের জন্য উদ্যত হন | ৩ 


স যাবদাদিত্যঃ পুরস্তাছদেতা পশ্চাদস্তমেতা ৰসূনামেব 

তাবদাঁধিপত্যং স্বারাজ্যং পর্যেতা ॥ ৪ 
ইতি তৃতীয়াধ্যায়ন্য বষ্ঠটথণ্ডঃ ৷ 

[ অমৃতের ধ্যানকারী উক্ত বিদ্বানের ভোগকাল নির্দিষ্ট হইতেছে )--আদিত্যঃ (ুর্ধ) 
যাবৎ ( যতকাল ) পুরস্তাৎ ( পূর্বদিকে ) উদ্েত। ( উদিত হইবেন ), পশ্চাৎ ( পশ্চিম দিকে ) 
অস্তম্‌ এত! (অন্তগমন করিবেন ), সঃ (সেই বিদ্বান) তাবৎ (ততকাল) বলুনাম্‌ এব 
(বন্ুদিগেরই ) [ অনুরূপ ] আধিপতাম্‌ (আধিপত্য ) স্বারাজাম্‌ (স্বরাট-ভাব) পর্ধেত। 
( সর্বতোভাবে প্রাপ্ত হইবেন )। ৪ 


র্যদেব যতকাল পূর্বদিকে উদিত ও পশ্চিমে অন্তমিত হইবেন,” সেই 
বিদ্বান্ও বস্বদিগেরই ন্যায় ততকালব্যাপী আধিপত্য ও স্বারাজ্য লাভ 
করিবেন ।২ ৪ 

১। বহ্ুদিগের ভোগকালও ততক্ষণ স্থায়ী। 


২। যাহারা কেবল কম তাহার! চন্রলোকে গমন করেন এবং সেখানে দেবগণের 
ভোগাস্বরূপ হন। ইনি কিন্তু অধিপতি ও স্বরাট (= স্বাধীন রাজা) হন। 


ভূতীয়াধ্যায়__সপ্তম খণ্ড 


(মধুভোজী রুদ্রগণ ধ্যেয় ) 


অথ যদ্দিতীয়মমৃতং তন্রুদ্রা উপজীবস্তীব্দেণ মুখেন ন বৈ দেবা 
অশ্নস্তি ন পিৰস্ত্যেতদেবামৃতং দৃষ্ট তৃপ্যস্তি ॥ ১ 


১৫০ উপনিষৎ গ্রন্থীবলী [ ৩1৭18 
অথ যং দ্বিতীয়ম্‌ অমৃতম্‌ (শুরু রূপ), তৎ রুদ্রাঃ ( রুদ্রগণ ) উপজীবস্তি ইন্দ্রেণ মুখেন 
(ইন্দ্রকে অগ্রণী করিয়া! ); [ অপরাংশ পূর্ববৎ, ৩।৬।১ ]} ১ 
আর যেটি দ্বিতীয় অমৃত ( অর্থাৎ শুরু রূপ ), ইন্দ্রকে অগ্রণী করিয়। 
রুদ্রগণ তাহা উপভোগ করেন । ( বস্তুতঃ ) দেবগণ আহারও করেন না, 
পানও করেন না )- তাহার] (সবেক্দ্িয়ের দ্বার! ) এই অমৃতের উপলব্ধি 
করিয়াই তৃপ্ত হন। ১ 


ত এতদেব রূপমভিসংবিশস্ত্যেতস্মাজপাছুগ্ধন্তি ॥ ২ 


তাহারা এই রূপের বিষয়েই নিশ্চেষ্ট হন এবং এই রূপটিকে 
উপভোগের জন্যই উদ্যমশীল হন | ২ 


স য এতদেবমমৃতং বেদ রুদ্রাণামেবৈকো ভূতবেন্দ্রেণেব 
মুখেনৈতদেবামৃতং দৃষ্ট তৃপ্যতি স এতদেব রূপমভিসংবিশত্যে- 
তন্মাজপাছুদেতি ॥ ৩ 


যে কেহ যথোক্ত প্রকারে এই অমৃতকে জানেন, তিনি রুদ্রদিগেরই 
সহিত এক হইয়া এবং ইন্দ্রকে অগ্রণী করিয়া এই অমৃতের উপলব্ধি করিয়া 
তৃপ্ত হন। তিনি এই রূপের বিষয়েই উদ্দাসীন হন, এবং ইহারই 
উপভোগের জন্য উদ্যম করেন । ৩ 


স যাবদাদিত্যঃ পুরস্তাদুদেতা পশ্চাদস্তমেত৷ ছিস্তাবদ্‌ দক্ষিণত 
উদেতোন্তরতোইস্তমেতা রুত্রীণামেব তাবদাধিপত্যং স্বারাজ্যং 
পধেতা ॥ ৪. 

ইতি তৃতীয়াধ্যায়স্য সপ্তমথণ্ডঃ ॥ 


৩1৮৩] ছান্দোগ্যোপ নিষৎ্ ১৫১ 


সূর্ধদেব যতকাল পূর্বদিকে উদ্দিত ও পশ্চিমদিকে অস্তমিত হইবেন, 
সেই বিদ্বান্ও তাহার দ্বিগুণ কাল১ দক্ষিণদিকে উদ্দিত ও উত্তরদিকে 
অন্তমিত হইবেন এবং করুদ্দিগেরই অনুরূপ ততকালব্যাপী আধিপত্য ও 
স্বারাজা লাভ করিবেন । ৪ 

১। রূদ্রগণের ভোগকাল বস্থগণের দ্বিগুণ, এবং উক্ত দ্বিতীয়. অস্ৃতের ধ্যানকারী 
বিদ্ধানেরও তদ্ৰূপ দ্বিগুণ ভোগ হয় SNE টীকা দ্রঃ । 


ততীয়াধ্যায়-__অষ্টঘ খণ্ড 
(মধুভোজী আদিত্যগণ ধোয় ) 
অথ যশ তৃতীয়মমৃতং তদাদিত্যা উপজীবন্তি বরুণেন মুখেন 
ন বৈ দেবা অশ্রন্তি ন পিৰন্ত্যেতদেবামৃতং দৃষ্ট। তৃপ্যন্তি ॥ ১ 
আর তন্মধ্যে যেটি তৃতীয় অমৃত ( অর্থাৎ কৃষ্ণ রূপ ), বরুণকে অগ্রণী 
করিয়া আদিতাগণ তাহা ভোগ করেন । ( প্রকৃতপক্ষে ) দেবগণ আহারও 


করেন না, পানও করেন না ;__তাহারা ( সর্বেন্দ্রিয়ের দ্বারা ) এই অমৃতের 
উপলব্ধি করিয়াই তৃপ্ত হন। ১ 


ত এতদেব রূপমভিসংবিশন্ত্যেতস্মাভ্রপাদুগ্ধত্তি ॥ ২ 

তাহারা এই রূপেরই বিষয়ে নিশ্চেষ্ট হইয়া থাকেন এবং এই রূপটি 
উপভোগ করিবারই জন্য উৎসাহিত হন | ২ 

স য এতদেবমমৃতং বেদাদিত্যানীমেবৈকো ভূত্বা বরুণেনৈব 
মুখেনৈতদেবামৃতং দৃষ্ট। তৃপ্যতি স এতদেব রূপমভিসংবিশত্যে- 
তম্মাত্রপাদুদেতি ॥ ৩ 


১৫২ উপনিষৎ গ্রন্থাবলী [ ৩1৯।১ 

ঘষে কেহ যথোক্ত প্রকারে এই অস্থতকে জানেন, তিনি আদিতাদিগেরই 
সহিত এক হইয়া এবং বরুণকে অগ্রণী করিয়া এই অমৃতের উপলব্ধি 
করিয়া তৃপ্ত হন। তিনি এই রূপের বিষয়েই উদাসীন হন, এবং ইহারই 
উপভোগের জন্য উদ্যম করেন | ৩ 


স যাবদাদিত্যো দক্ষিণত উদেতোত্তরতোহস্তমেতা দস্তা বু 
পশ্চাদুদেতা পুরস্তাদস্তমেতাদিত্যানামেব তাবদাধিপত্যং স্বারাজ্যং 
পর্ষেতা ॥ ৪ 

ইতি তৃতীয়াধ্যায়স্যাটমখণ্ডঃ ॥ 


সূর্দেব যতকাল দক্ষিণে উদ্দিত ও উত্তরে অন্তমিত হইবেন তাহার 
দ্বিগুণ কাল? তিনি পশ্চিমে উদিত ও পূর্বে অন্তমিত হইবেন এবং 
আদিতাগণেরই ন্যায় ততকালব্যাপী আধিপত্য ও স্বারাজ্য লাভ করিবেন । 
১। আদিতাগণের উক্ত ও বিশ্বানের ভোগকাল রুদ্রগণের দ্বিগুণ । 


ততীয়াধ্যায়__নবম খণ্ড 


( মধূভোজী মরুদুগপ ধোয় ) 
অথ যচ্চতুর্থমম্বৃতং তন্মরূত উপজীবস্তি সোমেন মুখেন ন বৈ 
দেবা অশ্রন্তি ন পিবন্ত্যেতদেবামৃতং দৃষ্ট। তৃপ্যন্তি ॥ ১ 
আর. তন্মধো যাহ! চতুর্থ অমৃত (অর্থাৎ অতিকৃষ্ণ রূপ), তাহা মরুদুগণ 
সোমকে অগ্রণী করিয়া উপভোগ করেন। (প্রকৃতপক্ষে) দেবগণ 


আহারও করেন না, পানও করেন না+_তীহার] ( সর্বেন্দ্রিয়ের দ্বারা ) 
এই অস্বতের উপলব্ধি করিয়াই তৃপ্ত হন। ১ 


৩৯৪] ছান্দোগ্যোপনিষৎ ১৫৩ 
ত এতদেব রূপমভিসংবিশস্ত্যেতস্মাদ্রপাদুদ্যুন্তি ॥ ২ 


তাহারা এই রূপেরই বিষয়ে উদাসীন হন, এবং ইহারই উপভোগের 
জন্য উৎসাহিত হন । ২ 


স য এতদেবমমৃতং বেদ মরুতামেবৈকে। ভূত্বা সৌমেনৈব 
মুখেনৈতদেবাম্ৃতং দৃষ্ট1 তৃপ্যতি স এতদেব রূপমভিসংবিশত্যে- 
তশম্মাক্রপাদুদেতি ॥ ৩ 


যে কেহ যথোক্ত প্রকারে উক্ত অম্ৃতকে জানেন, তিনি মরুদ্‌গণেরই 
সহিত এক হইয়া এবং সোমকে অগ্রণী করিয়া এই অম্বৃতের উপলব্ধি করিয়! 
তৃপ্ত হন। তিনি এই রূপেরই বিষয়ে উদাসীন হন এবং ইহারই উপভোগের 
জন্য উৎসাহিত হন | ৩ 


স যাবদাদিত্যঃ পশ্চাদুদেতা পুরস্তাদস্তমেত। দ্বিস্তাবছৃত্তরত 
উদেতা দক্ষিণতোহস্তমেত৷ মরুতামেব তাবদাধিপত্যং স্বারাজ্যং 
পর্ষেতা ॥ ৪ 


ইতি তৃতীয়াধ্যায়স্ত নবমথণ্ডঃ ॥ 


যতকাল সূ্ধদেব পশ্চিমে উদিত ও পূর্বে অস্তমিত হইবেন, তিনি তাহার 
দ্বিগুণ কাল১ উত্তরদিকে উদিত ও দক্ষিণে অস্তমিত হইবেন । তিনি 
মক্ুদ্গণেরই ন্যায় ততকালব্যাপী আধিপত্য ও স্বারাজ্য লাভ করিবেন | ৪ 


১। মরুদ্গণের ও উত্তরূপ বিদ্বানের ভোগকাল আদিতাগণের দ্বিগুণ ৷ 


তৃতীয়াধ্যায়-_দখম খণ্ড 


( মধুভোজী সাধাগণ ধোয় ) 


অথ যশ পঞ্চমমম্ততং তৎ সাধ্য! উপজীবস্তি ৰ.হ্ধণা মুখেন ন 
বৈ দেবা অশ্নস্তি ন পিৰন্ত্যেতদেবামৃতং দৃষ্ট। তৃপ্যন্তি ॥ ১ 
আর তন্মধো যাহা পঞ্চম অমৃত ( অর্থাৎ সূর্ধমধ্যবতাঁ চঞ্চল রূপ ), 
প্রণবকে অগ্রণী করিয়া সাধাগণ তাহা উপভোগ করেন । (প্রকৃতপক্ষে ) 
দেবগণ ম্বাহারও করেন না, পানও করেন না,তাহার1 সবেক্দ্রিরসহায়ে 
এই অমৃতের উপলব্ধি করিয়াই তৃপ্ত হন । ১ 


ত এতদেৰ রূপমভি সংবিশন্ত্যেতস্মাজপাদৃষ্ন্তি ॥ ২ 


তাহার! এই বূপেরই বিষয়ে উদ্দাসীন হন, এবং এই বূপটিকে উপভোগ 
করিবার জন্যই উৎসাহিত হন | ২ 


স ষএতদেবমমৃতং বেদ সাধ্যানামেবৈকো ভূত্বা ৰ্ধণৈব 
মুখেনৈতদেবামৃতং দুষ্ট তৃপ্যতি স এতদেব রূপমভিসংবিশত্যে- 


তম্মাজ্রপাছুদেতি ॥ ৩ 


যে কেহ ষধোক্তবূপে এই অমৃতকে জানেন, তিনি সাধাগণেরই সহিত 
এক হইয়| এবং প্রণবকে অগ্রণী করিয়া এই অমৃতকে উপভোগ করিয়া 
তৃপ্ত হন। তিনি এই রূপেরই বিষয়ে উদ্দাসীন হন, এবং ইহারই 
উপভোগের জন্য উৎসাহিত হন | ৩ 

সযাবদাদিত্য উত্তরত উদেতা দক্ষিণতোহস্তমেতা ঘ্িস্তা বদূর্ধব 
উদেতাহ্র্বাওস্তমেতা সাধ্যানামেব তাবদাধিপত্যং স্বারাজ্যং 
পেতা ॥ ৪ 

ইতি তৃতীয়াধ্যায়স্য দশমখণ্ডঃ ॥ 


৩1১০৪ ] ছান্দোগ্যোপনিষত ১৫৫ 


যত কাল সূর্যদেব উত্তরদিকে উদিত ও দক্ষিণ দিকে অন্তমিত হইবেন, 
তিনি তাহার দ্বিগুণ কাল৯ উধ্বে উদ্দিতও নিয়ে অন্তমিত হইবেন ।২ 
তিনি তত কাল ব্যাপিয়া সাধ্যগণেরই অনুরূপ আধিপত্য ও স্বারাজা লাভ 
করিবেন । ৪ 


১। সাধ্যগণের ও উক্তরূপ বিদ্বানের ভোগকাল মরুদ্গণের দ্বিগুণ ৷ 

২। প্রকৃতপক্ষে হুর্ধের উদয় বা অস্তগমন নাই । বিভিন্ন লোকবাসীর! যখন তাহাকে 
প্রথম দর্শন করে, তখন উহাই তাহাদের পক্ষে সুর্ঘের উদয় ; এবং যখন তাহাদের দৃষ্টিতে 
তিনি অন্তহিত হন, তখন উহাই শুর্ধের অস্তগমন = 

নৈবাস্তমনমৰ্কস্ত নোদয়ঃ সর্বদা সতঃ 
উদয়াস্তমনে নাম দর্শনাদর্শনে রবেঃ ॥ 

পৌরাণিক মতে মেরুপর্বতের চারিদিকে প্রাকারবৎ স্থিত মানসের উপর সুর্ধরথ পরিভ্রমণ 
করে| তাহার ফলে ক্রমে ইন্ত্রপুরী, যমপুরী, বরুণপুরী ও চন্দ্রপুরীতে উদয়াদি হয় । ইন্দ্রপুরী 
( অমরাব্তী ) অপেক্ষা! যমপুরী (সংযমনী) ছিগুণকালম্থায়ী, যমপুরী অপেক্ষা বরুণপুরী (সুখ!) 
দ্বিগুণকালম্থায়ী, চন্্রপুরীর (বিভার) অবস্থানকাল তদপেক্ষা দ্বিগুণ এবং ইলাবৃতের অবস্থান- 
কাল তাহারও দ্বিগুণ । এই জন্যই উদয়াস্তময় ও ভোগের কাল পর পর দ্বিগুণ বলিয়া! উল্লিখিত 
হইয়াছে। সেই সেই লোকবাসীর দৃষ্টিতে & কাল এইরূপেই অনুতূত হইয়া থাকে । 
হুতরাং যদিও পুরাণে বণিত আছে যে, হুর্ঘ এই লকল পুরীতে সমান কাল ব্যাপিয়। অবস্থিতি 
করেন, তথাপি ক্রতিতে লোকবাসীর দৃষ্টি অবলম্থিত হওয়ায় শ্রুতির সহিত পুরাণের বিরোধ 
হয় নাই । 

মেরু পর্বতের চারিদিকে এই চারিটি পুরী সন্জিত আছে । স্ূর্ধ এ সকল পুরীতে ভিন্ন 
ভিন্ন কালে উদিত হন বলিয়। মনে হয় । মর্ত্যলৌকবাদী আমাদের দৃষ্টিতে এইরূপও মনে হয় 
যে, শুর্ধ বিভিন্ন লোকে বিভিন্ন দিক হইতে উদিত হন; বস্তুতঃ তাহা হইতে পারে না। 
এই চতুর্লোকবাসীদের নিজ নিজ দৃষ্টিতে তিনি পূর্ব দিক হইতে উদ্দিত হন বলিয়া প্রতিভাত 
হইতে পারেন । বর্তমান খগুগুলিতে কেবল মর্ত্যবাপীর দৃষ্টি-অবলম্বনেই উদয়াস্তময়ের দিক 
বণিত হইয়াছে। 

আরও দ্রষ্টব্য এই যে, হুর যখন অমর[বতীতে মধাহগত তখন তিনি যমালয়ে উদীয়মান 
বলিয়া প্রতিভাত হন । আবার যমালয়ে যথন মধ্যাহ্ন, তখন বরুশালয়ে হৃর্ধোদয় । তেমনি 


১৫৬ উপনিষণ্ গ্রন্থাবলী [ ৩1১১।১ 


বরুশালয়ের মধাহৃকালে চক্রলোকে প্রত্যুষ। ইলাবৃত বর্ধ মেরু ও মানস এই পর্ব“তদ্বর 
কর্তৃক পরিবৃত পাকার, সেখানে স্বর্ধরস্মি কেবল উর্ধ্বদিক হইতে আসিতে পারে ; সুতরাং 
সুর্ধ সেখানে উর্ধ্বে ও নিয়ে গমন করেন বলিয়া! মনে হয়। 


ত তীয়াধ্যায়-_একাদশ খণ্ড 
( মধুবিদ্যার ফল ) 


অথ তত উধৰ্ব উদেত্য নৈবোদেতা নাস্তমেতৈকল এব মধ্যে 
স্থাত৷ তদেষ শ্লোকঃ__॥ ১ 


[ পাঁচটি পর্ধায়ে মধুবিস্ভ। বনি! করিয়া অধুন। উহা কিরূপে মুক্তিক্ূপ ফলে পর্যবসিত হয়, 
তাহ! প্রদশিত হইতেছে ]--অণ ( অতঃপর ) [ প্রাণিগণের কর্মফলভোগ-সম্পাদনের জন্য 
উদহাস্তময়ের দ্বারা তাহাদিগকে অনুগৃহীত করিয়া এবং কর্মফলভোগের পর তাহাদিগকে 
আপনাতে সংহৃত করিয়া] ততঃ (প্রাণীদিগকে অনুগ্রহ করার পরে) উর্ধ্বঃ [ সন্‌ ] 
( প্ৰাণিগণের অনুগ্রহ কর! রূপ কার্ধের অতীতসম্বরূপে. ব্রহ্মরূপে ) উদেত্য (উদিত হৃইয়া, 
স্বমহিমায় প্রকাশ লাভ করিয়া ) [ সুর্ধ ] ন এব উদেতা ( উদিত হইবেন না ) ন অন্ত্রমেতা , 
( অস্তগমনও করিবেন না )--একল: ( অনবয়ব, অদ্বিতীয়রূপে ) মধো এব ( আাপনাতেই ) 
স্থাতা (অবস্থান করিবেন)! তৎ (ঘণপোক্ত বিষয়ে) এব: (এই) শ্লোক: ( শ্রোক ) 
[ আছে] । ১ 


অনস্তর প্রাণীদিগের জন্য ভোগপ্রদানের কালের অতীত হইয়া তিনি 
স্বমহিমায় প্রকাশ লাভ করিয়া আর উদ্দিত হইবেন না, বা অস্তমিত 
হইবেন ন!; তিনি অদ্বিতীয়ন্পে আপনাতেই অবস্থান করিবেন 1১ 
যথোক্ত বিষয়ে এই শ্লোক আছে২__। ১ 


১) মূলের “স্থাতা” ( থাকিবেন ) শব্দের প্রয়োগ ক্রমমুক্তির ম্োতক । 
২। মধুবিভভার ফলে কোনও বিদ্বান্‌ ক্রমে বন্থ প্রভৃতির সহিত সমান অধিকারসম্পন্ন 


হিট ছান্দোগ্যোপনিষৎ ১৫৭ 


হইয়া অহং-গ্রহ উপাসনা দ্বার! সমাধিতে আপনাকেই সবিতৃরূপে উপলব্ধি করিয়াছেন এবং 
উক্ত মন্ত্র দর্শন করিয়াছেন । তখন কেহ হয়তে| তাহাকে জিজ্ঞাসা করিল, “আপনি যে 
ব্ৰহ্মলোক হইতে ফিরিয়া আলিলেন, দেখানেও কি হেব উদয়াস্তময়ের দ্বার। এইরূপেই 
প্রাণীদিগের আয়ু:ক্ষয় করেন?” উত্তরে সেই ব্যুখিত ব্রদ্ধজ্ঞ নিয়োক্ত শ্লোক বলিতেছেন। 
“তদেধ প্রোক১'__ইহা। শ্রুতিরই বচন । 


ন বৈ তত্রননিয্লোচ নোদিয়ায় কদাচন। 
দেবান্তেনাহং সত্যেন মা বিরাধিষি বন্ধণা। ইতি ॥ ২ 


| যে ব্ৰহ্মলোক হইতে আমি আনিয়াছি ] তত্র (সেই ব্রন্ধলোকে ) ন বৈ ( [উদয়াস্তময়- 
জনিত আয়ুঃক্ষয়] নাই); [সেখানে সুর্ধ ] কদাচন (কোনও কালেই) ন নিষ্লোচ 
(=ন নিমুগ্নোচ, অস্তগমন করেন ন!) ন উদিয়ায় (উদ্দিতও হন না) । [হে] দেবাঃ 
(দেৱগণ ), [ সাক্ষিবূপে আপনার! শ্রবণ করুন ], তেন সতোন ( এই সতাকথনের ফলে ) 
অহম্‌ ( আমি ) ৰ হ্মণ! (ব্রন্মের সহিত ) মা বিরাধিষি (যেন বিরুদ্ধাবস্থাপন্্ না হই, অর্থাৎ 
আমার ধেন ব্রহ্মের অপ্রাপ্তি না ঘটে ) ইতি । ২ 


সেই ব্রহ্মলোকে উদয়ান্তময় নাই, সেখানে সূর্য কখনও অন্তমিত বা 
কখনও উদিত হন না। হে দেবগণ (আপনারা সাক্ষী থাকিবেন, 
মাপনাদের নামে আমি শপথ করিতেছি ), আমি যে সত্য কথা বলিতেছি 
তাহার ফলে আমার ব্রন্মরূপে অবস্থান যেন ব্যাহত না হয়|” ২ 


ন হ বা অস্মা উদেতি ন নিয্লোচতি সকৃদ্দিবা হৈবান্মৈ ভবতি 
য এতামেবং ৰ ক্মোপনিষদং বেদ ॥ ৩ 


[ ক্রতি ব্রন্মজ্ঞের কথা৷ সমর্থন করিতেছেন ]--অন্মৈ (এ ব্রহ্ধবিদের পক্ষে) ন হ বৈ 
উদ্দেতি ( সূৰ্ধ অবশাই উদ্দিত হন ন!) ন নিষ্নোচতি ( অস্তও যান না)। যঃ ( যিনি ) এতাম্‌ 
(এই ) ব্ৰহ্মোপনিষদম্‌ ( বেদগুহা বিষয়, মধুবিদ্তা ) এবম্‌ ( যথোত্ধ প্রকারে ) বেদ (জানেন), 
অস্মে (তাহার পক্ষে) সকৃৎ দিব! এব ভবতি হ (নিত্য দিবাই হইয়া! থাকে, [তাহার 
উদয়াস্তময়-রহিত ব্রহ্মপ্রাপ্তি ঘটিয়া থাকে ])। ৩ 


১৫৮ উপনিষৎ গ্রন্থাবলী Ll 


ও ব্ৰহ্মবিদের পক্ষে সূর্যের উদয় নাই, অস্তগমনও নাই ; যিনি এই 
বেদগুহা বিষয়টি যথোক্তপ্রকারে? জানেন, তাহার পক্ষে নিত্য দিবালোকই 
বর্তমান থাকে ।২ ৩ 


১1 বক্র বংশ, মধুচক্র, মধুনাড়ী ও লোহিতাদি রূপের সহিত বহন প্রভৃতির সমৃদ্ধ, 
এবং সৃুর্ধের উদয়াস্তময়, ইত্যাদি । 


২। কারণ তিনি ম্বরংজ্োতি হন। 


তন্ধৈতদ্‌ ৰৃন্ধা প্রজাপতয় উবাচ প্রজ্াপতির্মনবে মনুঃ 
প্রজাভ্যন্তদ্বৈতছুদ্দালকায়ারুণয়ে জ্যেষ্ঠায় পুত্রায় পিতা ৰক্ষ 
প্রোবাচ॥ ৪ 


তৎ হ্‌ এতৎ ( উক্ত এই মধুজ্ঞান ) ৰ হ্ম। ( হিরণাগর্ভ ) প্রজাপতয়ে ( বিরাট্কে ) উবাচ 
(বলিয়াছিলেন ); প্রজাপতিঃ মনবে (মন্থকে ), মনুঃ প্রজাভাঃ ( ইক্ষ্াকু প্রভৃতি 
পুত্রগণকে )। তৎ হ এতৎ (উক্ত এই মধুজ্ঞানাজ্মক ) ব্ৰহ্ধ ( ব্ৰহ্মবিষ্ত! ) পিতা (পিতা) 
জোষ্ঠায় পুত্রায় ( জোষ্ঠপূত্র ) উদ্দালকায় আকরুণয়ে (উদ্দালক আরুণিকে ) প্রোবাচ 
( বলিয়াছিলেন )। ৪ 


হিরপ্যগর্ভ উক্ত এই মধুজ্ঞান বিরাট্‌কে বলিয়াছিলেন ; বিরাট্‌ মনুকে, 
মনু ( ইস্কাকু প্রভৃতি ) সন্তানগণকে বলিয়াছিলেন। ( উদ্দালকের ) পিতা 
সেই যধুজ্ঞানরূপ ব্রহ্মবিদ্যা জোষ্ঠপুত্র উদ্দালক আরুণিকে বলিয়াছিলেন | ৪ 


ইদং বাব তজ্জ্োন্টায় পুত্রায় পিতা ৰ হ্ধ প্ৰৰ্য়াৎ প্রণাধ্যায় 
বাহন্তেবাসিনে ॥ ৫ 

ইদম্‌ বাব তৎ ( এই সেই বখোক্ত ) বন্ধ ( মধূবিস্ভ৷) [অপর] (পিতাও ) জ্যেষ্ঠার় 
পুত্রায় (জোষ্টপুত্রকে ) বা ( অধব।) প্রণাধ্যাযধ ( যোগা ) অস্তেবাসিনে ( শিল্ুকে ) প্রক্রয়াৎ 
(বলিবেন )। ৫ 


৩১২1১] ছাঁন্দোগ্যোপনিষৎ ১৫৯ 


অপর পিতারাও জো্টপুত্রকে কিংবা যোগা শিষ্যকে পূর্বোক্ত এই 
মধুবিদা| উপদেশ দিবেন। & 


নান্যন্মৈ কস্মৈচন যদ্ধপ্যস্ম৷ ইমামস্তিঃ পরিগৃহীতাং ধনস্য পূর্ণীং 
দদ্যাদেতদেব ততো ভূয় ইত্যেতদেব ততো ভূয় ইতি ॥ ৬ 


ইতি তৃতীয়াধ্যায়সন্তেকাদশখণ্ডঃ ॥ 


অন্যশ্মৈ কম্মৈচন (অপর কাহাকেও ) ন ([ বলিবেন ] না); [কারণ] যদি অপি 
(যদিও) অশ্মৈ ( ও আচার্ধকে ) [ কেহ] অস্ভিঃ পরিগৃহীতাম্‌ ( সমুদ্রপরিবেষ্টিতা ) ইমাম্‌ 
(এই পৃথিবীকে ) ধনস্ত পুর্ণাম্‌ (ধন, অর্থাৎ ভোগোপকরণে, পূর্ণ [ করিয়া ]) দদ্ভাৎ ( দান 
করে) [তথাপি] এতৎ এব (এই মধুবিদ্ভাদীনই ) ততঃ (পুবেক্ত দান হইতে ) ভূয়ঃ 
(শ্রেষ্ঠতর, অধিকতর ফলপ্রদ) ইতি । এতৎ এব ততঃ ভূয়ঃ (আদরার্থে পুনরুক্তি ) 
ইতি। ৬ 


অপর কাহাকেও বলিবেন না; কারণ সমুদ্রপরিবেষ্টিতা এই পৃথিবীকে 
ধনপরিপূর্ণা করিয়া দীন করা অপেক্ষাও এই মধুবিগ্যাদান শ্রেষ্ঠতর | ৬ 


তৃতীয়াধ্যায়__দবাদশ খণ্ড 


( গায়ক্রাপাধিক ব্রন্দের উপাসনা ) 


গায়ত্রী বা ইদং সর্বং ভূতং যদিদং কিঞ্চ বাখৈ গায়ত্ৰী বাথা 
ইদং সর্বং ভূতং গায়তি চ ত্রায়তে চ ॥ ১ 
[ উক্ত ব্রহ্মবিদ্া এরূপ নিরতিশয় ফলপ্রদ বলিয়। প্রকারাস্তরেও তাহার উপদেশ দেওয়] 


আবশ্যক । এই জন্য গায়ত্রীরূপ উপাধিবিশিষ্ট ব্রহ্মের উপাসনা উপদিষ্ট হইতেছে ]-_যং 
ইদম্‌ কিম্‌ চ (এই যাহা কিছু স্থাবর ও জঙ্গম ) ভূতম্‌ (প্রাণিবর্গ ) [আছে], ইদম্‌ সর্বম্‌ বৈ 


১৬০ উপনিষৎ গ্রন্থাবলী [ ৩১২১ 


(এই সমস্ত অবপ্তই ) গায়ত্ৰী (গায়ত্ৰী ) ; [যেহেতু ] বাক্‌ বৈ ([ শৰ্দরূপ! ] বাক্‌ই ) ইদম্‌ 
সর্বম্‌ (এই লঙস্ত) ভূতম্‌ (প্রাণীকে ) গায়তি চ ( গান করে ) ত্রাপতে চ (ভয় দূর করে ) 
[অর্থাৎ শব্দোচ্চারণ করিয়! লোকে “এইটি গরু", “এইটি মানুষ” ইতাদি নির্দেশ করে, এবং 
অভ্য়বাধী উচ্চারণ করিস! ত্রাণ করে ] [ অতএব বাকোর দ্বার! “গান” এবং “ত্রাণ” কর 
হয় বলিয়া ] বাক্‌ গায়ত্রী বৈ (বাক্‌ই গায়ত্ৰী ). [ অর্থাৎ গায়ত্ৰী ও বাক্‌ অভিন্ন; এবং বাক্‌ 
যেরূপ সর্বাঝ্িকা, গায়ত্রীও সেইরূপ সব্বরূপা। ও ব্রহ্মঞ্জানের দ্বারভূতা! ] ৷ ১ 


এই যত কিছু ( স্থাবরজঙ্গম ) প্রাণী আছে, এই সমস্ত অবশ্যই গায়ত্রী | 
বাক্‌ প্রাপিবর্গের (নাম ) গান ( বা নির্দেশ ) করে এবং (তাহাদিগকে ভয় 
হইতে ) ত্রাণ করে বলিয়া! বাকৃই গায়ত্রী ।৯ ১ 


১। গায়ত্ৰী একটি বৈদিক ছন্দের নাম । তাহার চারিটি পারে ৬টি করিয়া মোট 
২৪টি অক্ষর (৪১৬২৪) থাকে । উঞ্চিক্‌, অনুষ্ট প., বৃহতী, ত্রিষ্ট প., জগতী প্রভৃতি ছন্দে 
প্রতি পাদ্দে বধাক্রমে ৭, ৮, ৯, ১১, ও ১২, অক্ষর আছে । ফলত: তাহাদের প্রতো কটিতেই 
গায়ত্রী অপেক্ষা অধিক অক্ষর আছে । নুন সংখ্যা বাতীত অধিক সংখ্যা! হইতে পারে না, 
অর্থাৎ নুনলংখাটি অধিক সংখায় ব্যাপ্ত আছে (“গাকসত্রীচ্ছন্দদাং মাতঃ”) হুতরাং গায়ত্রী 
ছন্দোমধো প্রধান! । অধিকস্ত দেবগণের জন্য দোমাহরশকালে ব্রিষ্টপ, ও জগতী বিফলা। 
হইলে গাঞআ্ীই ও কার্ধে সাফল্য হইয়াছিলেন। এইরূপেও গাদ্গত্রীর, অর্থাৎ গায়ত্রী চ্ছন্দ:- 
বিশিষ্ট খকৃূদকলের, প্রাধান্য স্বীকৃত হইয়াছে (গীত, ১০1৩৫ )। বিশেষতঃ ব্রাহ্মণগশের 
নিকট গা ্রত্রীমন্থ অতি আদরণীর়। এই সকল কারণে গায়ত্রী-অবলন্বনে ব্রহ্ম উপদিষ্ট ও 
উপাসিত হন। 

বাগ.-ভিল্ন বাচা বস্তু নির্শাত হয় না, সুতরাং শব্দাস্ম্িকা বাক সবন্বরূপা। কার্ধ ও কারণ 
অভিন্ন বলিয়া, গায়ত্রী নিজ কারণ বাক্যের সহিত অভিন্ন এবং এই জন্কই সবাস্ত্বিকা 
(৩1১২৬ ও ৩1১২৫ টীকা ডঃ)। ধাতুগত অর্থ অনুসারেও উততপ্পে অভিন্ন । গানুত্রী 
শব্দটি গানার্ধক গৈ-ধাতু ও ত্রাশার্ধক ভ্রেবধাতু হইতে নিষ্পন্র হইয়াছে । বাকের দ্বারাও 
সান ও ত্রাণ হয়। 


এখানে গায়ত্রী শব্দ ব্রহ্ষেত্র লক্ষক । গাদ্বত্রীনামক ছন্দঃ অবলম্বন করিয়া ও গায়ত্রীতে 
অনুগত ব্ৰহ্ষে চিত্ত সমাহিত করিতে হইবে--ইহাই তাৎপর্য (ব্রঃ হুঃ, ১৷১।২৫ )। 


৩1১২1৪ ] ছাঁন্দোগ্যোপনিষৎ ১৬১ 


যা বৈ সা গায়ত্রীয়ং বাব সা যেয়ং পৃথিব্যস্তাং হীদং সৰ্বং 
ভূতং প্রতিষ্টিতমেতামেব নাতিশীয়তে ॥ ২ 

যা বৈ সা গায়ত্রী (উত্তরূপা যে গায়ত্রী ) সা বাব ইয়ম্‌ ( উহাই ইহ! ) যা ইয়ম্‌ পৃথিবী 
( যাহা পৃথিবী বলিয়া খাত )7 হি (কারণ) অন্তাম্‌ (এই পৃথিবীতে ) ইদম্‌ সৰ্বম্‌ (এই 
সর্বকৃত) প্রতিষ্টিতম্‌ (প্রতিষ্ঠিত), [এবং ] এতাম এব (ইহাকেই ) ন অতিপীয়তে 
( অতিক্রম করে ন!) । ২ 

উক্তস্বব্ূপা যে গায়ত্রী উহাই আবার পৃথিবীরূপিণী ; কারণ এই 
ভূতবর্গ এই পৃথিবীতেই অধিঠিত এবং ইহাকে অতিক্রম করে না।৯ ২ 

১। গান ও ত্রাণের দ্বারা গায়ত্রী সর্বভূতের সহিত সন্বদ্ধ; অধিষ্ঠানতৃমি ও অনতিত্রমণীয়। 

বলিয়া পৃথিবীও সর্বভূতের সহিত সন্বদ্ধ । সুতরাং গায়ত্রী পৃথিবী । 

যা বৈ সা পৃথিবীয়ং বাব সা ষদিদমস্মিন্‌ পুরুষে শরীরমস্মিন্‌ 
হীমে প্রীণাঃ প্রতিষ্টিতা এতদেব নাতিশীয়ন্তে ॥ ৩ 

যা বৈ স! পৃথিবী, সা বাব ইয়ম্‌ অশ্মিন্‌ পুরুষে ( এই পুরুষে ) ইদ্ম যৎ শরীরম্‌ ( এই 


যাহা দেহ )7 হি (কারণ) [ভূতবর্গ যেমন পৃথিবীতে অধিষ্ঠিত তেমনি] অন্মিন্‌ (এই দেহে) 
ইমে প্রাণাঃ (এই ইন্নিয়বৃন্দ ) প্রতিষ্ঠিতাঃ, এতৎ এব (এই শরীরকেই ) ন অতিশীয়ন্তে ।৩ 


যাহা পূর্বোক্ত ( গায়ত্রীরূপিণী ) পৃথিবী, উহাই আবার এই পুরুষা শ্রিত 
( পাঁথিব ) শরীর ১১ কারণ এই ( ভূত-শব্দ-বাচা) ইন্দ্রিয়বর্গ এই শরীরেই 
অধিষ্ঠিত এবং ইহাকে অতিক্রম করে না।২ ৩ 

১। শরীর পাঞ্চভৌতিক হইলেও পৃথিবীপ্রধান। স্থতরাং পৃথিবীর সহিত অভিন্ন 


২। শরীর ও গায়ত্রী অভিন্ন ; কারণ পৃথিবী ও গায়ত্রীর ন্যায় এই দেহও ভূতশব্দবাচ্য 
প্রাণসমূহের সহিত সম্বন্ধ (৩1১২।৫ টীকা দ্রঃ )। 


যদ্বৈ তত পুরুষে শরীরমিদং বাব তথ্যদিদমস্মিমনন্তঃ পুরুষে 
হৃদয়মস্মিন্‌ হীমে প্রাণাঃ প্রতিষ্ঠিতা এতদেব নাতিশীয়ন্তে ॥ ৪ 


১১ 


১৬২ উপনিষৎ গ্রন্থাবলী [ ৩১২1৫ 


যৎ বৈ তৎ পুরুষে শরীরম্‌ ( যাহ পুরুষাশ্রিত শরীর ) ইদম্‌ বাব তৎ, যৎ ইদম্‌ অস্মিন্‌ 
অন্তঃপুরুষে ( শরীরমধো ) হাদয়ম্‌ ( হৃদয়পুওরীক ); হি [ ইতাদি পূর্ববৎ ]| ৪ 


যাহা পুরুষাশ্রিত শরীর, উহাই আবার শরীরমধাস্থ হ্ৃদয়পন্মের সহিত 
অভিন্ন; কারণ ( ভূতশব্দবাচ্য ) ইন্ত্রিঘবন্দ উহাতেই প্রতিষ্ঠিত এবং 
উদ্থাকে তাহার] অতিক্রম করে না| ৪ 


সৈষা চতুষ্পদ! বড় বিধা গায়ত্রী তদেতদৃচাহভ্যনুক্তম্‌ ॥ ৫ 


সা এয! গায়ত্রী (যথোক্ত! এই গায়ত্রী ) চতুষ্প? (চারিটি পাদ-বিশিশ্টা), যড় বিধ! 
(ছয় প্রকার__বাক্‌, ভূত, পৃথিবী, শরীর, হৃদয় ও প্রাণ )। তৎ (উক্ত অর্থেরই সমর্থকরূপে) 
এতৎ (ইনি, [ গায়তত্রীতে অনুগত, গায়ত্রী অবলম্বনে উপস্থাপিত ] গায়ত্রীনামক ব্রহ্ম ) খচা 
( খক্-মস্ত্রেও ) অভানুক্তম্‌ (প্রকটিত হইয়াছেন ) । ৫ 


পূর্বোক্তা এই গায়ত্রী চারিটি পাদবিশিষ্টা ও ফট্প্রকার! ।+ উক্তার্থেরই 
সমর্থকরূপে এই ( গায়ত্রীতে অনুগত ও গায়ত্রীনামধেয় ) ব্রহ্ম খক্মন্ত্রে 
প্রকাশিত হইয়াছেন । & 


১। বদিও গায়ত্রী ও হৃদয়ের সহিত সর্বতৃতের সম্বন্ধ দেখাইবার জঙ্টই বাক্‌ ও প্রাণের 
উল্লেখ হইয়াছে, তথাপি উহাদিগকে গারত্রীর প্রকারবিশেষ ধরিয়া গায়ত্রী ছয় প্রকার 
(১ম ও ওয় কণিকা ভ্রঃ)। ভূত, পৃথিবী, শরীর ও হৃদদ্ন চতুস্পদবিশিষ্টী' গাক্ষত্রীর চারিচি 
পাদ । ইহাও ধ্যানের জন্ঠ বিহিত হইল (৩।১২।১, টাক! শেষাংশ দ্র: )। 


তাবানম্য মহিমা ততো! জ্যায়াংশ্চ পৃরুষঃ। 
পাদোহস্ত সর্বা ভূতানি ত্রিপাদস্যামৃতং দিবি ॥ ইতি ॥ ৬ 
অন্ত (উক্ত [গা়ত্রীতে অনুগত ] ব্রদ্ধের ) মহিম! ( বিভূতি, বিস্তার ) তাবান্‌ (সেই 


পরিমাণ, অর্থাৎ বড়বিধা ও চতুষ্পদ! গায়ত্রীর সমপরিমাণ); ততঃ চ (উক্ত[ বিকারি 
জগংস্বরূপ! ] গাক্ত্রী হইতেও ) পূরুষঃ ([ বিকারাভীত, পরমার্থ-সতাস্বরূপ ] পুরুষ) জাযায়ান্‌ 


৩১২৯] ছান্দোগ্যোপনিষৎ ১৬৩ 


( মহত্বর ); [ পূর্বোক্ত “সেই পরিমাণ” কথাটির ব্যাখ্যা এই ] সর্ব। ভূতানি (আকাশাদি 
চরাচর সকলেই ) অন্য ( এই গায়ত্রীনামক ব্রন্ষের ) পাদঃ (এক পাদ মাত্র) ; [ পূর্বোক্ত 
“মহত্তর” কথাটির তাৎপর্য এই ] অস্ত.ত্রিপাৎং অমৃতম্‌ (ত্রিপাদবিশিষ্ট অন্বিকারী স্বরূপটি ) 
দিবি (প্রকাশাত্মক স্বমহিমায় [ প্রতিষ্ঠিত ]) ইতি [ মন্ত্রের সমাপ্তিস্থচক ] | ৬ 


উক্ত গায়ত্র্যাখ্য ব্রন্দের মহিমাও সেই পরিমাণ, অর্থাৎ প্রপঞ্চরূপ 
সবভূত তাহার এক পাদমাত্র ।” পুরুষ ( অর্থাৎ পূর্ণ ব্রহ্ম) কিন্তু তাহা 
হইতেও মহত্তর, অর্থাৎ যিনি গায়ত্রী-ব্রহ্মের স্বরূপ ত্রিপাৎ অবিকারী 
পূৰ্ণব্ৰহ্ম, তিনি আপন জ্ঞানন্বরূপে প্রতিষ্ঠিত । ৬ 


১। ভূতাদি সমন্তই বাকাকে অবলম্বন করিয়া অবস্থিত আছে বলিয়া উহারা বিকারী 
এবং নামেরই অন্তভু ক্র, অর্থাৎ মিথ্যা-_বাচারস্তপং বিকারো! নামধেয়ম্‌, ছাঃ ৬1১1৪; 
অৰিকারী ব্রহ্ম তাহাদিগের অপেক্ষা মহত্তর । 


২। ব্ৰহ্মে অংশ ন! থাকিলেও--মিথা! জগতের তুলনায় ব্রহ্ম অনন্ত, ইহাই বুঝাইবার 
জন্য উপদেশচ্ছলে অংশ কল্পনা করিয়া বলা হইল যে, ব্রহ্ম এক অংশে মাত্র বিবতিত হন, 
কিন্ত অপর তিন অংশে তিনি অমৃত বা নিবিকার । 


যদ্বৈ তদ্ৰ,দ্ষেতীদং বাব তদ্‌ যৌহয়ং বহির্ধা পুরুষাদাকাশো 
যো বৈ স ৰৰির্ধা পুরুষাদাকাশঃ ॥ ৭ 

অয়ং বাব স যোহ্য়মন্তঃ পুরুষ আকাশো যো বৈ স অন্তঃ 
পুরুষ আকাশ ॥ ৮ 


অয়ং বাব স যোহয়মন্তহ্ছদয় আঁকা শস্তদেতৎ ূর্ণমপ্রবতি 
পূর্ণা মপ্রবতিনীং শ্রিয়ং লভতে য এবং বেদ ॥৯ 


ইতি তৃতীয়াধ্যায়স্ত দ্বাদশখণ্ডঃ ॥ 


[ গায়তত্রী-উপাধিতে উপহিতরূপে ঘে ব্রহ্ম উপান্ত, তিনিই আবার হদয়াকাশে ধোয়, ইহা 


১৬৪ উপনিষৎ গ্রন্থাবলী [৩১২৯ 


বুঝাইবার উদ্দেস্তে হৃদয়াকাশের অবতারণ! হইতেছে ]ঘৎ বৈ তৎব.দ্ধ ইতি ([ গায়ত্ৰী 
অবলম্বনে ] ধাহাকে উক্ত [ত্রিপাৎ ] ব্রক্ষরূপে নির্দেশ করা হইয়াছে ) তৎ ইদম্‌ বাব 
( তিনিই ইহা )--[ অর্থাৎ ] যঃ ( যাহ!) পুরুষাৎ ( বহির্ধ! পুরুষের বাহিরে ) অয়ম্‌ আকাশঃ 
(এই [ভৌতিক ] আকাশ ) । পুরুবাৎ বহির্ধ। সঃ যঃ বৈ আকাশঃ, অয়ম্‌ বাব সঃ (উহাই 
তাহা )-_[ অর্থাৎ ] ঘঃ অস্তঃ পুরুষে (শরীর মধ্যে ) অয্নম্‌ আকাশঃ। অস্তঃ পুরুষে সঃ যঃ 
বৈ আকাশঃ' অয়ম্‌ বাব সঃ--যঃ অস্তঃ হৃদয়ে ( হৃদয়-পদ্মে ) অয়ম আকাশঃ। তৎ এতৎ 
( উক্ত এই [ হৃদয়াকাশাধা ব্ৰহ্ম ] ) পূৰ্ণম্‌ ( সৰ্বব্যাপী ) [ এবং ] অপ্রবন্তি ( এক স্থান হইতে 
স্থানান্তরে গমনকারী নহেন, অর্থাৎ অবিনাশী )। যঃ ( যিনি ) এবম্‌ (পূর্ণ ও প্রবৃত্তিহীনরূপে ) 
[ ব্ৰহ্মকে ] বেদ (জানেন ), [ তিনি ] পূর্ণাম্‌ (পরিপূর্ণ ) অপ্রবতিনীম্‌ ( অবিনাশী ) শ্রিম্বম্‌ 
(এশ্বর্ধ ) লভতে (লাভ করেন )। ৭-৯ 


পূর্বে ধাহাকে ব্রন্মরূপে নির্দেশ কর] হইয়াছে, তিনিই দেহের বহি- 
ভাগে বিদ্যমান এই আকাশ ; দেহের বহির্ভাগে যে আকাশ, উহাই আবার 
দেহমধ্স্থ আকাশ; দেহমধ্যে ষে আকাশ, তাহাই আবার হৃদয়পদ্মস্থ 
আকাশ ।১ উক্ত হৃদয়াকা শাখ্য ব্ৰহ্ম পূর্ণ ২ ও প্ৰববত্তিহীন ।৩ যিনি উক্তরূপে 
(ব্রহ্মকে) জানেন, তিনি পরিপূর্ণ ও উচ্ছেদহীন এঁশ্বর্ধ লাভ করেন ।8 ৭-৯ 


১। আকাশ এক হইলেও উপলব্ধির বৈচিত্রাবশতঃ তাহাকে ত্রিধ! ভাগ করা হইল-_ 
ইহা! উপাধিক বিভাগমাত্র । জাগরিতাবস্থায় বহিঃস্থ ভূতাকাশে আনন্দজনক বিবয়সকল 
উপলব্ধ হয় ; কিন্তু সেখানে প্রচুর দুঃখও আছে । ন্বপ্রাবস্থান্ন শরীরাকাশে মনোবৃত্তিলহায়ে 
আনন্দভোগ হয় ; সেখানে অপেক্ষাকৃত অল্প দুঃখ । হুবুপ্তি-অবস্থায় বুদ্ধিবৃত্তি তিরোহিত 
হইলে হৃদয়াকাশে ছুঃখহীন আনন্দ উপলব্ধ হয়। এইরূপে ক্রমে আকাশের সঙ্কোচ করিয়া 
ইহাই নির্দেশ করা হইল ঘে, হৃদয়াকাশ উত্তম স্থান, অতএব চিত্তকে একাগ্র করিয়া উহাকে 
হাদয়াকাশে সমাহিত করিতে হইবে । 

২। অর্থাৎ তিনি হৃদয়াকাশেই পরিসমাপ্ত নহেন, তিনি সর্বব্যাপী ৷ 

৩) অন্তাপ্ত ভূতসমূহ পরিচ্ছিন্ন ; কিন্তু হৃদয্নাকাশাখ্য ব্রহ্ম পরিচ্ছিন্ন নহেন । 

৪1 ইহা একটি লৌকিক গৌণ ফল মাত্র; ব্রহ্ম প্রাপ্তিই ইহার মুখ্য ফল। উক্ত 
জ্ঞানী জীবন্দুক্ত হন অর্থাৎ জীবনকালেই ব্রহ্মতব লাভ করেন। 


তৃতীয়াধ্যায়__অ্রয়োদশ খণ্ড 
(দ্বারপালোপাসনা ) 

ত্য হ বা এতস্থ হৃদয়স্য পঞ্চ দেবসুষয়ঃ স যোহম্ প্রাঙ স্ষিঃ 
স প্রাণস্তচ্চক্ষুঃ স আদিত্যস্তদেতত্তেজোইন্নাস্ভমিত্যুপাঁপীত তেজ- 
ন্ব্যন্নাদো ভবতি য এবং বেদ ॥ ১ 

[ গাম্রত্রীনামক ব্ৰহ্মের উপাসনার অক্গরূপে দ্বারপাঁলোপাসন। বলা হইতেছে । দ্বারপাল 
সত্তষ্ট ণাকিলে যেরূপ অনায়াসে রাজসমীপে উপস্থিত হওয়। যায়, বর্তমান স্থলেও সেইরূপ 
বুঝিতে হইবে 1 তত্ত হ্‌ বৈ এত্ত হৃদয়স্য ( পূবোক্ত সেই এই হৃদয়ের ) পঞ্চ ( পাঁচটি ) 
দেবন্বয়ঃ ([ প্রাণ, আদিত্য, প্রভৃতি ] দেবতাগণকর্তৃক রক্ষিত ছিদ্র, [ পরমাত্মা প্রাপ্তির ] 
দ্বার)। অস্ত (উক্ত হৃদয়ের) সঃ যঃ (যেটি) ) প্রাঙ হ্রধিঃ (পূর্বদিগ বরা দ্বার, [ পূ মুখে 
অবস্থিত ব্যক্তির হৃদয়ের সম্মুখবর্তা ছিদ্রমধ্যে যে ৰাযু সঞ্চারিত হয় এবং হৃদয়ে যাহ! অবস্থিত]) 
সঃ প্রাণ: (উহাই [ মুখনাসিক! অবলম্বনে সন্মুখে গমনকারী ] প্রাণ) তৎ চক্ষুঃ ( উহাই 
চক্ষু) সঃ আদিত্য: (উহাই আদিতা )। [পরমাজ্মার দ্বারপাল প্রাণাথ্য ] তৎ এতৎ 
( এই ব্রহ্মকে ) তেজঃ অন্নান্থম্‌ ইতি ( তেজোরূপে ও অন্নের আদি বা কারণরূপে ) উপাসীত 
(উপাসনা করিবে )। যঃ এবম্‌ বেদ ( যিনি যথোক্ত প্রকারে উপাসন1 করেন ), [ তিনি ] 
তেজন্বী ( তেজ্ৰস্বী ) [ও] অন্নাদঃ ( অন্নভোজী, অগ্রিমান্দয-বিহীন ) ভবতি (হন )। ১ 


পূর্বোক্ত এই হৃদয়ের দেবগণকর্তৃক রক্ষিত পাঁচটি দ্বার আছে। উক্ত 
হৃদয়ের যেটি পূর্বদ্বার তন্মধ্যে যিনি আছেন, তিনি প্রাণ, তিনিই চক্ষু; 
তিনিই আদিত্য ।১ এই প্রাণাখ্য ব্রহ্মকে তেজোরূপে২ ও অন্নের আদিরূপেও 
উপাসন] করিবে । যিনি এইরূপ উপাসন! করেন, তিনি তেজন্বী ও দীপ্তাগ্ি 
হন 18 ১ 
১। অধিষ্ঠাত্ৰী দেবতা হইয়! আদিত্য চক্ষুতে অধিষ্ঠিত আছেন এবং রূপগ্রাহক হইয়! 
চক্ষুরিন্ত্রিয়াকার প্রাপ্ত হইয়াছেন। আবার প্রাণ ব্যতীত চক্ষুর চেষ্টাদি অসম্ভব ; অতএব চন 
ও প্রাণ অভিন্ন । শ্রতিতে আছে--“আদিতো হ বৈ বাহাপ্রাণঃ”- সুর্ঘ বাহারূপসমূদয়ে 
প্রতিষ্ঠিত । আবার প্রাণও সর্বভূতস্বরূপ ; অতএব সৃর্ধ ও প্রাণ অভিন্ন । চক্ষুর দেবতা সুর 
যে চক্ষুতে প্রতিষ্ঠিত, তদ্বিযয়ে এই শ্রুতি আছে--“দ আদিত্য কম্মিন্‌ প্রতিষ্ঠিত ইতি চক্ষুষি” 
(ৰৃঃ ৩[৯।২*)। বাহিরের উপভোগ্য বিষয়গুলিই বাসনাকারে হৃদয়ে অবস্থান করে; 


১৬৬ উপনিষৎ গ্রন্থাবলী [৩1১৩।২ 


হৃতরাং বাহিরের রূপে অবস্থিত আদিত্যই বাসনাসম্বলিত হৃদয়েও অধিষ্ঠিত আছেন । 
এইভাবে একই রূপ ও হৃদয়কে আশ্রয় করিয়! অবস্থিত থাকান্ন প্রাণদেবতাই স্ূর্ঘ ও চক্ষু 
নামে অভিহিত হন । শ্ররতিতে আছে, “আদিত্যই চক্ষুর দেবতা এবং আদিত্যাধিষ্িত সমন্তই 
প্রাণাত্মক” (ছাঃ ৫।১৯1১-২)। ফলতঃ পরস্পরের সহিত সম্বন্ধযুক্ত প্রাণ, চক্ষু ও নূর্ঘ উপাস্ত । 

২। চক্ষু ও আদিত্য উভগ্লাকারেই প্রাপাখ্য ব্রহ্ম তেজন্বী। 

৩। “আদিত্যাজ্জায়তে বৃষ্টি ্টেরন্নং ততঃ প্রজাঃ"__আদিতা হইতে বৃষ্টি, বৃষ্টি হইতে 
অন্ন (শস্ত ), এবং অতঃপর জীব জাত হয়। সুতরাং সুর্ধ অন্নের আদি । 

৪1 ইহা গৌণফল। ভ্বারপালের তুষ্টি ও তৎসহায় পরমাস্মলাভই মুখা ফল । 


অথ যোতম্য দক্ষিণঃ সুযিঃ স ব্যানস্তচ্ছেশাত্রং স চন্দ্রমাস্তদেত- 
চ্ছীশ্চ যশশ্চেত্যুপাসীত শ্রীমান্‌ যশস্বী ভবতি ঘ এবং বেদ ॥ ২ 


ব্যানঃ (বানবারু [ যে বায়ুদ্বারা বলদাধা কার্ধ কর] হয়, অথব! যাহা বিভিন্ন সন্ধিস্থলে 
নানারূপে প্রসারিত হয় ])। শ্রোত্রম্‌ (কর্ণ)। ঞ: (বিভূতি) বশঃ (খ্যাতি )। 
[ অপরাংশ পূর্ববৎ] ৷ ২ 


উক্ত হৃদয়ের যেটি দক্ষিণ দ্বার, তম্মধো যিনি আছেন, তাহার নাম 
ব্যান। তিনিই শ্রবণেন্দিয় এবং তিনিই চন্দ্রমা ৷" এই ব্যানাখা ব্রহ্মকে 
বিভূতি ও খ্যাতি বলিয়া উপাসনা করিবে।২ যিনি এইরূপে উপাসনা 
করেন, তিনি বিভূতিমান্‌ ও যশস্বী হন । ২ 


১। শ্রবণেন্লিয় ও চন্দ্র উভয়েরই সহিত বানের সম্বন্ধ আছে । কর্ণ ও চন্দ্রের 
সম্বন্ধও ক্রুতিতে উল্লিখিত আছে--“শ্রোত্রেশ সৃষ্ট দিশশ্চ চন্্রমাশ্চ” = বিরাটের শ্রবশেক্দরি়ই 
চন্দ্ৰমা ও দিকসমূহাকারে সৃষ্ট হইল । ব্যান, শ্রোত্র ও চক্র অতিশ্ররূপে উপান্ত । 

২। আবণপেন্রিয় শ্রবণজ জ্ঞানের কারণ এবং চন্ররম! অম্নের কারণ । উক্ত জ্ঞান ও অন্ত 
আবার এখ্বর্ধের এবং ব্রশ্বর্ধ যশের কারণ হয়। কর্ণ ও চন্রের সহিত সম্বন্ধ আছে বলিয়া 
ব্যানেরণ্ড এ দুইটি গণ আছে। 


৩১৩৪ ] ছান্দোগ্যোপনিষৎ ১৬৭ 


অথ যোহম্ প্রত্যঙস্থষিঃ সোহপানঃ সা বাক্‌ সোহগ্রিস্তদেতদ্‌ 
ৰ দ্ববর্চসমন্নাগ্যমিত্যুপাঁসীত ৰ হ্ববর্চস্তন্নাদো ভবতি য এবং বেদ ॥ ৩ 


উক্ত হৃদয়ের যেটি পশ্চিম দ্বার, তাহাতে যিনি অবস্থিত, তাহার 
নাম অপান।১ তিনিই বাগিক্ত্রিয়। তিনিই অগ্নি ।২ এই অপানাখ্য 
ব্ৰহ্মকে ব্রহ্মতেজও ও অন্নের আদি৪ বলিয়া উপাসনা করিবে । যিনি 
এইরূপে উপাসন! করেন, তিনি ব্রজ্মতেজে তেজন্বী ও দীপ্তাগ্নি হন | ৩ 


১। মৃত্রপুরীষাদি ত্যাগের জন্য যে বায়ু অধোদ্িকে সঞ্চারিত হয়। 

২। বাগিক্্রিয়ের অধিষ্ঠীত্রীদেবত। অগ্নি বাকম্বরূপ । "অপানে তৃপ্যতি” ইত্যাদি শ্রুতি 
(ছাঃ ৫।২১।২) অনুপারে বাক্‌ই অপান । স্থতরাং অপান, বাক্‌ ও অগ্নি অভিন্নরূপে উপাস্য । 

৩। ব্রাহ্মণের বৃত্তি ও স্বাধ্যায় হইতে লত্য তেজই ব্রহ্গবর্চদ। অগ্নির সহিত এই 
উভয়ের সম্বন্ধ আছে বলিয়া অপানের সহিতও তাহাদের সম্বন্ধ সিদ্ধ হয়। 

৪1 অপানসহায়েই অন্ন তক্ষিত হয় বলিয়া অপান অন্তরের অগ্রবর্তী । 


অথ যোহস্যোদঙ স্থযিঃ স সমানম্তম্মনঃ স পর্ভন্স্তদেতৎ 
কীতিশ্চ ব্যুষ্টিশ্চেত্যুপাসীত কীতিমান্‌ বৃযষ্টিমান্‌ ভবতি য এবং 


বেদ ৪ 


উক্ত হৃদয়ের যেটি উত্তর দ্বার, তাহাতে যিনি অবস্থিত, তাহার নাম 
সমান৯ | তিনিই মন, তিনিই পর্জন্য বা বরুণদেব।২ সমাননামক উক্ত 
ব্ৰহ্মকে কীতি৩ ও বাষ্ট (অর্থাৎ দেহলাবণ্য ) বলিয়া উপাসনা করিবে। 
যিনি উক্ত প্রকারে উপাসনা করেন, তিনি কীতিমান্‌ ও কাস্তিমান্‌ হন | ৪ 

১। ভক্ষিত ও পীত বস্তুকে যে বায়ু সমতাপ্রাপ্ত করায় বা জীর্ণ করায়। 

২) “সমানে তৃপাতি” ইতাদি শ্রুতি (ছাঃ ৫।২২।২) অনুসারে মনের সহিত সমানের 
সম্বন্ধ আছে । “মনসা স্থষ্ঠা আপশ্চ বরুণশ্চ”' এই শ্রুতি অনুসারে মনের সহিত বরুণের সম্বন্ধ 
আছে। এইরূপে পরম্পর সম্বন্ধ অপান, মন ও বরুণের উপাসনা বিধেয় | 

৩। মন হইতে জ্ঞান, ও জ্ঞান হইতে কীতি লাভ হয় । 


১৬৮ উপনিষৎড গ্রন্থাবলী চাইনি? 


অথ যোহস্তোধর্বঃ স্থষিঃ স উদানঃ স বায়ুঃ স আকাশ- 
স্তদেতদোজশ্চ মহশ্চেত্যুপাসীতৌজস্বী মহস্বান্‌ ভবতি য এবং 


বেদ ॥ ৫ 


উক্ত হৃদয়ের যেটি উধ্ব দ্বার, তাহাতে যিনি অবস্থিত, তাহার নাম 
উদ্বান | তিনিই বায়ু, তিনিই আকাশ ।২ উদ্দাননামক উক্ত ব্রহ্মকে 
ওজস্‌ ( অর্থাৎ বল )এবং মহঃ (অর্থাৎ মহত্বগুপ৩) বলিয়া উপাসনা করিবে । 
যিনি উক্ত প্রকারে উপাসনা করেন, তিনি ওজস্বী ও মহীয়ান্‌ হন। ৫ 


১। পদতল হইতে আরম্ভ করিয়া! উধ্বে গমনকারী বা উৎকর্ষজনক কর্মকারী বায়ু । 

২। পরম্পর-সন্বন্ধ বায়ু, আকাশ ও উদানের উপাদন। বিধেয়। “উদ্ানে-তৃপাতি*” 
এই শ্রুতি (ছাঃ ধ।২৩।২ ) অনুসারে বায়ু ও উদান অভিন্ন । আকাশ বায়ুর আধার, এবং 
শ্রুতিতে (ছাঃ ৫২৩1২) আছে, “বায়ো তৃপ্যতাকাশত্তপাতি” বায়ু তৃপ্ত হইলে আকাশ তৃপ্ত 
হয়; অতএব উভয়ে অভিন্ন । 

৩। বায়ু ও আকাশ উভয়েই বলের কারণ, এবং উভয়েই বিশাল । 


তে বা এতে পঞ্চ ৰ হ্ষপুরুষাঃ স্বর্গস্য লোকস্য দ্বারপাঃ স ষ 
এতানেবং পঞ্চৰ ক্ষপুরুষান্‌ স্ব্গস্য লোকসা ছারপান্‌ বেদাস্য কুলে 
বীরো জায়তে প্রতিপন্ভতে স্বর্গ লোকং ষ এতানেবং পঞ্চ 
ৰ হ্মপুরুষান্‌ স্বর্গস্য লোকস্য দ্বারপান্‌ বেদ ॥ ৬ 

তে বৈ এতে (পূর্বোক্ত এই ) পঞ্চ (পাঁচ জন ) ৰ হ্ষ-পুরুষাঃ ([ হৃদয্লাধিষ্ঠাত। ] ব্রন্দের 
অধীনস্থ পুরুষ) হ্বর্গন্ত লোকল্ত ([ হৃদয়রূপ ] হ্বর্গলোকের ) স্বারপাঃ (দ্বারপালক) [ বলিয়া 
অভিহিত হন }। যঃ ( যিনি ) এতান্‌ (এই সকল) এবম্‌ (এইরূপ গুপবিশিষ্ট ) স্বর্গহ্চ 
লোকন্ত পঞ্চ দ্বারপান্‌ (দ্বারপালকে ) ৰ দ্মপুরুষান্‌ ( ব্রহ্মপুরুষকে ) বেদ ( উপাসনা করেন, 


অর্থাৎ উপাসনান্বার। বশীতুত করেন ), অন্ত (ইহার ) কূলে ( বংশে ) বীরঃ (বীর) জায়তে 
(জাত হয়)। যঃ এতান.এবম স্বর্গস্ত লোকন্ত পঞ্চ স্বারপান্‌ ৰ দ্ষপুরুধান্‌ বেদ, সঃ ( তিনি ) 


৩১৩৭] ছান্দোগ্যৌপনিষত ১৬৯ 


বগম লোকম্‌ (স্বৰ্গলোক [ অর্থাৎ হৃদয়াধিষ্ঠাত1 ] সুথস্বরূপ ব্রহ্মকে ) প্রতিপদ্যতে (প্রাপ্ত 
হন )1 ৬ 


পূর্বোক্ত এই পাঁচজন ব্ৰহ্মাধীন পুরুষ স্বর্গলোকের দ্বারপাল* ( বলিয়া 
অভিহিত হন )। ন্বর্গলোকের এইরূপ গুণবিশিষ্ট এই পাঁচজন দ্বারপাল 
ত্রহ্মপুরুষকে যিনি উপাসনা করেন, তাহার কুলে বীর জাত হয়।২ 
স্ব্গলোকের এতাদ্বশ গুণবান এই পাঁচজন দ্বারপাল ব্রজ্মপুরুষকে যিনি 
উপাসনা করেন, তিনি ন্বর্গলোক প্রাপ্ত হন । ৬ 

১। ব্াজপুরুষ বলিতে যেমন রাজার পুরুষ অর্থাৎ কর্মচারী বুঝায়, ব্রহ্মপুরুষ শব্দেও 
সেইর পই বুঝিতে হইবে । দ্বারপালের স্যায় ইহারাও ব্রহ্মদর্শনের পথ উন্মুক্ত বা অবরুদ্ধ 
করিতে পারেন । ইহা প্রতাক্ষ দেখিতে পাওয়। যায় যে, প্রাণশব্দ-বাচ্য চক্ষুঃ, কর্ণ, বাক, মন 
প্রভৃতি দ্বারপালগণ যখন বহিমূথ ও বিবয়ভোগে রত হয়, তথন তাহার ব্রন্মজ্ঞানের সহায়ক 
হয়না । ইন্নিয়গণ ধখন সুনিয়ত হয় এবং উপাসনার সহায়ে অধিষ্ঠাতৃদেবত! আদিত্যাদির 
সহিত অভেদপ্রাপ্ত হয়, তখন তাহারাই আবার ব্রহ্মজ্ঞানের সহায় হয়। ( কঃ২1১১) 

২। অর্থাৎ সপুত্ৰ জাত হওয়ায় তাহার ব্রহ্মলাভের আমুকুলা ঘটিয়া থাকে । পুত্রের 
হারা পিতৃ-খণ শোধ হয়। সুতরাং পুত্রও পরম্পরায় ব্রহ্মপ্রাপ্তির সহায়ক । 


অথ যদতঃ পরো দিবো জ্যোতিদর্ীপ্যতে বিশ্বত: পৃষ্টেবু 
সর্বতঃ পৃষ্ঠেত্তমেষ্‌ত্তমেযুলৌকেছিদং বাব তদ্‌ যদিদমস্মিমন্তঃ 
পুরুষে জ্যোতিভ্তস্যেষা দৃষ্ভিধত্রৈতদস্মিঞ্চরীরে সংস্পর্শেনোঞ্জিমানং 
বিজানাতি তস্যৈযা শ্রুতিধত্ৰৈতৎ কর্ণাবপিগৃহা নিনদমিব 
নদথুরিবাগ্নেরিব জ্বলত উপশৃণোতি তদেতদ্দ্‌ষ্টং চ শ্রুতঞ্চেত্যু- 
পাসীত চক্ষুষাঃ শ্রুতো ভবতি য এবং বেদ য এবং বেদ ॥ ৭ 


ইতি তৃতীয়াধ্যায়স্য ত্রয়োদশখণ্ডঃ ॥ 


[যে ব্ৰহ্ম ছ্ালোকেরও উপরে স্বমহিমায় প্রকাশিত আছেন, তাহাকে কুক্ষিস্থ জোতি- 
রূপ প্রতীকে কিরূপে উপাসনা! করিতে হইবে, তাহা প্রদশিত হইতেছে ]--অথ (আবার, 


১৭০ উপনিষৎ গ্রন্থাবলী [ ৩।১৩।৭ 


উপাসনাস্তরের আরস্তের সুচক ) অতঃ (এই ) দিবঃ (ছবালোকের ) পরঃ ( =পরম্্‌, পরে 
বা! উর্ধে) বিশ্বতঃ পৃষ্ঠেঘু ( সকলের পৃষ্ঠে) [ অর্থাৎ ] সর্বতঃ পৃষ্টেযু (সংদারাতীতরূপে ), 
অমুত্তমেধু (যাহাদিগ হইতে উৎকৃষ্টতর নাই, সেই সকল) উত্তমেধু লোকেযু (শ্রেষ্ঠ (সতাদি) 
লোকসকলে) যং জ্যোতিঃ (যে ব্রন্ধজ্যোতি ) দীপাতে (| ম্বপ্রকাশরূপে ] দেদীপ্যমান 
আছেন ) তৎ বাব (তিনিই ) ইদম্‌ জ্যোতিঃ (এই জেযাতি ), ইদম্‌ যং ( এই যিনি ) -অশ্মিন্‌ 
পুরুষে অন্তঃ ( এই পুরুষের শরীরমধ্যে ) [ উপলব্ধ হন ]। যত্র (যে সময়ে ) অশ্মিন্‌ শরীরে 
(এই দেহে) [লোকে ] সংন্পর্শেন ([হস্তের দ্বারা] স্পর্শ করিঘ্।) উঞ্চিমানম্‌ ([ রূপ- 
সহগামী ] উষ্ণতাকে ) এতৎ বিজানাতি ( এই প্রকারে [ সাক্ষাতভাবে ] জানে) [ তখন | 
তস্ত (উক্ত জ্যোতির ) এষ! দৃষ্টি: ( ইহাই দর্শন, সাক্ষাৎ দর্শনের লিঙ্গ বাউপায়)। যত্র 
(যখন ) কৰ্ণে) ( কৰ্ণদ্বয় ) অপিগৃহ (আচ্ছাদিত করিয়া) নিনদম্‌ ইব ([ রথচক্রের ] 
নির্ধোধসদৃশ ধ্বনি ), নদথুঃ ইব (বৃষ-নাদ-সদৃশ ধ্বনি ), ভ্বলতঃ অগ্নেঃ ইব ( প্ৰজ্বলিত 
অগ্নির শব্দসদৃশ ধ্বনি ) এতৎ উপশৃশোতি ( এইরূপে, সাক্ষাভাবে, শ্রবণ করে ) [ তখন ] 
তশ্ত (উক্ত জোতির ) এব শ্রতিঃ (ইহাই শ্রবণ, সাক্ষাৎ শ্রবশের উপার)। তৎ এতৎ 
(উক্ত এই উদরস্থ জোতিকে ) দৃষ্টম চ শ্রতম্‌ চ ইতি (দৃষ্ট ও শ্রন্ত বলিয়া) [ব্রহ্মদৃ্িতে ] 
উপাসীত ( উপাসনা করিবে )। যঃ (যিনি) এবম্‌ বেদ (উক্ত প্রকারে, অর্থাৎ ওপদ্বব্- 
বিশিষ্টরূপে, [ উক্ত জ্যোতিকে ত্রক্ষজ্ঞানে ] উপাসনা! করেন ) [ তিনি ] চক্ষঘাঃ [ দর্শনীয় ] 
[ ও ] শ্রুততঃ (বিশ্রুত, বিখ্যাত ) ভবতি (হন)। যঃ এবম্‌ বেদ [ আদরার্ে পুনকক্তি ] | ৭. 


অনস্তর এই ছ্যলোকের উধ্বে” সকলের পৃষ্ঠে (অর্থাৎ সংসারের উপরে)৯ 
অনুপম উত্তম লোকসমুহে২ ব্ৰহ্মন্ধ্যোতি প্রকাশিত আছেন, তিনিই আবার 
এই মানবশরীরের মধাগত জ্যোতি ।৩ যখন এই দেহকে এইরূপ ভাবে 
স্পর্শ কর] হয় যে, উষ্ণতা অনুভূত হইতে পারে, তখন উহাই উক্ত জ্যোতির 
দর্শনের লিঙ্গ ।£ যখন কর্ণদ্বয় এইরূপভাবে আচ্ছাদিত করা হয় যে, রথ- 
নির্ঘোষস্বশবুষভনিনাদসদুশ বা প্রজ্জলিত অগ্নির শব্দের সদবশ ধ্বনি শুনিতে 
পার! যায়, তখন উহাই উক্ত জ্যোতির শ্রবণের লিঙ্গ । উক্ত ক্যোতিকে 
দৃষ্ট ও শ্রুত বলিয়া উপাসনা! করিবে। যিনি উক্ত ওপঘ্বয়বিশিষ্টকপে 
(এই জ্ধ্যোতিকে) উপাসনা করেন, তিনি দর্শনীয় ও লোকবিশ্রুত হন | ৭ 


৩1১৪।১ ] ছান্দোগ্যোপনিষৎ ১৭১ 


১। মূলের “সর্বতঃ” =সংসারের ; কারণ বহুর সমষ্টিই সর্ব, এবং সংসারও বহুত্ববিশিষ্ট ৷ 
আত্মা কিন্ত এক এবং বিভেদশুন্য ; সৃতরাং তিনি সংসারাতীত । 

২। ছাঃ ৩৷১২৷৬--“ত্ৰিপাদস্তামৃতং দিবি |” হিরণাগর্তাদির দ্বারা অধিষ্ঠিত সতাদি 
লোক উত্তম; কারণ উহার ব্রদ্ধের নিকটবর্তী, এবং এ সকল লোকে ব্রহ্মজোতি অধিকতর 
প্রকাশিত । 

৩ | যে ব্ৰহ্মজো্যোতি নামরূপকে প্রকটিত করিবার জন্য দেহে প্রবেশ করিয়াছেন, দেহের 
উঞ্ণতাই তাহার লিঙ্গ ব! পরিচায়ক (পরের টাকা ভ্রঃ)। দেহের উষ্ণতা জীবেরও লিঙ্গ, 
কারণ জীব দেহত্যাগ করিলে দেহ শীতল হইয়া যায়। শ্রুতিতেও আছে,_-"এই জোতি 
পরমাস্মায় একীভূত হয়” (ছাঃ ৬1১৫।২)। 

৪। যেখানে ধূম সেখানেই অগ্নি আছে । সুতরাং ধূমের দ্বার! অগ্নির জ্ঞান জন্মাইতে 
পারা যায় ;-_অর্ধাৎ ধূম অগ্নির লিঙ্গ বা অনুমানের প্রতি হেতু । বর্তমান স্থলে দর্শন ও 
শ্রবণ-গুণবিশিষ্ট কুক্ষিস্থ জোতিকে ব্রহ্ষের প্রতীকরূপে গ্রহণ করিতে হইবে। ইহাতে যে 
উক্তগুণদ্বয় আছে, তাহারই প্রমাণস্বরূপে দুইটি লিঙ্গ গৃহীত হইয়াছে--একটি উষ্ণতার স্পর্শ, 
অপরটি শব্দের শ্রবণ । (ভূমিকা ২৩ পৃঃ দ্রঃ) । 

আর একটি লক্ষা করিবার বিষয় এই যে, দর্শনের পরিচয় দিতে গিয়া স্পর্শের দৃষ্টান্ত 
দেওয়। হইয়াছে । ইহার কারণ এই যে, ধাহাদের রূপ আছে তাহাদের ম্পর্শও আছে? 
সুতরাং এই হিসাবে দর্শন ও ম্পর্শন সমার্থক । 


তৃতীয়াধ্যায়_ চতুর্দশ খণ্ড 
( শাণ্ডিল্যবিদ্যা ) 
সৰ্বং খল্বিদং বন্ধ তজ্জলানিতি শান্ত উপাসীত। অথ খলু 
ক্রতুময়ঃ পুরুষো যথাক্রতুরস্মিল্লোকে পুরুষো ভবতি তথেতঃ 
প্রেত্য ভবতি স ক্রতুং কুর্বীত ॥১ 


১৭২ উপনিষৎ গ্রন্থাবলী [ ৩1১৪১ 


[প্রতীকাবলম্বনে উপাসন। ত্যাগ করিয়া অধুনা সগুণ ব্রন্ধের উপাসনা আর্ত হইতেছে । 
অনেক-শক্তিমান্, অনেক-গপবান্‌, ত্রিপাৎ, অমৃত ব্রন্গের (৩৷১২। ৬) বহুপ্রকার উপাসনা 
সম্ভবপর; সুতরাং মনোময়ত্ব প্রভৃতি বিশেষ গুণ ও বিশেষ শক্তি সমহ্থিতরূপে উপাসন। বিহিত 
হইতেছে ]--ইদম্‌ (এই নামরূপে ব্যাকৃত, প্রতাক্ষাদির বিষয়) সর্বস্‌ (সমস্ত) খলু 
[ বাকালঙ্কারার্থক নিপাত ] ৰ ক্ষ (ব্ৰহ্ম, নিরতিশয় মহৎ কারণন্বরূপ ),--তৎ জ-ল-অন্‌ ইতি 
(কেননা উক্ত ব্ৰহ্ম হইতেই জগৎ [ সষ্টিকালে ] জাত হয়, [ প্ৰলয়ে ] তাহাতে লীন হয়, এবং 
[স্থিতিকালে ] ভাহাতেই প্রাণক্রিয়াদি করে); [ অতএব তাহাকে ] শান্তঃ [ সন্] উপাসীত 
(শান্ত, অর্থাৎ রাগদ্বেযাদি দোষশূন্ত হইয়া, বা সংযত হইয়। [ নিয়োক্ত ওপসমন্থিতরূপে ] 
উপাদনা করিবে )_-[ অর্থাৎ ] অথ খলু ( যেহেতু ) পুরুষঃ (মানুষ) ক্রতুময়ঃ (যাহার 
যেরূপ ক্রতু, অর্থাৎ অধাবসার় বা “ইহা এই রূপই, অন্যরূপ নহে” এব্প্রকার অবিচলিত 
প্রতায়, সেইরূপ ; ভাবকলী ),_অস্মিন লোকে ( এই জগতে, জীবিতাবস্থার ) পুরুষঃ (জীব) 
যথা ক্রতুঃ ভবতি (যেরূপ অধ্যবসায় ব! ভাব অবলম্বন করে ) ইতঃ প্রেত্য (এই শরীর 
তাগের পর) তথা (সেইরূপ) ভবতি (হয়), [অতএব] সঃ (সেই জীব [এই তত্ব 
জানিয়া] ) ক্রতুষ্‌ কুর্কাত ( অধাবসায় বা অবিচলিত প্রতায় অবলম্বন করিবে )। ১ 


এই ‘সমস্ত জগৎ ন্বর্ূপতঃ ব্ৰহ্মই; কারণ তাহা! হইতেই উহ! জাত হয়ঃ 
তাহাতে লীন হয়, ও তাহাতে জীবিত থাকে ।১ এতএব শাস্ত হইয়া 
উপাসনা করিবে ;২-_( অর্থাৎ) মানুষ যেহেতু ভাবরূপী, সে জীবিতাবস্থায় 
যেরূপ নিশ্চয়শীল হয়, দেহত্যাগের পর সেইরূপই হইয়া থাকে," 
(অতএব) সে (এই তত্ব জানিয়!) দৃঢ়প্রত্যয় অবলম্বন করিবে৪ (অর্থাৎ 
তন্তাবে ভাবিত হওয়া রূপ উপাসনা অবলম্বন করিবে) । ১ 


হী তজ্জলান্‌ = তজ্জম্‌ + তললম্‌ + তদনম্‌; “জন্‌ ধাতুর অর্থ জাত হওয়া, “লী”র অর্থ 
লয় হওয়া, এবং “অন্‌” এর অর্থ জীবন ধারণ করা । এই তিন অবস্থার কোন অবস্থাতেই 
জগৎ ব্ৰহ্ম হইতে ভিন্ন বলিয়। গৃহীত হয় না, সর্বাধস্থায়ই জগৎ ত্হ্মরূপে অবস্থিত । 


২। সমস্ঞই যখন ব্ৰহ্ধ, তখন রাগছেব বৃধা। 
৩। গীতা ৮।৬ ৪। গীতা ২৪১ 


৩1১৪২ ] ছান্দোগ্যোপনিষৎ ১৭৩ 


৫। ভাববিশেষকে দীর্ঘকাল অস্তঃকরণে ধারণ করিয়|া রাখাকেই উপাসনা বলে। 
বর্তমান স্থলে ইহাই বলা হইল যে, তত্বনিশ্চরর ন! হওয়! পর্যন্ত বিশেষ অধিকারীর পক্ষে 
উপাসন। অবলম্বনীয় । 


মনোময়ঃ প্রাণশরীরো ভারূপঃ সত্যসম্কল্ল আকাশাত্মা সর্বকর্মা 
সর্ককামঃ সর্বগন্ধঃ সর্বরসঃ সবমিদমভ্যান্তোহবাক্যনাদরঃ ॥ ২ 


[কিরূপ ক্রতু বা নিশ্চয় করিতে হইবে, তাহা! বলা হইতেছে ]--মনঃ-ময়ঃ 
(মনোরূপ উপাধিবশতঃ মনের প্রবৃত্তি ও নিবৃত্তি অনুযায়ী যিনি প্রবৃত্বিমান্‌ ও নিবৃত্তিমান্‌ 
বলিয়৷ প্রতিভাত হন, মনই যাহার প্রবৃত্তি ও নিবৃত্তির কারণ ), প্রাণশরীরঃ (লিঙ্গশরীরই 
যাহার দেহ), ভারূপঃ ( চৈতন্তদীপ্তিই যাহার রূপ ), সতাসঙ্কল্ঃ ( যাহার সঙ্কল্প অমোঘ ), 
আকাশ-আত্মা ধোহার স্বরূপ আকাশের ন্যাল সর্বব্যাপী, রপাদিহীন ও সুল্প ), সর্বকর্মী 
(সমস্ত জগৎই যাহার কর্ম), সর্বকামঃ (সর্ববিধ [বিশুদ্ধ] কামনাই যাহার ), সর্বগন্ধঃ 
(সমস্ত [ উত্তম ] গন্ধই যাহার), সর্বরলঃ (সমস্ত [উত্তম] 'রসই যাহার ), সর্বম্‌ ইদম্‌ (এই 
সমস্ত জগৎ) অভ্যাত্বঃ (পরিবাপ্ত করিয়া যিনি বিদ্যমান ), [যিনি ] অবাকী (বাগিক্ি়- 
বিবজিত, অর্থাৎ সর্বে্তিয়ণৃন্ ), অনাদর: ( আগ্রহ্শৃন্য )--1 ২ 


“মনই ধাহার প্ররৃত্তি-নিবৃত্তির কারণ, লিঙ্গশরীর* যাহার দেহ, 
চৈতন্যদীপ্তিই যাহার রূপ, তিনি সতাসঙ্কল্প, আকাশাত্মা, সর্বকর্ষা, সর্ব- 
কাম,২ জর্বগন্ধ ও সর্বরস, যিনি এই সমস্ত জগৎ ব্যাপিয়া বর্তমান, যিনি 
ইন্টরিয়শূন্বা ও আগ্রহবিবজিত-_| ২ 


১। যে শরীরে জ্ঞানশক্তি ও ক্রিয়াশক্তি সমষ্টিকৃত হইয়াছে । “মনোময় ও প্রাঁণশরীর” 
এই বিশেষণদ্বয় জীবের পক্ষেই প্রযোজ্য হইলেও, ব্রহ্মের সহিত জীবের অভেদ আছে বলিয়া 
ব্রহ্মে প্রযুক্ত হইল । ( মুঃ ৩২1৭) 

২। পর্বকাম-্সর্ব কামন] যাহার (ৰহুত্রীহি সমাস ) । এখানে অন্তরূপ ( কর্মধারয় ) 
সমান করিয়া “যিনি সর্বকামনা স্বরূপ" এইরূপ অর্থ কর! চলে না, কারণ ঈশ্বর নিত্য এবং 
কামনা তাহার কার্য । বিশেষতঃ কামনা চেতনকে অবলম্বন করিয়াই থাকে । “সর্বগন্ধ, 
নর্বরস” স্থলেও এইরূপ বুঝিতে হইবে । এই সকল কাম, গন্ধ ও রস ব্রহ্মকে আশ্রয় করিয়া 
অবস্থিত আছে। অন্বয়ে এই সব স্থলে সর্বশব্দটির অর্থ “সমুদয়” ন! করিয়া “সমুদয় শুভ” 


১৭৪ উপনিষৎ গ্রন্থাবলী Ee 


এইরূপ করা হইয়াছে; কারণ অশুভ কামনাদি অবি্তাপ্রস্ৃত, উহার ঈশ্বরে থাকিতে 
পারে ন। (গীতা! ৭৭-১১) । ৩। “আপাণিপাদে| জবনে। গ্রহীতা”-_শ্বেঃ ৩1১৯ 


এষ ম আত্মাহস্তহ দয়েহণীয়ান্‌ ব্রীহের্বো যবাছা সর্ষপাছা 
শ্যামাকাদ্ধা শ্যামাকতণুলাদ্বৈষ ম আত্মাহস্তহ্দয়ে জ্যায়ান্‌ পৃথিব্যা 
জ্যায়ানত্তরিক্ষাজ্জ্যায়ান্‌ দিবো জ্যায়ানেভ্যো লোকেভ্যঃ ॥ ৩ 


[ পূর্বোক্ত পরমাত্মার সহিত প্রত্যগাস্সার অভেদ প্রদশিত হইতেছে)-_অভ্তচ্ছদয়ে (হৃদয়- 
পদ্মমধ্যে অবস্থিত) এবঃ ([ যোক্ত-গুপবিশিষ্ট ] এই ) মে (আমার) আত্ম! ( আত্ম! ) 
ব্রীহেঃ বা৷ (ধান্তবিশেষ হইতে ), যবাৎ বা ( বা যৰ হইতে ), সর্ষপাৎ বা ( সরিষা হইতে ), 
শ্যামাকাৎ বা (বা স্কামাক হইতে ), গ্তামাকতঙুলাৎ বা (গ্তামাক-তওুল হইতে ) অণীক্লান্‌ 
(স্ুল্মতর ) [ অর্থাৎ নিখিল লুশ্ষ্ষবন্ত হইতে সুন্ম্ৃতর ]) এব: অন্তর্থদয়ে মে আত্মা 
পৃথিব্যাঃ (ভূলোক হইতে ) জ্যারান্‌ ( বৃহত্তর ), অন্তরিক্ষাৎ (অন্তরিক্ষ হইতে) জায়ান্‌, 
দিবঃ (ছালোক হইতে ) জ্যায়ান্‌-এভ্যঃ ( এই সমস্ত লোক হইতে ) [ অর্থাৎ নিখিল বৃহৎ 


বস্তু হইতেও বৃহত্তর, বা অনস্ত ]। ৩ 

“-_স্বদয়পন্মমধো অবস্থিত উক্তগুণবিশিষ্ট আমার এই আত্বাই ব্রীহি, 
যব, সর্ধপ, স্টামাক কিংবা শ্বামাকতও্ুল অপেক্ষা ও সৃহ্মুতর ; হৃদয়পল্পমধ্যে 
অবস্থিত আমার এই আত্মাই পৃথিবী হইতে বিশালতর, অস্তরিক্ষ হইতে 
বৃহত্তর, দ্রালোক হইতে বৃহত্তর-_এই সমস্ত লোক হইতে বিশ্বালতর ৷” ৩ 

১। প্রথমে আব্বাকে দুস্থ বল! হইল ; কিন্তু পাছে কেহ মনে করে যে, আম্মা 
জপুপরিমাণ, এইজস্ত তাহাকে পৃথিব্যাদি অপেক্ষা! বড় বলা হইল । কিন্তু তথাপি মনে হইতে 
পারে বে, আত্ম! পৃথিব্যাদিরই মতো, সেইজন্ক ভাহাকে অনন্ত বল! হইল । 

সর্বকর্ণ সর্বকামঃ সর্বগন্ধঃ সর্বরসঃ সর্বমিদমভ্যাত্তোহবাক্যনাদর 
এষ ম আস্মাহন্তহ দয় এতদ্ব-দ্ষৈতমিতঃ প্রেত্যাভিসংভবিতাম্মীতি 
যস্য স্যাদদ্ধা ন বিচিকিৎসাহস্তীতি হ স্মাহ শাণ্ডিল্যঃ শাণ্ডিল্য: ॥ ৪ 

ইতি তৃতীয়াধ্যায়স্ত চতুর্দশিখগুঃ ॥ 


৩১৪৪ ] ছান্দৌগ্যোপনিষত ১৭৫ 


[ ঈশ্বরকে পূর্বোক্ত গুণবিশিষ্টরূপেই উপাসন! করিতে হইবে, ইহা বুঝাইবার জন্য বল! 
হইতেছে] র্বকর্ম। [ ইত্যাদি পূর্ববৎ ] । এতৎ ৰ্‌ হ্ম (ইনি ব্রক্ষ)। ইতঃ প্রেত্য (এই শরীর 
ত্যাগ করিয়া) এতম্‌ (ইহাকে ) অভিসস্ভবিতাশ্মি (প্রাপ্ত হইব )--ইতি অদ্ধা (সত্যই 
এইরূপ নিশ্চয় ) যন্ত ( যাহার ) স্তাৎ (হইবে) [এবং এই বিষয়ে ] ন বিচিকিৎদা অস্তি 
(সংশয় থাকিবে ন!) [তিনি উক্তরূপ ঈশ্বরভাব প্রাপ্ত হইবেন ]--ইতি ( এই কথা!) 
শাণ্ডিল্যঃ ( শাণ্ডিলানামক ধধি) আহ্‌ স্ম হ ( বলিয়াছিলেন )। শাগডল্যঃ [ আদরার্থক 
পুনরুক্তি ] ! ৪ 


“_যিনি সৰ্বকর্মা, সর্বকাম, সর্বগন্ধ, সর্বরস, তিনিই সমস্ত ব্যাপিয়! 
বিদ্যঘান ; তিনি ইন্দরিয়শূন্য ও আগ্রহবিবজিত১; ইনিই হৃদয়পদ্মমধ্যে 
অবস্থিত আমার আস্মাং। ইনি ব্রহ্ম । দেহত্যাগের পর আমি ইহাকেই 
পাইব৩-_ধাহার সত্যই এইরূপ নিশ্চয় আছে এবং এই বিষয়ে কোনও 

ংশয় নাই, তিনি এওঁ ঈশ্বরত্বই প্রাপ্ত হইবেন-এই কথা শাণ্ডিল্য খষি 
বলিয়াছিলেন। ৪ 


১1 বহুব্রীহি হই প্রকার--তদ্গুণ-সংবিজ্ঞীন ও অতদ্গুণ-সংবিজ্ঞান । প্রথমোক্ত সমাসে 
বিশেষণীভূত গুণের সহিত ক্রিয়ার সম্বন্ধ ঘটে; “লম্বকর্ণকে আন” বলিলে দীর্ঘকর্ণবিশিষ্ট 
পুরুষকেই আনা হয় । দ্বিতীয় প্রকারের সমাসে ক্রিয়ার সহিত বিশেষণীভূত অংশের এরূপ 
সম্বন্ধ হয় না; যথা “রাজপুরুষকে আন” বলিলে শুধু পুরুষকেই আনা হয়, রাজার সহিত 
আনয়ন-ক্রিয়ার সম্বন্ধ ঘটে ন।। বর্তমান স্থলে বিশেষণের দ্বারা লক্ষিত নিগ্ডপ ঈশ্বর উপাস্ত 
নহেন ; কিন্তু বিশেষণবিশিষ্ট সণ ঈশ্বরই উপাস্ত । অর্থাৎ পূর্বোক্ত সমাসগুলি তদ্‌গুণ-সংবিজ্ঞান 
বহুত্রীহির পধায়তুক্ত । 


২। এখানে প্রত্যগাস্মার উপাপন! বিধেয় নহে, পরমাত্মাই উপাস্ত ;--"'আমার আত্মা” 
বলায় এইরূপ অর্থই প্রতিভাত হইতেছে। প্রতাগাত্মা উপাস্ত হইলে “আমার” বল! 
অনাবশ্যক ও অযৌক্তিক হইত । 

৩। যিনি সও্ডপব্ৰহ্মের উপাসক; তাহার একবার মাত্র তত্ববুদ্ধি উপস্থিত হইলেও তদ্বারা 
অদৃষ্ট ফল সিদ্ধ হয় না; পরস্ত দেহপাতকালেও তাহাকে উক্ত তথ্বজ্ঞানের অনুবৃত্তি করিতে 
হয়; তবেই তাহার ব্রক্ষলো কপ্রাপ্তি ও ক্রমমুক্তি হইয়া থাকে । 


ততীয়াধ্যায়_-গঞ্চদণ খণ্ড 


( কোশবিজ্ঞান ) 
অন্তরিক্ষোদরঃ কোশো ভূমিব্‌ধো ন জীর্যতি। 
দিশো হস্ত স্রক্তয়ো গোরস্যোত্তরং বিলং। 
স এষ কোশো বস্থধানস্তস্মিন্‌ বিশ্বমিদং শ্রিতম্‌ ॥ ১ 


[ ৩1১৩।৬এ বল! হইয়াছে যে, বীরপুত্র জাত হয়। কিন্তু শুধু পুত্রজন্মের দ্বারাই পিতার 
ত্রাণ হয় না। পুত্র বেদাধ্যায়ী হওয়া আবশ্তক। পুত্র শিক্ষিত হইলেই পিতার লোকলাভের 
কারণ হয় (বৃঃ ১1৫1১৭)। অতএব পিতার দীর্যাযুলাভের জন্ঠ কোশবিজ্ঞান আরম্ভ 
হইতেছে । ৩।১৩।৬এর পরেই এই খণ্ড আরম্ভ করা উচিত ছিল ; কিন্তু গায়ত্রী-উপাধিক 
ব্রহ্মের উপাসনা অপেক্ষা! জাঠরাপগ্রিরূপ প্রতীকে পরকব্রন্মের উপসনার প্রতি ও এই দ্বিতীয় 
উপাসনার অন্তরঙ্গ পাঙিল্যবিস্তার প্রতি অধিকতর আগ্রহ থাকায় শ্রুতি এ দুইটি অগ্রে শেষ 
করিয়া! পুনরায় পূর্বপ্রস্তাবিত বিষয় আরম্ভ করিতেছেন ]- অন্তরিক্ষউদ্‌রঃ (অন্তরিক্ষ বাহার 
উদর বা মধাস্থিত শুন্ত অংশ ), ভূমি-বুস্তঃ (পৃথিবী যাহার গোলাকার অধোভাগ ) [ সেই ] 
কোশঃ (জ্রিলোকাম্্ক ধনাগার ) নজীর্ধতি ( বিনষ্ট হয় ন1); দিশঃ হি (দিকদকলই ) 
অন্ত (ইহার ) স্রক্তযঃ ( কোশসমূহ ), ঘোৌঃ (ছালোক ) অস্ত উত্তরম্‌ বিলম্‌ ( উর্ধ্বরন্ধ_. 
উপরের মুখ) ৷ সঃ এষঃ কোশঃ (উক্ত এই ভুবনকোশই ) বহ্থধানঃ (রত্বভা, কর্মফলের 
আগার )। তশ্মিন (তন্মযে। ) ইদম্‌ বিশ্বম্‌ ([ প্রত্যক্ষা্দির দ্বারা উপলক্ক ] এই সমস্ত অর্থাৎ 
কর্মফলনকল ও তাহাদের সাধনবর্গ ) শ্রিতম্‌ ( আশ্রিত রহিয়াছে) । ১ 


অন্তরিক্ষরূপ উদরবিশিষ্ট ও ভূষির্ূপ অধোভাগসমন্থিত ভুবনকো শ- 
টির বিনাশ হয় না! দ্রিকৃসকলই ইহার বিভিন্ন কোণ এবং ছ্যলোক ইহার 
উপরের মুখ। উক্ত এই ভুবনকোশই রত্বভাণারস্থানীয়-এই সমস্তই 
তন্মধ্যে আশ্রিত আছে ।২ ১ 

১। “চতুষুগসহত্স্ত ব.দ্ধণে। দিনমুচাতে”_ ব্রন্ধার এক দিনের (১২ ঘণ্টার) পরিমাণ 
(মানবীয়) এক সহস্র চারিঘুগ। ইহাই ত্রিলোকের স্থিতিকাল (গীতা ৮১৭)! এই 
হুদীর্ব কালকেই এখানে অবিনাণী বল! হইল ; বন্ততঃ ইহা! অবিনাশী নহে । এই আপেক্ষিক 
অবিনাশিত্ব ধানেরই অঙ্গরূপে বিহিত হইয়াছে । 


গা ছান্দোগ্যোপনিষৎ ১৭৭ 


২। অর্থাৎ ত্রৈলোক্যাত্বা। প্রভৃতিতে কোষ প্রভৃতির দৃষ্টি জারোপ করিয়! ধ্যান করিতে 
হইবে। 


তস্য প্রাচী দিগ, জুহুর্নাম সহমানা নাম দক্ষিণা রাজ্ঞী নাম 
প্রতীচী স্থৃভৃতা নামোদীচী তাসাং বামুর্বৎসঃ স য এতমেবং বায়ুং 
দিশাং বৎসং বেদ ন পুত্ররোদং রোদিতি সোহহমেতমেবং বায়ুং 
দিশাং বৎসং বেদ মা পুত্ররোদং রুদম্‌ ॥ ২ 


[ উক্ত দিক্লমূহের অবান্তর বিভাগগুলিকে কোষের কোণরূপে ধান করিতে হইবে ]-- 
তস্য ( উক্ত ভুবনকোষের ) প্রাচী দিক্‌ (পূর্ব দ্বিক্‌ ) জুহুঃ নাম (প্রসিদ্ধ জুহু [ =যে হাতায় 
হবা রাখিয়া আহুতি দেওয়া! হয়। পূর্ব দিক জুহু, কারণ এ দিকে মুখ করিয়া আহুতি দেওয়] 
হয় ], দক্ষিণা (দক্ষিণ দিক্‌) সহমানা নাম ( যমপুরী [ সেখানে প্রাণিগণ পাপকর্ষের ফল সহ’ 
করে ), প্রতীচী ( পশ্চিম দিক্‌ ) রাজ্ঞী নাম (রাজ্ঞী, রাজ। বরুণের দ্বারা অধিষ্ঠিত, কিংবা 
সন্ধারাগ-রঞ্জিত ), উদ্দীচী ( উত্তর দিক্‌ ) কুভূত। নাম (সুভৃতি, বিতৃতিমান্‌ অর্থাৎ খরশ্বর্ধবান্‌ 
[ কুবের প্রভৃতি ] কর্তৃক: অধিষ্ঠিত )। বায়ুঃ ( বায়ু) তালাম্‌ (এ দিকৃসকলের ) বৎসঃ 
(সন্তান [কারণ বায়ু দিক্সভূত ])। যঃ (যে কেহ) দিশাম্‌ (দ্বিকসমূহের ) বৎসম্‌ 
(সন্তান) এতম্‌ বারুম্‌ (এই বারুকে ) এবম্‌ (এইরূপ গুণশালী, অর্থাৎ অমৃতম্বরাপে ) বেদ 
(উপালনা করেন ) সঃ ( তিনি ) পুত্ররোদম্‌ ন রোদিতি (পুত্রের জন্য ক্রন্দনরপ ক্রন্দন করেন 
না, অর্থাৎ তাহার পুত্রবিয়োগ হয় না) । সঃ অহম্‌ (সেই [পুত্রজীবনাভিলাধী ] আমি ) 
দিশাম্‌ বৎসম্‌ এতম বায়ুম্‌ এবম্‌ বেদ (উপাসনা করি ) [ স্বতরাং ] পুত্ররোদম্‌ মা [ অ-] 
রুদম্‌ ( যেন ক্রন্দন না করি )1২ 


উক্ত ভুবনকোষের পূর্ব দিক্‌ জুহু,” দক্ষিণ দিক্‌ সহমানা, পশ্চিম দিক্‌ 
রাজ্ঞী, উত্তর দিক স্বভৃতা। বায়ু উক্ত দিক্‌সমূহের বংস। যে কেহ 
দিকৃসমূহের সন্তান এই বামুকে এইরূপে (অমর বলিয়] ) জানেন, তিনি 
পুত্রশোকবশতঃ রোদন করেন না | (পুত্রজীবনাভিলাষী ) উক্তবূপ আমিও 


দিকৃপুত্র বায়ুর উপাসনা করি; অতএব আমায় যেন পুত্রবিয়োগ-শোক 
না করিতে হয় ।২ ২ 


১২ 


১৭৮ উপনিবৎ গ্রন্থাবলী চিঠি 


১। যন্কর্মে বাবন্ধত ধ্ৰুব, উপভূৎ, জুহু ও ক্রব এই চারিখানি কাঠের হাতার সাধারণ 
নাম ক্রুক। অধ্বঘূদক্ষিণ হস্তে নুহ লইয়া তাহাতে হোমদ্রব্য রাখিয়া আহুতি দেন । উপভৃৎ 
বাম হস্তে জুছুর নীচে ধর] হয়; উদ্দেগ্য, জুহ হইতে হোমদ্রবোর কোন অংশ খলিত হইলে 
উপভৃতেই পড়িবে । বেদিতে স্থির (ধ্রুব ) ভাবে রক্ষিত যে আজাম্বালী হইতে হোমার্থ 
আনা গৃহীত হয়, উহা ধৰব ৷ শ্ৰুব হইতে আজাগ্রহপার্থ ব্যবহৃত হাতা! ক্রব (রামেত্রহন্দর 
ত্রিবেদী-_এঁতরেয় ব্রাহ্মণ )। 

২। কোবরূপে কল্পিত ত্রৈলোক্যাস্মাকে পুরুষ, চতুর্দিককে তাহার স্ত্রী এবং অমরণধর্ম। 
বাষুকে তাহার বংসরূপে কল্পনা করিয়া উপাসনা! ও তাহার ফল প্রদশিত হইল । এইরূপ 
ধ্যান করিয়| পরে পরবর্তী মন্ত্র জপ করিতে হইবে। 


অনিষ্টং কোশং প্রপন্ভেহমুনাহমুনাহমুনা প্রাণং প্রপগ্ঠেৎমুনাহ- 
সুনাহমুনা ভূঃ প্রপছ্োহমুনাহমুনাহমুনা ভূবঃ প্রপচ্েহমুনাহমুনাহমুন। 
স্বঃ প্রপন্তেহমুনাহ মূনাহমুনা ॥ ৩ 

[ পূর্বোক্ত উপাসনার অঙ্গীভূত জপমন্ত্র বল! হইতেছে )__[বথোক্ত) অরিষ্টম্‌ (অবিনাশী) 
কোশম্‌ প্রপন্ভে  কোশের শরণ লইতেছি ) অমুন। ( অমুক পুত্রের [ আয়ুর ] জঙ্ক ), অমুনা, 
অমুন। [তিন বার পুত্রের নাম গ্রহণ করিতে হইবে ইহা বুধাইবার জগ্ক তিনবার অমুন! ]7 
প্রাগম্‌ প্রপজে (প্রাণের শরণ লইতেছি ) অমূনা, অমুনা, অমুন1; ভূঃ প্রপন্তে [ ইতাদিও 
অনুরূপ ] ৷ [প্রাণ ইত্যাদির বাখা। পরে আছে ]1৩ 

অমুকের জন্য, অমুকের জন্য, অমুকের জন্য অবিনাশী কোশের শরণ 
লইতেছি ; অমুকের জন্য, অমুকের জন্য, অমুকের জন্য প্রাণের শরণ 
লইতেছি ; অমুকের অন্য, অমুকের জন্যঃ অমুকের জন্য ভূঃ-এর শরণ 
লইতেছি ; অমুকের জন্য, অমুকের অন্য, অমুকের জন্য ভূবঃ-এর শরণ 
লইতেছি; অমুকের জন্য, অমুকের জন্য, অমুকের জন্য ্বর্‌-এর শরণ 
লইতেছি। ৩ 

স যদবোচং প্রাপং প্রপন্ভ ইতি প্রাণো বা ইদং সৰ্বং ভূতং 
যদিদং কিঞ্চ তমেব তৎ প্রাপতুসি ॥ ৪ 


৩১৫1৭] ছান্দোগ্যোপ নিষত ১৭১ 


সঃ (উক্ত আমি ) যৎ (এই যে) অবোচম্‌ (বলিলাম ), প্রাণম্‌ প্রপন্তে ইতি (এই 
কথা ),__যৎ ইদম্‌ কিম্‌ চ ( এই যাহা কিছু আছে ) ইদম্‌ ( এই ) সৰ্বম্‌ (সকল) তৃতম্‌ বৈ 
(ভৃতই) প্ৰাণঃ (প্রাণস্বরূপ ),_-তৎ (সুতরাং) তম্‌ এব প্রাপৎসি (তাহারই শরণ 
লইয়াছি)। ৪ 
এই যে আমি বলিলাম, “প্রাণের শরণ লই,» ( তাহার হেতু এই )- 
এই যাহা কিছু, এই সমুদয় ভূতবর্গই প্রাণশ্বরূপ ; স্বতরাং আমি তাহারই 
শরণ লইয়াছি | ৪ 
অথ যদবোচং ভূঃ প্রপদ্ভ ইতি পুথিবীং প্রপদ্যেহস্তরিক্ষং 
প্রপন্ধে দিবং প্রপছ্া ইত্যেব তদবোচম্‌ ॥ ৫ 
অথ (অনস্তর) তৃঃ প্রপন্তে ইতি যৎ অবোচম্-_পৃথিবীম্‌ (পৃথিবীকে ) প্রপল্ে, 
অন্তরিক্ষম্‌ ( অন্তরিক্ষকে ) প্রপন্তে, দিবম্‌ (ছালোককে) প্রপদ্ধে-_ ইতি এব ( এই অর্থে ই) 
তৎ (উক্ত বাক্য ) অবোচম্‌। ৫ 
অন্তর আমি যে বলিলাম, “ভূঃ-এর শরণ লই+”__ ইহাতে এই কথাই 
বলিলাম যে, আমি পৃথিবীর শরণ লইতেছি, অস্তরিক্ষের শরণ লইতেছি, 
ছ্যলোকের শরণ লইতেছি। ৫ 
অথ যদবোচং ভুবঃ প্রপদ্ধ ইত্যগ্রিং প্রপন্ধে বাুং প্রপন্ধ 
আদিত্যং প্রপন্য ইত্যেব তদবোচম্‌ ॥ ৬ 
অনস্তর আমি যে বলিলাম, “ভুবঃ-এর শরণ লই;”_ ইহাতে এই 
কথাই বলিলাম যে, আমি অগ্নির শরণ লইতেছিঃ বায়ুর শরণ লইতেছি, 
আদিতোর শরণ লইতেছি। ৬ 


অথ ষদবোচং স্বঃ প্রপছ্ধ ইত্যথেদং প্রপদ্ধে যজুর্বেদং প্রপদ্ধে 
সামবেদং প্রপছ্া ইত্যেব তদবোচং তদবোচম্১ ॥ ৭ 
ইতি তৃতীয়াধ্যায়স্ পঞ্চদশখণ্ডঃ ॥ 


১৮০ উপনিষত্‌ গ্রস্থাবলী [ ৩।১৬।১ 


অনস্তর আমি যে বলিলাম, “স্বর্-এর শরণ লই,”--ইহাতে এই কথাই 
বলিলাম যে, আমি খখ্েদের শরণ লইতেছি, যজুর্বেদের শরণ লইতেছি, 
সামবেদের শরণ লইতেছি। ৭ 


১। আদরার্থে পুনরুক্তি। 


তৃতীয়াধ্যায়___ষোড়ণ খণ্ড 
( পুরুষষজ্ঞ ) 


পুরুষো বাব যজ্ঞন্তন্য যানি চতুবিংশতিবর্ধাণি তৎ প্রাতঃসবনং 
চতুধিংশত্যক্ষরা গায়ত্রী গায়ত্রং প্রাতঃদবনং তদস্য বসবোহম্বায়ত্তাঃ 
প্রাণা বাব বসব এতে হীদং সর্বং বাময়ন্তি ॥ ১ 


[ নিজে জীবিত খাকিলেই পুত্রাদি ফল লভ্য হয়; কুতরাং উপাদকের নিজের দীর্ঘ 
জীবনলাভের জগ্ঠ পরবর্তী উপাসনা ও মন্ত্রজপ বিহিত হইতেছে ] পুরুষঃ বাব (পুরুষই, 
দেহ্ধারী জীবই ) যজ্ঞঃ ( যজ্ঞন্বরূপ, [ পুরুষে বজ্জদৃষ্টি করিবে ] ); [কারণ ] তস্ত (তাহার ) 
যানি (যে সকল) চতুং-বিংশি-বর্ধাশি (চব্বিশ বৎসর ) [আমু] তৎ (তাহা) প্রাতঃ- 
লবনম্‌-__(প্রাতঃলবনস্থানীয় [ তাহাতে প্রাতঃলবনদৃষ্টি বিধেন্প ] উহা! প্রাত:কালোপলক্ষিত 
কর্মলদৃশ )-__[ কারণ ] গায়ত্রী (গাক্ত্রীচ্ছন্দ) চতুঃ-বিংশতি-অক্ষর| ( চব্বিশ অক্ষরে গ্রথিত ) 
প্রাতঃসবনম্‌ গায়ত্রম্‌ (প্রাতঃসবন গাদ্ত্রী-ছন্দের স্তোত্রবিশিষ্ট ); বসবঃ (বস্থুপণ ) অস্ত 
( এই পুরুষধজ্ঞের ) তৎ জন্বারত্তাঃ (উক্ত প্রাতঃসবনে অনুগত, [ অর্থাৎ বহির্ধষ্ছে যেমন 
বহুগণ প্রাতঃসবনের অধিপতি, পুরুববজ্জেও সেইরূপ ]), [ তবে পুরুবধজ্ঞে ] প্রাপাঃ বাব 
(ইত্রিক্গগণ ও প্রাণবারু সকলেই ) বদবঃ ( বহুপণস্থানীয়, [প্রাশসকলে বহপণের দৃষ্টি 
আরোপনীয় ]), হি (কারণ) এতে ( ইহার!) ইদম্‌ সর্বম্‌ (এই পুকুঘাদি প্রাপিবর্গকে ) 
বাসন্নস্তি ( বাস করাইয়া থাকে [ অর্থাৎ প্রাশাদি থাকিলেই জীবনধারণ সম্ভব হবু ])1১ 


পুরুষই যজ্ঞ ; তাহার যে (প্রধম) চব্বিশ বৎসর আয়ু, উহাই 


৩1১৬২ ] ছান্দোগ্যোপনিষৎ ১৮১ 


প্রাত:সবন১--গায়ত্রীচ্ছন্দ চতুবিংশতি অক্ষরবিশিষ্ট ও প্রাতঃসবনে 
গায়ত্রীচ্ছন্দের স্তোত্র উচ্চারিত হয়। বস্থগণ পুরুষষজ্ঞের উক্ত প্রাতঃসবনে 
অনুগত আছেন? প্রাণসমূহই বস, কারণ ইহারাই এই ভূতবর্গকে বাস 
করাইয়া থাকে । ১ 


১। অগ্নিষ্টোম সোমযাগ তিন সবনে সম্পান্ঘ__প্রাতঃসবন, মাধ্যন্দিন সবন ও তৃতীয় 
মবন। এই দ্বিনটিতে ( স্ত্যাদিনে ) তিনবার দোমাভিষব সোমাহুতি ও সোমপান হয়। 
সবনত্রয়ে ছন্দোবিভাগ সম্বন্ধে এতরেয় ব্ৰাহ্মণে এইরূপ উল্লেখ আছে-_- “প্রজাপতি পুরাকালে 
যজ্ঞ ও ছন্দঃসমূহকে দেবগণের জন্য ভাগ করিয়া দিয়াছিলেন | তিনি প্রাতঃসবনে অগ্নি ও 
বহুগণের ভাগে গায়ত্রীকে দিলেন, মাধ্যন্দিন সবনে ইন্দ্র ও রুত্রগণের ভাগে ত্রিষ্ট্প কে 
(প্রতি চরণে ১১ অক্ষর ) দিলেন, এবং তৃতীয় সবনে বিশ্বদেবগণ ও আদিত্যগণের ভাগে 
জগতীকে (প্রতি চরণে ১২ অক্ষর) দিলেন ।” (২1২৪।১ টাকা দ্রঃ)। 


২। অষ্টবন্ু- 


ফ্রব্চ লোমশ্চ বিষ্ণুশ্চৈবানিলোহনলঃ । 
প্রতাষস্চ প্রভাসশ্চ বসবোইস্টো ক্রমাৎ স্মৃতাঃ॥ 


তঞ্চেদেতশ্মিন বয়সি কিঞ্চিদুপতপেৎ স ৰয়াৎ প্ৰাণা বসব 
ইদং মে প্রাতঃসবনং মাধ্যন্দিনং অবনমনুসন্তমূতেতি মাইহং 


প্রাণানাং বসূনাং মধ্যে যজ্ঞো বিলোপ্নীয়েত্যুদ্ধৈর তত এত্যগদে' 
হ ভবতি ॥ ২ 


এতনম্মিন্‌ বয়সি ([ প্রাতঃসবনরূপে কল্পিত ] এই বয়সে ) চেৎ (যদি ) তম্‌ ([ যজ্ঞরূপে 
কল্পিত ] তাহাকে ) কিম্‌ চিৎ ([ মরণের আশঙ্কা-উৎপাদক ব্যাধি প্রভৃতি ] কিছু) 
উপতপেৎ (সন্তাপ দেয়) [তবে] সঃ (তিনি ) ব্রয়াৎ (বলিবেন, অর্থাৎ এই মন্ত জপ 
করিবেন )- প্রাপাঃ বসব: ( হে বস্ুরূপী প্রাণগণ ), মে ([ যজ্জরূপী ] আমার ) ইদম্‌ প্রাতঃ- 
সবনম্‌ ([ প্রথম চব্বিশ বৎসররূপ ] এই প্রাতঃ্বনকে ) মাধ্যন্দিনম্‌ সবনম্‌ অমুসন্তনুত 
(1 মধ্যম বয়সরূপ ] মাধান্দিন সবনের সহিত একীভূত বা সম্মিলিত করুন) [ অর্থাৎ 


১৮২ উপনিষৎ গ্রন্থাবলী [ ৩1১৬৩ 


আমি বেন প্রথম বয়স পূর্ণ করিয়| মধ্যম বয়সে উপস্থিত হইতে পারি] ইতি; যজ্ঞঃ 
অহ্ম্‌ ( বজ্ঞরাপী আমি ) প্রাণানাম বনগনাম্‌ ([ প্রাতঃদবনাধিপতি ] বহুরূপী প্রাণবৃন্দের ) 
মধ্যে (মধ্যে ) মা বিলোপ সীয় (যেন বিলুপ্ত না হই, আমার জীবন যেন বিচ্ছিন্ন ন! হয় ) 
ইতি। [তিনি দেইরূপ জপ ও উপাসনাসহায়ে ] ততঃ হ (সেই [ ব্যাধি প্রভৃতি ] উপতাপ 
হইতে ) উৎ-এতি এব ( নিশ্চয়ই উখ্িত বা মুক্ত হন) [ এবং ] অগদঃ হ (নিশ্চয়ই 
নিরাময় ) ভবতি (হন )। ২ 

উক্ত ( চব্বিশ বৎসর ) বয়সের মধ্যে যদি (ষজ্ঞরূপী) তাহাকে কোনও 
বাধাদি যন্ত্রণা দেয়, তবে তিনি এই মন্ত্র জপ করিবেন,_-ণহে বস্নবরপী 
প্রাণগণ, আপনারা আমার এই প্রাতঃসবনকে মাধ্যন্দিন সবনের সহিত 
সম্মিলিত করুন ; যজ্ঞরূপী আমি যেন বস্থরূপী প্রাণবৃন্দের মধো বিলীন না 
হই ।” (ইহার ফলে) তিনি উক্ত ব্যাধি প্রভৃতি হুইতে মুক্ত হইয়া 
অবশ্যই নিরাময় হন। ২ 

অথ যানি চতুষ্চত্বার্িংশত্বর্ধাণি তন্মাধ্যন্দিনং সবনং 
চতুষ্চত্বারিংশদক্ষর! ত্রিষ্ট প, ত্রৈষ্ট,ভং মাধ্যন্দিনং সবনং তদস্ত 
রুদ্র অন্বায়ত্তাঃ প্রাণা বাব রুদ্রা এতে হীদং সর্বং রোদয়স্তি.॥ ৩ 


অথ ( অনন্তর ) যানি (যে সকল) চতুঃ-চত্বারিংশং (চুয়্াল্লিশ ) ব্যাপি ( বৎসর ) তৎ 
(উহ!) মাধান্দিনম্‌ সবনম্‌ [তাহাতে মাধান্দিন সবনের দৃষ্টি আরোপনীর ]-[ কারণ ] 
ত্রিষ্টপ, (ত্রি্প-ছন্দ) চতুঃচত্বারিংশৎ-অক্ষর! ([প্রতি চরণে ১১ করিয়া ] চুয়ালিশ 
অক্ষরবিশিষ্ট ) মাধান্দিনম্‌ সবনম্‌ ব্রৈইভং (ত্রি্,প ছন্দের মন্ত্রবিশিষ্ট ) | রুদ্রাঃ ( রুদ্রগণ ) 
অস্ত (এই পূরুষযজ্ঞের ) তৎ অস্থাত্তত্তাঃ ( উক্ত মাধান্দিন সবনে অনুগত ) [ অর্থাৎ 
বহির্ধজে যেরূপ রুদ্রগণ মাধান্দিন সবনের অধিপতি, পুরুবধজ্ঞেও সেইরূপ ]। প্রাণাঃ বাব 
কদ্বাঃ (প্রাপসমূহই রুদ্র, [প্রাশসমূহে রুদ্রগণের দৃষ্টি আরোপনীয় ])-_হি (কারণ) এতে 
(এই প্রাশবৃন্দ ) ইদম্‌ সর্বম্‌ ( এই সমস্তকে ) রোদয়ন্তি (রোদন করায় )। ৩ 


অতঃপর যে চূয়াল্লিশ বৎসর, উহ! মাধন্দিন সবন । ত্রিষ্টুপছন্দে 
চুষ়্ালিশ অক্ষর আছে, এবং মাধান্দিন সবনে ব্রিষ্ট্পছন্দ্বের মন্ত্র উচ্চারিত 


৩1১৬।৫ ] ছান্দোগ্যোপনিষৎ ১৮৩ 


হয়। রুদ্রগণ (পুরুষযজ্ঞের ) উক্ত মাধ্যন্দিন সবনে অনুগত আছেন। 
প্রাণসমূহই করুদ্রগণ, কারণ ইহারাই এই ভূতবর্গকে রোদন করায়।৯ ৩ 


১। পুরুষষজ্ঞে প্রাণগণই রুদ্র । রুদ্র শব্দ রুদ্‌ ধাতু হইতে নিষ্পন্ন হইয়াছে; ইহার 
অর্থ ক্রন্দন করা । সুতরাং রুদ্র শব্দের অর্থ যিনি রোদন করেন বা! ক্রন্দন করান । মধ্যম 
বয়সে প্রাণবৃন্দ নিষ্ঠংর হয়, স্থৃতরাং উহার! নিজের ও পরের দুঃখের কারণ হয়। কৃর্মপুরাণে 
উল্লিখিত আছে যে, ব্রহ্মার অক্রবিন্দু হইতে রুদ্র জাত হইয়া রোদন করিয়াছিলেন । তখন 
ব্রহ্মা বলিলেন, “রোদনাক্রদ্র ইত্যেবং লোকে খাতিংগমিষ্যতি”"_ রোদনজন্য তুমি লোকমধ্যে 
রুদ্র বলিয়া খ্যাত হইবে । একাদশ রুদ্র যথা 


অজৈকপাদহিব্রপ্ো বিরূপাক্ষঃ সুরেশ্বরঃ ৷ 
জয়ন্তে! বহরূপশ্চ ত্রান্থকোহপাযপরাজিতঃ । 
বৈবন্থতশ্চ সাবিত্রো। হরে! রুদ্রা ইমে ম্মতাঃ ॥ 


তং চেদেতস্মিন্‌ বয়সি কিঞ্চিদুপতপেৎ স ৰ য়াৎ প্ৰাণা রুদ্র 
ইদং মে মাধ্যন্দিনং সবনং তৃতীয়সবনমনুসন্তনুতেতি মাহহং 
প্রাণানাং কদ্রাণাং মধ্যে যন্ঞো বিলোপ্সীয়েতাদ্ধৈব তত এত্যগদো 
হ ভবতি ॥ ৪ 


উক্ত (চুয়াল্লিশ বৎসর) বয়সের মধ্যে যদি (যজ্ঞরূপী) তাহাকে ব্যাধি 
প্রভৃতি কোনও কিছু যন্ত্রণা দেয়, তবে তিনি এই মন্ত্র জপ করিবেন--*হে 
রুদ্্রকূপী প্রাণগণ, আমার এই মাধ্ন্দিন সবনকে তৃতীয় সবনের সহিত 
সম্মিলিত করুন; যজ্ঞরূপী আমি যেন করুদ্ররপী প্রাণগণের মধো বিলীন ন! 
হই।” (ইহার ফলে) উক্ত ব্যাধাদি হইতে যুক্ত হইয়া তিনি অবশ্যই 
শীরোগ হন | ৪ 


অথ যান্যষ্টাচত্বারিংশদর্ধাণি ততৃতীয়সবনম্টাচত্বারিংশদক্ষরা 


১৮৪ উপনিষণড গ্রন্থাবলী [ ৩১৬৫ 


জগতী জাগতং তৃতীয়সবনং তদশ্যাদিত্যা অস্বায়ত্তাঃ প্রাণ! 
বাবাদিত্যা এতে হীদং সর্মাদদতে ॥ ৫ 


অষ্টাচত্বারিংশৎ ( আটচল্িশ ) ; জগতী ( প্রতি চরণে দ্বাদশ অক্ষরঘুক্ত ছন্দ ); জাগতম্‌ 
(জগতী ছন্দের মন্বসমদ্বিত ); আদদতে (আদান বা গ্রহণ করেন )। [ অপরাংশ 


পূর্ববৎ ]। ৫ 

অতঃপর যে আটচল্লিশ বৎসর আয়ু, উহ! তৃতীয় সবন । জগতী ছন্দে 
আটচল্লিশ অক্ষর আছে এবং তৃতীয় সবনে জগতী ছন্দের মন্ত্র উচ্চারিত 
হয়। আদিতাগণ* (পুরুষযজ্ঞের) এ তৃতীয় সবনে অনুগত আছেন । 
প্রাণরন্দই আদিত্য কারণ ইহারাই ভূতবর্গকে আদান বা গ্রহণ করিয়া 
থাকে । « 


১। দ্বাদশ আদিতা-_ 


ধাতা মিত্রোহর্ধম! রুদ্রো বরুণঃ সূর্য এব চ। 
ভগে! বিবন্ধান্‌ পৃষা চ সৰিত!| দশমঃ শ্মতঃ ৷ 
একাদশস্তথ ত্বষ্ট। বিফুদ্বাদশ উচ্যতে ॥ 


প্রাণগণকে আদিতা বল! হইয়াছে ; কারণ আদিত্য যেমন রসাদি গ্রহণ করেন, তেমনি 
ইহারা, অর্থাৎ ইন্দিয়গণ ও প্রাণলমূহ, শব্দাদি বিষয় আদান করে । 


তং চেদেতশ্মিন বয়সি কিঞ্চিছিপতপেত স ৰয়াৎ প্ৰাণ৷ 
আদ্দিত্যা ইদং মে তৃতীয়সবনমায়ুরমুসন্তনুতেতি মাহহং প্রাণা- 
নামাদিত্যানাং মধ্যে ষনজ্ঞো বিলোপ্পীয়েত্যুদ্ধৈ তত এত্যগদো 
হৈব ভবতি ॥ ৬ 


তৃতীয়সবনম্‌ (তৃতীয় সবনকে ) আবু; অনুসস্তনুত (পূর্ণায়ু [ ২৪+৪৪+৪৮= ১১৬ 
বৎসর ] পর্যন্ত বিস্তত করুন ) [ অর্থাৎ আমার যঞ্ু সম্পূর্ণ করুন ]| [ অপরাংশ পূর্ববৎ ] ৬ 


১৭] ছান্দোগ্যোপনিষৎ ১৮৫ 


উক্ত (আটচল্লিশ বৎসর ) বয়সের মধ্যে যদি তাহাকে ব্যাধি প্রভৃতি 
কোনও কিছু যন্ত্রণা দেয়, তবে তিনি এই মন্ত্র জপ করিবেন_-হে 
আদিতারূপী প্রাণগণ* আমার এই তৃতীয় সবনকে পূর্ণায়ু পর্যন্ত বিস্তারিত 
করুন। যজ্ঞরূপী আমি যেন আদিতারূপী প্রাণগণের মধ্যে বিলীন না 
হই।” (ইহার ফলে) উক্ত ব্যাধ্যাদি হইতে মুক্ত হইয়া তিনি নিশ্চয়ই 
শীরোগ হন | ৬ 


এতদ্ধ স্ম বৈ তদ্বিদ্বানাহ মহিদীস এতরেয়ঃ স কিং ম 
এতদুপতপসি যোহহমনেন ন প্রেষ্যামীতি স হ ষোড়শং বর্ষশতম- 
জীবৎ প্র হ ষোড়শং বর্ষশতং জীবতি য এবং বেদ ॥ ৭ 

ইতি তৃতীয়াধ্যায়স্য যোড়শখণ্ডঃ ॥ 


তৎ (উক্ত) এতৎ ( জ্ঞবিজ্ঞান ) হ বৈ [ প্রসিদ্ধ বিষয়ের ঘ্যোতক অবায়দ্য় ] বিদ্বান্‌ 
( জানিয়!) ঈতরেয়ঃ ( ইতরার পুত্র ) মহিদাদঃ (মহিদাস ) আহ ম্ম (বলিয়াছিলেন) _-সঃ 
(নেই [ তুমি মৃত্যু ]) কিম্‌ (কেন) মে ( আমার শরীরকে ) এতৎ (এইরূপে ) উপতপদি 
(উৎপীড়িত, সন্তাপিত করিতেছ ), যঃ অহম্‌ ([ষজ্ঞরূপী] যে আমি ) অনেন (এই সন্তাপের 
দ্বার) ন প্রেষ্তামি (মরিব না) ইতি । সঃ হ (তিনি) যোড়শম্‌ বষশতম্‌ (১১৬ বৎসর ) 
অজীবৎ (বাচিয়াছিলেন )। যঃ হ এবম্‌ বেদ (যে কেহ এইরূপ জানেন, তিনি) যোড়শম্‌ 
বর্ষশতম্‌ প্রজীবতি (প্রকৃষ্টরূপে, অর্থাৎ রোগাদিশূন্য হইয়! জীবনধারণ করেন )। ৭ 


উক্ত এই যজ্ঞবিজ্ঞান জানিয়া ইতরাঁতনয় মহিদাস বলিয়াছিলেন, “হে 
মৃত, তুমি কেন (বৃথা) আমায় এইরূপে সন্তাপ দ্িতেছ? (কারণ) 
আমি তো ইহাতে মরিব না।” তিনি (এইরূপ নিশ্চয়ের ফলে) একশত 
ষোল বৎসর বাচিয়াছিলেন। অপর যে কেহ এইরূপে (যজ্ঞসম্পাদন-তত্ব) 
জানিবেন, তিনিও রোগাদিশূন্য হইয়া একশত ষোল বৎসর বীচিয়া 
থাকিবেন। ৭ 


ততীয়াধ্যায়_-সপ্তদশ খণ্ড 
(পুরুষষজ্ঞের অবশিষ্টাংশ ) 

স ষদশিশিষতি যৎ পিপাসতি যন্ন রমতে তা অন্য দীক্ষা: ॥ ১ 

সঃ (সেই পুরুষবজ্ঞের অনুষ্ঠাত1 ) যৎ ( যে ) অশিশিঘতি ( বুতুক্ষু হন), যৎ পিপাসতি 
(পিপাসিত হন ), যৎ ন রমতে (আনন্দান্ুভব করেন না)_-তাঃ (এ সকলই ) অস্ত 
(ইহার, ই পুরুষজ্ঞের ) দীক্ষাঃ ( দীক্ষা!) [ অর্থাৎ ও সকল ছুঃখজনক বাপারে তিনি 
দীক্ষাদৃষ্টি করিবেন ] | ১ 

সেই পুরুষষজ্ঞের অনুষ্ঠাতা যে ক্ষুধিত হন ও পিপাসিত হন, তিনি যে 
সৃখপ্রাপ্ত হন না”_-এই সমস্তই এ পুরুষযজ্ঞের দীক্ষা | ৯ ১ 

১। দসোমবাগে এইক্পে দীক্ষিত হইতে হয়--সংযম অবলম্বনপূর্বক জমান যজ্ঞের 
প্রথম দিনে কৃষ্কান্রিন পাতিল্না বসিবেন, তৃণ ও শণে নিশিত মেখলা ও উক্কীষ পরিধান 
করিবেন, কাপড়ের খুটার হরিণের শিও ও হাতে জ্জডূমুরের লাঠি ধরিবেন । তিনি দীক্ষণীয় 
ইষ্টযোগ করিবেন এবং দীক্ষান্ত্রে ছুই বেল! শুধু দুধ পান করিবেন । এই দুধের মাত্রা 
কমাইন্লা শেষ দিনে হবিঃশেষমাত্রই আহার করিবেন । দীক্ষিত বাক্তি ধজ্জকালে সর্বদা! 
"প্রাচীন-বংশশীলা” নামক নিদিষ্ট স্থানে অবস্থান করিবেন, শুর্ধান্ত পর্যন্ত উহার বাহিরে 
যাইবেন না। সুতরাং বিধিধজ্জের দীক্ষা দুঃখমন্ন ; জীবন-ধজ্জের দুঃখরাশিও দীক্ষারই 
অনুরূপ । 

অথ যদশ্নীতি যৎ পিবতি যদ্ৰমতে তদৃপসদৈরেতি ॥ ২ 

অথ (অতঃপর) [উক্তপুরুষ] ঘৎ (যে) অশ্রাতি (আহার করেন ) যৎ পিবতি 
(পান করেন ), ঘৎ রমতে (আনন্দ উপভোগ করেন )-_তৎ (তাহা) উপসদৈঃ এতি 
(উপনৎসফলের সহিত সাঘৃস্ক লাভ করে); [এ সকল সুখের কারণে ও ক্লেশনিবৃত্তির 
হেতৃতে উপসদ্দৃষ্টি বিষের ]। ২ 

অতঃপর পুরুষ যে আহার করেন, তিনি যে পান করেন, এবং তিনি 
যে আনন্দ উপতোগ করেন-__তাহা উপসৎ-সমৃহের১ সহিত সাদৃশ্য লাভ 
করে। ২ 

১। উপসৎ একটি ইষ্টিযন্ত ( =শ্ৰোত অগ্নিতে সম্পী্ভ হবিৰ্যন্ত )। দীক্ষার পরদিন 


৩1১৭)৪ ] ছান্দোগ্যৌপনিষত ১৮৭ 


হইতে আরম্ভ করিয়া সোমযাগের পূর্বে প্রতিদিন ছুই বা ততোধিক বার করিয়া! ইহা তিন 
দিন যথাবিধি অনুষ্ঠেয় । দীক্ষার পূর্বে আহার নিষিদ্ধ; কিন্তু উপসদের সময় পয়োব্রত 
( পূর্বটাক1) অবলম্বন করা হয়। সুতরাং দীক্ষার তুলনায় ইহ! নুথপ্র্দ। বিশেষতঃ 
উপসদের দিনগুলি যতই ফুরাইতে থাকে, ততই যজ্ঞের ঘে সকল দিনে অল্লাহার বিধিসঙ্গত, 
সেই সকল দিন কাছে আসিতে থাকে, এবং এইরূপে দীক্ষিত বাক্তির মন অধিকতর প্রফুল্ল 
ও সাহসযুক্ত হয় । লৌকিক পানাহারেও এইরূপে দুঃখনিবৃত্তি ও সুখপ্রাপ্তি হয়, হুততরাং উভয় 
স্থলে সাদৃশ্য আছে। | 


অথ যদ্ধসতি যজ্জক্ষতি যন্মৈথুনং চরতি স্ততশস্সৈরেব 
তদেতি ॥ ৩ 


অথ যৎ হসতি (হাসেন ). যৎ জক্ষতি (ভোজন করেন), যৎ মৈথুনম্‌ চরতি (মিথুনভাবে' 
আচরণ করেন )--তৎ ( টহ্‌!) স্ততশস্লৈঃ এব ( স্তুত ও শস্ত্রের সহিত ) এতি ( সাদৃপ্ প্রাপ্ত 
হয়)। [ অর্থাৎ এই হান্ত প্রভৃতিতে স্তোত্ৰ ও শস্ত্রের দৃষ্টি বিধেয় ] 1 ৩ 


তাহার পর তিনি যে হাস্য করেন, ভোজন করেন, মৈথুনাচরণ 
করেন-_উহা! স্তোত্র ও শস্ত্রের+ সহিত সাদৃশ্য লাভ করে । ৩ 

১। শংসন স্প্রশংস। বা স্তুতে । যে মন্ত্রে শংসন হয়, তাহ! শস্ত্ৰ । স্বরসংযোগে গীত 
প্কমন্্ সামে পরিণত হয়, উহাই স্তোত্র । সোমষাগের সবনত্রয়ে (৩1১৬1১, টাকা দ্রঃ ) 
হোতা ও তাহার সহকারী মৈত্রাবরুণ, ব্রাহ্মণাচ্ছংসী, ও অচ্ছাবাক আপন আপন ধিষ্কো 
( বা অগ্নিস্থানে ) বসিয়! শন্ত্রপাঠ করেন ৷ প্রতি শস্ত্রের পূর্বে উদ্গাতারা স্তোত্র গান করেন । 
শস্ত্রের মধ্যে কতিপয় ধ্চকৃসুক্ত থাকে-_-এ সুক্তই শস্ত্রের মুখ অংশ । কোন কোন হ্বক্তের 
মধো নিবিৎ-মন্থ (সংক্ষিপ্ত পদঘুক্ত মন্ত্র ) পাঠ করিতে হয়। স্তোত্র ও শত্ত্র উভয়েই শব্দবহুল ; 
হাস্তাদিও তদ্রুপ ! অতএব উভয় স্থলের সাদৃশ্ আছে । 


অথ যত্তপো দানমার্জবমহিংসা সত্যবচনমিতি তা অস্ত 
দক্ষিণাঃ ॥৪ 


অতঃপর তাহার যে তপস্যা, দান, আর্জব ( বা সরলতা ), অহিংসা ও 
সতাবাদিতা-__এই সমন্তই পুরুষযজ্ঞের দক্ষিণাসমূহ ।৯ ৪ 


১৮৮ উপনিষৎ গ্রন্থাবলী হর 


১। তপচ্যাদিতে দক্ষিপাদৃষ্টি বিধেয় ; কারণ উভয়স্থলে সাদৃশ্ত আছে। বিধিষজ্ঞে 
দক্ষিণাদানের ফলে ধর্মবুদ্ধি হয়, পুরুষষজ্ঞের তপস্তাদির ফলও অনুরূপ । এইরূপে বিভিন্ন 
সাদৃষ্ঠ থাকায় পুরুষকে যজ্ঞ বলিয়া ভাবনা করিতে হইবে-__ইহাই বর্তমান দুই খণ্ডের 
তাৎপর্য। 


তন্মাদাহুঃ সোস্তযত্যসোষ্টেতি পুনরুতপাঁদনমেবাস্য তনম্মরণ- 
মেবাবস্ভৃথঃ ॥ ৫ 


[ প্রকারান্তরে পুরুষের যজ্ঞত্ব সাধিত হইতেছে )--[ যেহেতু পুরুষ বজ্ঞস্বরূপ ] তশ্াৎ 
(দেই জ্ৰন্য ) [ লোকে ] আহঃ (বলে) সোষ্যতি ([ ইহার মাতা ইহাকে ] প্রসব করিবেন, 
কিংবা] ইনি সোমরস নিষ্কাশিভ করিবেন), অসোষ্টা ([মাত। ইহাকে] প্রসব করিয়াছেন, বা 
ইনি সোমরস নিষ্কাশিত করিয়াছেন) ইতি । পুনঃ (আবার ) অন্ত ( উক্ত পুরুষের ) 
[সোন্ঠতি ইতাদি শব্দের সহিত যে সম্বন্ধ ] তৎ ( তাহাই ) [তাহার] উৎপাদনম্‌ (উৎপাদন, 
জন্ম ), [ এবং ] মরণম্‌ এব ( [ পুরুষের ] মৃত্যুই ) জবভূধঃ ( বজ্ঞশেষে অবভৃথ-স্বান )। ৫ 


( পুরুষই হজ্ঞস্বরূপ ) সেই জ্রন্য লোকে বলে, “( মাতা কাকে ) প্রসব 
করিবেন, বা (ইনি) সোমাতিষব করিবেন,” ( এবং ) “মাতা ইহাকে 
প্রসব করিয়াছেন, কিংবা (ইনি ) সোমাভিষব করিয়াছেন |” আবার 
(সোস্ততি প্রভৃতির সহিত যে সম্বন্ধ ) উহাই পুরুষযজ্ঞের উৎপত্তি এবং 
স্ততাই অবভৃথস্নান ।৩ & 


১। হু-ধাতুর অর্থ সম্তানপ্রসব এবং হু-ধাতুর অর্থ সোমরসনিঃ:সাযর়ণ : উভয় ধাতু হইতে 
নিষ্পন্ন সবন শব্দ এই উভয় অর্থে ই প্রযুক্ত হইতে পারে । সোমযাগে লোমের অভিষব বা 
নিঃসারণ হয় এবং পুরুষযন্ঞে পুরুষের প্রসব বাজন্ম হয় বলিয্লা পুরুষে যজ্ঞদ্বষ্টি বিহিত হইয়াছে । 

২। কারণ উভ্তয়ের সহিত সবন শব্দের সম্বন্ধ আছে (পূর্ব টাকা )। 

৩। কেন না! উভয়েই সমাপ্তিসুচক ৷ সোমযাগের অন্তে সপত্বীক জমান স্বান করেন; 
শ্নানান্তে তিনি বস্ত্র পরিবর্তন করেন ও উদনীয় ইষ্ট প্রভৃতি করিবার জন্য দেববজন দেশে 
ফিরিয়। আসেন | স্বানকালে দীক্ষার সময়ে গৃহীত কৃষ্কাজিন প্রভৃতি ত্যাগ করিতে হয়। 
মরণের পরেও অনুরূপ ক্রিয়াদি অনুষ্ঠিত হয়। 


৩1১৭৬ ] ছান্দোগ্যোপনিষৎ ১৮৭৯ 


তদ্ধৈতদ্‌ ঘোর আঙ্গিরসঃ কৃষ্ণায় দেবকীপুত্রায়োক্োবাচা- 
পিপাস এব স ৰভূব সোন্তবেলায়ামেতত্রয়ং প্রতিপঘ্যেতাক্ষি- 
তমস্তচ্যুতমসি প্রাণসংশিতমসীতি তত্রৈতে দ্বে খচৌ ভবতঃ ॥ ৬ 


আঙ্গিরসঃ ( অঙ্গিরস-গোত্রীয়) ঘোরঃ (ঘোরনামক খষি ) তৎ এতৎ হ (পূর্বোক্ত এই 
যজ্ঞবিজ্ঞান ) দেবকীপুত্রায় ( দেবকীর পুত্র ) কৃষ্ণায় ( কৃষ্ণকে ) উক্ত 1 ( উপদেশ দিয়া ) উবাচ 
( বলিয়াছিলেন )--সঃ ( [ যথোক্ত ধজ্ঞবিদ্‌ ] সেই ব্াক্তি) অন্তবেলায়াম্‌ (মরণকালে) এতৎ 
ব্রহ্ম (এই তিনটি মন্ত্র ) প্রতিপঘ্েত (শরণ লইবেন, জপ করিবেন )-_-অক্ষিতম্‌ অসি 
(তুমি অক্ষীণ বা অক্ষত আছ), অচুাত্যম্‌ অপি (তুমি স্বরূপ হইতে অবিচ্যুত আছ), 
প্রাণসংশিতম্‌ অসি ( তুমি হুল্ষ্র প্রাণম্বরূপ)) ইতি । [ এই বিজ্ঞান শ্রবণ করিয়া ] সঃ ( উক্ত 
কৃষ্ণ) অপিপাসঃ এব (পিপাসাহীন, অস্ত জ্ঞানে নি:ম্পৃহ ) বভুব (হইয়াছিলেন )। তত্র 
( উক্ত বিষয়ে [ পূর্বোক্ত যজুর্ন্ত্রয়ে প্রতিপাদিত আদিত্যের বিষয়ে ]) এতে দ্বে (এই দুইটি) 
ধচৌ ( ধ্বক্-মন্ত্ৰ ) ভবতঃ (আছে )। ৬ 


আঙ্গিরস ঘোর পূর্বোক্ত এই যজ্ঞবিজ্ঞান দেবকী পুত্র কৃষ্ণকে১ উপদেশ 

দিয় বলিয়াছিলেন, “যথোক্ত যজ্ঞবিদ্ মরণকালে এই ( যজুঃ ) মন্্রত্রয় জপ 
করিবেন-_-তুমি২ অক্ষত, তুমি অপ্রচ্যুত, তুমি সৃক্ষ্প্রাণস্বরূপ” ” (এই 
বিজ্ঞান শ্রবণ করিয়! ) কষ্ণও ( অন্যজ্ঞানে ) নি:স্পৃহ হইয়াছিলেন | উক্ত 
বিষয়ে এই খকৃদ্বয়ণ আছে_ | ৬ 

১। ইনি ষছুবংপীয় শ্রীকৃষ্ণ নহেন, কারণ অনাদি বেদ তাহার পূর্ববর্তী । বেদোক্ত 
নামানুসারেই পরবর্তা কৃষ্ণের নামকরণ হইয়াথাকিবে ; যদুবংশীয় কৃষ্ণের গুরু ঘোর নহেন,_- 
কিন্তু সন্দীপনী মুনি । 

২। অর্থাৎ প্রাণের সহিত অভিন্ন ও আদিতো অধিষ্ঠিত পুরুষ । তিনিই প্রাণবর্গের 
আধিদৈবিক স্বরূপ । 

৩। এতাদৃশ গুণবিশিষ্ট পুরুষের সহিত বিপ্তাকে সমস্থিত করার উদ্দেশ্ত-_বিছ্যার 
প্রশংসা ৷ 

৪। পরবর্তী ধক্দয় বিদ্যার প্রশংসার জন্ত উদ্ধত হইয়াছে, জপের জন্য নহে। 


১৯০ উপনিষৎ গ্রন্থাবলী [1509 


আদিৎ প্রতুন্য রেতসঃ। 
উদ্বয়ং তমসম্পরি জ্যোতিঃ পশ্যস্ত উত্তরং 
স্বঃ পশ্যন্ত উত্তরং 
দেবং দেবত্রা সূর্যমগন্ম জ্যোতিরুত্তমমিতি 
জ্যোতিরুত্তমমিতি ॥ ৭ 
ইতি তৃতীয়াধ্যায়স্য সপ্তদশখণ্ডঃ ॥ 


প্রথম খক্টির প্রথমাংশ মাত্র গৃহীত হইয়াছে। সম্পূর্ণ ধক্টি এই = 
আদিং প্রত্বন্ত রেতসে। জোতিঃ পশ্ঠন্তি ৰাসরম্‌ । 
পরে! বদিধাতে দিবি ( খগ্থেদ ৮।৬।৩* ) 


[আত ইৎ শব্দের “আ”-এর পরবর্তা “ং* ও “ইং”, অর্থশৃন্ত, অবশিষ্টাংশ “আ" 
“পশ্যন্তিশর সহিত যুক্ত হইবে ]। যৎ (যিনি, যেজ্যোতিঃ) দিবি (স্বপ্রকাশ ব্রহ্ধে) ইধ্যতে 
(প্রন্থলিত হন), বাপরম্‌ (দিনের স্যার, দ্রিবালোকের নার সর্ববাগী ), প্রত্বল্ত (পুরাতন, 
চিরস্তন ) রেতদঃ ( জগতের বীজভূত সদ্দাখা ব্রহ্ধের ) [ অর্থাৎ ব্রহ্মরূপ সেই ] পরঃ (= পরম, 
সর্বশ্রেষ্ঠ) জোতিঃ ( জোতিকে ) [ ব্রহ্মবিদগণ ] আ-পন্ঠন্তি ( সর্বত্র দর্শন করেন )। 

[ দ্বিতীয় মন্ত্রের (খখেদ ১।৫০।১০) “উৎ* শব্দটি “অগন্ম” শব্দের সহিত ও “পরি” 
শব্দটি “পশ্যস্ত: শব্দের সহিত যুক্ত হইবে । অথবা “পরি” শব্দ পৃথগ ভাবেও গৃহীত 
হইতে পারে] | তষসঃ পরি উত্তরম্‌ জোতিঃ ( অজ্ঞানান্ধকারের অতীত যে আদিতান্ব 
শ্রেষ্ট জ্যোতিৰে ), [অথবা--তমস: উত্তরম্‌ ভ্র্যোতিঃ ( অজ্ঞানবিনাশক যে আদিত্স্থ 
জ্যোতিকে ) ] [ পরি ]; পঞ্যস্তঃ বরম্‌ (দর্শন করিয়া আমর! ) [ তাহাকে ] উদগন্ম (প্রাপ্ত 
হইয়াছি ). [তিনি ] স্বঃ (স্স্বস্‌, আমাদের হৃদয়স্থ জ্যোতি ) [ তৈ২।৮।৫ ড্র], [যিনি ] 
উত্তরম ([আপর জোতি অপেক্ষা! ] উৎকৃষ্টতর ব| উর্ধ্তর ) [ তাহাকে ] পশ্ঠত্তঃ ( দর্শন 
করিয়া) [আমরা] জ্যোতিঃ উত্তমম্‌ (সর্বজ্যোতি হইতে শ্রেটঠতম জোতিকে ) দ্দেবত্রা 
( দেখগণমধো ) দেবম্‌ ( ছাতিমান্‌ ) সুর্ধম্‌ (রস, রশ্মি, ও প্রাণবর্গরূপ জগতের প্রেরয়িতাকে, 
পরমেস্বরকে ) [উদগন্ম (প্রাপ্ত হইয়াছি )] ইতি । জ্যোতিরুত্বমম্‌ ইতি [বজ্ঞকল্পনার সমাপ্তি 
সুচক ]1 ৭ 


৩১৮১] ছান্দোগ্যোপনিষৎ ১৯১ 


যেজোতি পরব্রন্ে প্রকাশিত, দিবালোকের ন্যায় সর্বব্যাপী, পুরাতন, 
ও জগৎকারপ, সেই পরমজ্যোতিকে (ক্রক্মবিদৃগণ) সর্বত্র দর্শন করেন | * 

আমাদের স্বহদয়স্থ জ্যোতির২ সহিত যাহা অভিন্নণ সেই আদিতাস্থ 
অজ্ঞানবিনাশক জ্যোতিকেও দর্শন করিয়।”সকল জ্যোতি অপেক্ষা যে 
জ্যোতি উৎকৃষ্টতর, তাহাকে দর্শন করিয়া,_আমরা দেবগণের মধ্যে 
দ্রাতিমান্‌ পরমেশ্বরস্বরূপ সর্বোত্তম জ্যোতিকেই প্রাপ্ত হইয়াছি।৬ ৭ 


১। তগ্থিক্কোঃ পরমং পদং সদ! পশাস্তি সুরয়ঃ | 

দিবীব চক্ষুরাততম্‌॥ (খধথেদ ১২২1২) 
২। “তৎ-ত্বমঅসি” এই মহাবাকের ত্বম্‌ (তুমি ) পদের বাচ্যার্থ প্রত্যগাত্মার । 
৩। তৎ( সেই) পদের ও ত্বম্‌ পদের বাচা চৈতন্য অভিন্ন (ছাঃ ৬।৮।৭ ) 
৪। তৎ-পদের বাচ্যার্থ সগুণ ব্রহ্ম ৷ 
৫। তৎ ও ত্বম্‌ পদের লক্ষ্যার্থ একীভূত শুদ্ধচৈতন্ক ৷ 
৬। মহাবাকাজনিত একত্ববোধের ফল প্রাপ্ত হইয়াছি। 


ততীয়াধ্যায়_ অষ্টাদশ খণ্ড 
(মন ও আকাশে ব্ৰহ্মদৃষটি ) 


মনো ৰ ক্ষেত্যুপাসীতেত্যধ্যাত্মমথাধিদৈবতমাকাশো ৰ ক্ষেত্যু- 
ভয়মাদিষ্টং ভবত্যধ্যাত্মং চাধিদৈবতং চ ॥ ১ 


[ ৩1১৪1২এ ব্রহ্মকে মনোময় ও আকাশাত্ব! বল! হইয়াছে । সেখানে ব্রহ্ষের গুণরাশির 
একাংশরূপেই মনোময়ত্ব ও আকাশত্বের উল্লেখ হইয়াছে । যিনি উক্ত স্থলে উল্লিখিত গুণ- 
রাশিবিশিষ্ট ব্রন্ষের দৃষ্টি অবলম্বনে সমর্থ নহেন, তিনি মাত্র মন ও আকাশকেই সম্পূর্ণ ব্ৰহ্মদৃষ্টি 
আরোপ করিয়া উপাপনা করিবেন। তম্মধো মনে অর্থাৎ অস্তঃকরণে, ব্রহ্ম উপলব্ধ হন; 
এবং আকাশ সর্বব্যাপী ও উপাধিবিহীন ; অধিকস্ত আকাশ ও মন উভয়ই সুঙ্্ব।__হুতরাং 


১৯২ উপনিষণ গ্রন্থাবলী [ ৩1১৮২ 


উভয়ই ব্রন্ষের প্রতীক হইবার যোগা ]--মনঃ ব্রহ্ম ইতি ( মনই ব্রহ্ম এইরূপ) উপাসীত 
(উপাসনা করিবে), ইতি অধ্াস্মম্‌ (ইহাই দেহবিষয়ক উপাসনা ); অথ (অতঃপর ) 
অধিদৈবতম্‌ (দেবভাবিধয়ক ) [ উপাসম1 ]_ আকাশ; ব্ৰহ্ম ইতি [ উপাসীত ]। অধাস্তম 
চ অধিদৈবতমূ চ (অধ্াজ্ম ও অধিদৈব ) উভ্তয়ম্‌ (উভয় উপাসনা) আদিষ্টম ভবতি 
(আদিষ্ট হইতেছে )। ১ 


অনই ব্রহ্ম ইতাকার উপাসনা করিবে-__ইহা! অধ্যাত্ম উপাসনা | 
অতঃপর অধিদৈবত উপাসনা--আকাশই ব্রহ্ম এইরূপ (উপাসনা করিবে)। 
অধ্যাত্ম ও অধিদৈবত এই উভয় উপাপনাই বিহিত হইতেছে । ১ 


তদেতচ্চতুষ্পাদ্বক্ষ বাক্‌ পাদঃ প্ৰাণঃ পাদশ্চক্ষুঃ পাদঃ 
শ্রোত্রং পাদ ইতাধ্যাত্মমথাধিদৈবতমস্টিঃ পাদো বায়ুঃ পাদ 
আদিত্যঃ পাদে দিশঃ পাদ ইতুযুভয়মেবাদিষ্টং ভবত্যধ্যাত্বং 
চৈবাধিদৈবতং চ ॥ ২ 


[ অধ্যাস্ ও অধিদৈবত উপাসনার অঙ্গচিন্তা বিহিত হইতেছে ]--তৎ এতৎ ৰ ক্ষ ( উক্ত 
এই মনোনামক বন্ধ ) চতুল্পাৎ (চারিটি চর্ণসমন্থিত )-বাক পাদঃ, প্রাণঃ (স্বাপেক্িয় ) 
পাদঃ, চক্ষু, পাদঃ, শ্রোত্রম্‌ পাদ:._ইতি এধ্যান্সম্‌। অথ অধিদৈবতম্‌ [আকাশনামক 
বন্ধ ও চতুষ্পাৎ )-_অগ্রিঃ পাদঃ, বামুঃ পাদঃ, আদিতাঃ পাদঃ, দিশ: পাদঃ, ইতি । অধাস্্্‌ 
চ অধিদৈবতম্‌ চ উভ্তয়ম্‌ এব আদিষ্টম্‌ ভবতি । ২ 


উক্ত 'মনোনামক) ব্ৰহ্মের চারিটি পদ--বাক্‌ একটি পদ, ঘ্বাপেন্ছিস্ক 
একটি পদ, চক্ষু একটি পদ, কর্ণ একটি পদ,__ইহাই (মনোনামক) 
অধাাত্মব্রহ্ষের (চতুষ্পাদত্ব)। অনস্তর ( আকাশনামক ) অধিদৈবত 
্রক্ষের (চতুম্পাদত্ব১)__-অগ্নি এক পদ, বায়ু এক পদ, সূর্য এক পদ, 
দিকৃসমূহ এক পদ। (এইরূপ) অধ্যাত্ম ও অধিদৈবত উভয় উপাসনাই 
বিহিত হইল | ২ 


৩১৮৩ ] ছান্দৌগ্যোপনিষৎ ১৯৩ 


১। গরু প্রভৃতি পশু চারি পায়ে ভর করিয়। দাড়ায়। এ পাগুলি যেমন তাহাদের 
উদরে সংলগ্ন, সেইরূপ বাক্‌ প্রভৃতি মনোত্রক্ষে এবং অগ্নি প্রভৃতি আকাশব্রদ্ে লম্বিত 
রহিয়াছে। 


বাগেব ৰ্‌ কহ্ষণষ্চতুৰ্থঃ পাদঃ সোহগ্রিনা জ্যোতিষা ভাঁতি চ 
তপতি চ ভাঁতি চ তপতি চ কীর্ত্যা যশসা ৰ হ্মব্চ সেন য এবং 
বেদ ॥ ৩ 


বাক্‌ এব ( বাগিন্রিয়ই ) ৰ ক্মণঃ ( [মনোনামক] ব্ৰহ্মের ) চতুর্থঃ (চারি পদের একটি ) 
পাদঃ; সঃ (উহা, বাক্পাদ ) [অধিদৈবত] অগ্নিন। জ্যোতিষ ( অগ্নিতেজের দ্বারা, অথবা 
তৈল-ঘৃতাদি তৈজসপদাথ-ভক্ষণের ফলে, প্রন্থলিত বা! তেজন্বী হইয়া ) ভাতি চ (উজ্জ্বল হয়, 
প্রকাশ পায়) তপতি চ (ও তাপদান করে) [ অর্থাৎ বাক্যোচ্চারণে সমর্থ হয় ও বক্তব্য 
প্রকাশ করে ]। যঃ এবম্‌ বেদ [তিনি] কীর্ত্যা (প্রত্যক্ষ খাতিদ্বারা), যঙসা ( অপ্রতাক্ষ 
খাতিদ্বারা) ব ক্ষবর্চসেন (বেদজ্ঞানজনিত তেজে ) ভাতি চ তপতি চ। ৩ 


বাগিন্দ্রিয়ই (মনোনামক) ব্ৰহ্মের চারি পদের একটি পদ ।১ এ বাক্‌ 
অগ্নিক্ূপ জ্যোতির সহায়ে” প্রদীপ্ত হয় এবং তাপ দান করে। যিনি 
এইবূপ জানেন, তিনি কীতি ও বলে এবং বেদজ্ঞানজনিত তেজে তেজন্ী 
হন ও তাপ দান করেন ।৩ ৩ 


১। চরণ-অবলম্বনে গবাদি পশু আহার্ষের অন্বেষণে গমন করে ; মনও বাণিন্নিয়- 
অবলম্বনে বক্তব্য-বিষয় প্রকাশের জন্য অগ্রসর হয়; অতএব বাক একটি চরণ। স্রাণেন্জজিয়, 
চক্ষু এবং কর্ণ সম্বন্ধেও এইরূপ বুঝিতে হইবে; উহাদেরও সাহায্যে মন সেই সেই বিষয়ে 
ধাবিত হয়। 


২। অর্থাৎ আধিদৈবিক প্দগুলি আধ্যাত্মিক পদের আঁধার-_এইরূপ ভাবনা করিতে 
হইবে। অন্ত্রও এইরূপ বুঝিতে হইবে । 


৩। ইহা উপাসনার দৃষ্ট ফল। উহার অদৃষ্ট ফল ব্রক্ষপ্রাপ্তি। পরেও এইরূপ ৷ 
১৩ 


১৯৪ উপনিষৎ গ্রন্থাবলী " [৩।১৮)৬ 


প্রাণ এব ৰ হ্ধণশ্চতুৰ্থঃ পাদঃ স বাযুনা জ্যোতিষ ভাঁতি চ 
তপতি চ ভাঁতি চ তপতি চ কীত”যা যশসা ৰ কহ্মবৰ্চসেন য এবং 
বেদ ॥ ৪ 


্রাণেন্দ্রিয় ব্রহ্মের চারি পদের একটি পদ; উহ] বায়ুরূপ জ্যোতির 
দ্বারা সমুজ্ঘল হয় এবং তাপ দান করে।১ যিনি এইরূপ জানেন, তিনি 
যশ ও কীতিতে এবং ব্রচ্মতেজে তে্জন্বী হন ও তাপ প্রদান করেন । ৪ 


১। গন্ধ গ্রহণের জন্য উৎসাহিত হয় এবং গন্ধকে অভিবাঞ্রিত করে । 


চক্ষুরেব বন্ষণশ্চতুর্থঃ পাদঃ স আদিত্যেন জ্যোতিষা ভাতি চ 
তপতি চ ভাতি চ তপতি চ কীত্ত্যা যশসা ৰ ক্মবৰ্চসেন ষ এবং 
বেদ ॥ ৫ 


চক্ষুই ব্ৰহ্মের চারি চরণের একটি চরণ ; উহা! আদিত্যব্ূপ জ্যোতির 
দ্বারা সমুজ্ছল হয় ও তাপ প্রদান করে ।* যিনি এইরূপ জানেন, তিনি 
যশ ও কীন্তিতে এবং ব্রহ্মতেজে তেজস্বী হন ও তাপ প্রদান করেন । & 


১। জ্রষ্টব্যবিষয়-দর্শনে উৎসাহিত হয় ও ভ্রষ্টবাকে প্রকাশ করে । 


শ্রোত্রমেব ব,দ্ষণশ্চতুর্থ, পাদঃ স দিগ ভিৰ্জ্যোতিষা ভাতি চ 
তপতি চ ভাতিচ তপতি চ কীত্ত্যা যশস! ৰ হ্ষবৰ্চসেন য এবং 
বেদ য এবং বেদ ॥ ৬ 


ইতি তৃতীয়াধ্যায়স্য অফ্টীদশখণ্ডঃ || 


৩১৯১ ] ছান্দোগ্যোপনিষত ১৯৫ 


শ্রবণেক্ত্রিয়ই ব্রন্মের চারি পদের এক পদ ; উহা! দিগ্‌-রপ জ্যোতির 
সহায়ে সমুজ্ঘল হয় এবং তাপ প্রদান করে।২ যিনি এইরূপ জানেন, 
তিনি যশ ও কীতিতে এবং ব্রহ্মতেজে তেজন্বী হন 
১1 উপাসনার সমাপ্তি বুঝাইবার জন্য পুনর্বচন | 


২। শব্দ-শ্রবণের অন্ত উৎসাহিত হয় ও শব্দকে প্রকাশ করে। 


ততীয়াধ্যায়-_একানবিংশ খণ্ড 


(আদিত্য ব্ৰহ্মৃষ্টি ) 
আদিত্যো ৰ ন্ধেত্যাদেশস্তস্তোপব্যাখ্যানমসদেবেদমগ্র আমীৎ। 
তৎ সদাসীৎ তৎ সমভবৎ তদাঁগুং নিরবর্তত তৎ সংবৎসরস্ত 
মাত্রীমশয়ত তন্নিরভিগ্ভত তে আগুকপালে রজতং চ ্তবর্ণং 
চাভবতাম্‌ ॥ ১ 


[ অষ্টাদশ খণ্ডে আদিত্যকে ব্রন্ষের এক পদ বলা হইয়াছে । সম্প্রতি উহাতে সমগ্র 
বন্ধের দৃষ্টি আরোপিত হইতেছে ]--আদিতাঃ ব্ন্গ, ইতি (ইহাই) আদেশঃ (উপদেশ) । 
তত্ত (উক্ত আদিত্যের ) [ স্তুতির জন্য ] উপব্যাখানম্‌ (বিশদ ব্যাখা!) [ কর! হইতেছে ] 
_ইদম্‌ (এই অখিল জগৎ) অগ্ৰে (সৃষ্টির পূর্বে) অসৎ এব আসীৎ (অব্যাকৃত ছিল; 
নামরূপা কারে ব্যাকৃত হয় নাই )। তৎ ([ অসংশব্দ-বাচ্য ] জগৎ) সৎ আদীৎ ( সৎ, 
অর্থাৎ কার্ধাভিমুখী বা৷ প্রবৃত্তিযুক্ত হইয়াছিল ); [অতঃপর ] তৎ সমভবৎ (উহ! সম্ভৃত, 
অর্থাৎ নামরূপের স্বল্প ব্যাকৃতিবশতঃ বীজের ম্যায় অঙ্কুরীভূত হইল; ভূতনুল্ষ্ম রপে পরিণত 
হইল); [বুকস ভূতের উৎপত্তির পরে স্থূল ভূত উৎপন্ন হইল ; তাহার পর ] তৎ আওম্‌ 
€( = অগম, ব্রহ্মাগডাকারে ) নিরবর্তত (পরিণত হইল); তৎ (উক্ত অণ্ড ) সংবংসরন্ত 
(এক বৎসর কালের ) মাত্রাম্‌ অশয়ত (পরিমাণ ব্যাপিয়। [অবিভক্তরূপে] অবস্থান করিল) 
তৎ নিরভিদ্ভত (সেই অণ্ড বিভক্ত হইল); তে আগুকপালে ( অণ্ডের উক্ত দুই অংশ) 
রজতম্‌ চ সুবর্ণম্‌ চ ( রৌপ্য ও স্বর্ণ) অতবতাম্‌ (হইল )। ১ 


১৯৬ উপনিষৎ গ্রন্থাবলী [ ৩1১৯২ 


আদিতাই ব্রন্-_ইহাই উপদেশ | তাহার (স্তরতির জন্য» ) ব্যাখা 
করা হইতেছে- সৃষ্টির পূর্বে এই জগৎ অসৎ-শব্দ-বাচ্য ছিল ; ২ অতঃপর 
উহ! সৎ-শব্দ-বাচা হইল? (তাহার পর) উহা সম্ভূত (অর্থাৎ উদ্গতপ্রায়) 
হইল; অতঃপর উহা! অণ্ডাকারে পরিণত হইল ; উক্ত অণ্ড এক বৎসরকাল 
তন্রপেই অবস্থান করিল; (তাহার পর) উহা বিভক্ত হইল; অণ্ডের 
উক্ত ভাগম্বয়ের মধ্যে একটি রোপাময়, অপরটি স্ববর্ণফয় | ১ 


১। আদিতা ব্ৰহ্ধের প্রতীক ; হৃতরাং তাহার স্তুতি আবশ্যক । হুর্ধ না থাকিলে 
জগতের অস্তিত্ব উপলব্ধ হইত না _এইক্সপ উক্তি করিয়া! আদিত্যের প্রশংসা কর! হইতেছে 
(৩য় কঙ্ডিকা)। জগতের অস্তিত্ব বানান্তিত্ব প্রমাণ কর! বর্তমান শ্রতিবাকোর তাৎপর্য 
নহে; কারণ স্ততিতেই উহার একমাত্র নার্ধকত!। একই বাকোর ছুইরূপ অর্থ (স্তুতি ও 
অন্তিত্বপ্রষাণ ) করিলে বাক্যভেদদোষ হয়। 


২। নামরূপাকারে বাকৃত ন! হওয়ায় সৎ বলিয়া! গৃহীত হয় নাই । যাহা! নামক্ষপাকারে 
ব্যাকৃত হইয়াছে, ভাহাকেই আমর! সৎ বলি,__-অব্যাকৃতকে নহে । প্রকৃতপক্ষে তখন যে 
কিছুই ছিল না-এরূপ নহে; কেন না অসৎ হইতে সতের ( দদ্রপে গৃহীত জগতের ) 
উৎপত্তি হব না। এই বাবহারিক সৎ ও অসৎ শব্দের প্রপ্নোগ আদিতোর প্রকাশের উপর 
নির্ভর করে । উত্তম রাজার অবর্তমানে যেমন সমস্ত রালৈশ্বধ মিধা] বলিয়া মনে হয়, তেমনি 
আদিতোর অভাবে জ্রগৎও মিথ্যাপ্রায় হইয়া যার়। এইরূপে আদিত্যের প্রশংসা, করা 
হইল ( তেঃ ২।৭ ; ছাঃ ৬২।১ ডু)। 


তদ্‌ মদ্‌ রজতং সেয়ং পৃথিবী যৎ স্থবর্ণং সা স্যোর্যজ্জরায়ু তে 
পর্বতা যদুল্ৰং সমেঘো৷ নীহারো যা ধমনয়স্তা নন্ভো! যত্বান্ডেয়মুদকং 
স সমুদ্রঃ॥ ২ 


১151 ছান্দোগ্যোপনিষৎ ১৯৭ 


তৎ (তন্মধ্যে, উক্ত অঞুদ্বয়মধ্যে ) যৎ (যেটি ) রজতম্‌ (রৌপ্যময় ) দ! ইয়ম্‌ পৃথিবী 
(উহা এই পৃথিবী, অর্থাৎ অধোবর্তা অণ্ডাংশ ) ; যৎ সুবৰ্ণম্‌ ( যাহা সুবর্ণময় ) সা সঃ (উহা 
ছালোক অর্থাৎ ডউর্ধ্বাংশ ); যৎ জরায়ু (যাহা স্থল গর্ভাবরণ ) তে পর্বতাঃ (উহা পর্বত- 
সকল ) [ হইয়াছিল ] ; যৎ উলৃৰম্‌ (শুক্র গর্তাবরণ) [ উহ! ] সমেঘঃ (মেঘের সহিত) নীহারঃ 
(হিম ) { হইয়াছিল ] ; যাঃ ধমনয়ঃ ( [জাতকের] যেগুলি শির!) তাঃ নস্ভঃ (তাহার! নদী- 
সকল ), যৎ বাস্তেয়স উদকম্‌ (যাহা মুত্রাশয়ে অবস্থিত জল) সঃ সমুস্ৰঃ (উহা সমুদ্র) 
[ হইয়াছিল ]। ২ 


তন্মধো যেটি (অধঃস্থ) রজতকপাল, উহ্‌! পৃথিবী ; এবং যেটি উধ্বস্থ 
স্বর্ণকপাল, তাহা ছ্যলোক হইল। (অগুমধ্যে) যাহা জরায়ু (ছিল), 
উহা! পর্বতসকল ; যাহা (জরায়ুদ্ধারা আবৃত) উন্ব, তাহা মেঘ এবং হিম ) 
(উন্বমধাস্থ শিশুর) যাহা শিরাসকল, তাহার! নদীসমূহ ; এবং (শিশুর) 
যাহা মৃত্রাশয়স্থ জল; তাহা সমুদ্র হইল। ২ 


অথ যত্তদজায়ত সোইসাবাদিত্যস্তং জায়মানং ঘোষ৷ 
উল্লবোহনুদ তিষ্ঠন্‌ সর্বাণি চ ভূতানি সৰ্বে চ কামাস্তম্মাৎ তস্তোদয়ং 
প্রতি প্রত্যায়নং প্রতি ঘোষা উল্লবোহনৃতিষ্ঠন্তি সর্বাণি চ ভূতানি 
সর্বে চ কামাঃ ॥ ৩ 


অথ (আর) ষৎ তৎ, (এ যিনি ) অজ্জায়ত (জাত হইলেন ) সঃ (তিনি ) অদে 
আদিতাঃ (এই স্ুর্ঘ)। তম্‌ জায়মানম্‌ অন্ধ (ভাহাকে জাত হইতে দেখিয়! ) উল্লবঃ 
ঘোষাঃ (উচ্চ আনন্দধ্বনি, উলুধ্বনি সকল ) উদতিষ্ঠন্‌ (উখিত হইল) চ ( এবং) সর্বাণি 
ভূতানি (স্বাবরজঙ্গমাত্মক সকলে ) চ (ও) সর্ধে কামাঃ (সমস্ত কামাবস্ত ) [ উদতিষ্টন্‌ ]; 
[ যেহেতু আদিতোর জন্মে ভূতবর্গ,ও কামাবর্গ উৎপন্ন হইল ] তন্মাৎ (সেই জন্ত) তন্ত ( উক্ত 
সূর্যের ) উদয়ম্‌ প্রতি প্রত্যায়নম্‌ প্রতি (উদয় ও অস্তগমন লক্ষ্য করিয়! ) [ অখবা__প্রতি- 


১০৯৮ উপনিষৎ গ্রন্থাবলী [৩1১৯।৪ 


আয়নম্‌ প্রতি (পুনঃ পুনঃ আগমন লক্ষা করিয়া!) ] উলুলবঃ ( উলু উলু এইরূপ ) ঘোষাঃ 
অনুত্তিষ্ঠত্তি (উত্থিত হয়), সর্বাণি চ ভূতানি, সৰ্বে চ কামাঃ ।৩ 


আর (অণ্ড হইতে) যিনি জাত হইলেন, তিনিই এই সূর্ঘ। তাহাকে 
জাত হইতে দেখিয়া উচ্চ উৎসবধ্বনিসকল উখিত হইল, এবং ভূতবর্গ ও 
কাম্যবর্গ উৎপন্ন হইল । এই জন্যই সূর্যের উদয় ও পুনঃপুনঃ আগমনকালে 
উচ্চ উৎসবধ্বনিসকল সমুখিত হয়, এবং ভূতবর্গ ও কামাবর্গও উত্থিত 
হয়। ৩ 


স য এতমেবং বিদ্বানাদিত্যং ৰ.দ্ষেত্যুপান্তেভ্যাশো হ ষদেনং 
সাধবো ঘোষা আ চ গচ্ছেযুরুপ চ নিআ্রেড়েরক্লিজেড়েরন্‌॥ ৪ 


ইতি তৃতীয়াধ্যায়স্থৈকোনবিংশথণ্ডঃ ॥ 
ইতি ছান্দোগ্যোপনিষদি তৃতীয়াধ্যায়ঃ ॥ 


সং যঃ (বে কেহ) এতম্‌ (ইহাকে ) এবম্‌ (এই প্রকারে) বিদ্বান্‌ (জানিপ্পা) আদিতাষ্‌ 
€(আদিত্যকে ) বন্ধ ইতি ( ব্ৰহ্ম বলিয়া) উপান্তে (উপাসনা করেন ), এনম্‌ (ইহার প্রতি) 
সাধবঃ ঘোষাঃ ( মঙ্গলধ্বনি সকল ) ঘৎ (যে) আগচ্ছেমু চ উপনিত্রেড়েরন্‌ চ (আগমন করে 
ও আনন্দ প্রদান করিতে থাকে ) [ তাহ! ] অভ্যাশঃ হ (ক্ষিপ্রই হইয়া থাকে ) নিস্রেড়েরন্‌ 


[ আদর ও সমাপ্তিস্চক পুনরুক্তি ]। ৪ 

যে কেহ এই আদিতাকে এইরূপে জানিয়া তাহাকে ব্রহ্ম বলিয়! 
উপাসনা করেন, তাহার প্রতি অতি শীঘ্রই মঙ্গলধ্বনি১ সকল আকৃষ্ট হয় 
এবং তাহাকে আনন্দ দিতে থাকে ।২ ৪ 

১। যে ধ্বনিসকলের উপভোগে পাপ সঞ্চিত হয় না। 

২। ইহা দৃষ্টকল। অদৃষ্টফল ব্ৰহ্মস্ব লাভ। 


চতুর্ধাধ্যায়-_গ্রথম খণ্ড 
(জানশ্রুতি ও রৈকের উপাখ্যান) 


ও জানশ্রুতিহ পৌত্রায়ণঃ শ্রদ্ধাদেয়ে। ৰহুদায়ী বহুপাক্য আস 
ম হ সর্বত আবসথান মাপয়াঞ্চক্রে সর্বত এব মেহম্সমৎস্যন্তীতি ॥ ১ 


[ সুত্রাজ্থার অংশ আদিত্যের উপাসনার পর সম্প্রতি অধিদৈব বায়ু ও অধ্যাত্ম প্রাণরূপে 
অবস্থিত দ্বয়ং শুত্রাত্মার উপাসনা! বিহিত হইতেছে]__জানশ্রুতিঃ (জনশ্রতবংপীয়) হ (একদা, 
ইতিহ্থার্থক অব্যয় ) পৌত্রায়ণঃ ([জনশ্রুতের,] পুত্রের পৌত্র ) শ্রদ্ধাদেয়ঃ (ত্রদ্ধাপূর্বক দাত) 
বহ-দায়ী (প্রভৃত-দানকারী ) বহুপাক)ঃ ([ ভোজনার্ধার জন্য ] বহু অন্ন রন্ধনকারী ) আস 
(ছিলেন )। সর্বতঃ এব (সকল দিকে ও গ্রামাদিতে ) মে (আমার ) অন্রম্‌ (অন্ন) অৎস্তস্তি 
([ ভোজনার্থীর। ] আহার করিবে) ইতি (এই অভিপ্রায়) সঃ হ (তিনি) লর্বতঃ (সর্বত্র) 
আবসথান্‌ ( পাস্থশালা, অন্লসত্রলকল ) মাপয়াঞ্চক্ৰে (নিমাণ করাইয়াছিলেন )।১ 


জানশ্রুতি পৌত্রায়ণ শ্রদ্ধাপূর্বক দান করিতেন, বহু দান করিতেন এবং 
বহু অন্ন রন্ধন করাইতেন | “( ভোজনার্থীরা ) সর্বত্র আমার অন্ন আহার 
করিবে*--এ উদ্দেশ্যে তিনি সর্বত্র পান্থশালা নির্মাণ করাইয়াছিলেন ।৯ ১ 


১। বর্তমান আখ্যায়িকার উদ্দেশ্য, ইহার সহায়ে বক্তব্য বিষয়টি সহজবোধ্য কর]। 
আধ্যায়িকাতে ই হাও প্রতিপার্দিত হইবে যে, শ্রদ্ধা ও দান প্রভৃতি বিভ্ভালাভের উপায় ৷ 


অথ হ হংস! নিশায়ামতিপেতুন্তদ্ৈবং হংসো হংসমভ্যুবাদ 
হো হোহয়ি ভল্লাক্ষ ভল্লাক্ষ জানশ্রুতেঃ পৌত্রায়ণস্য সমং দিবা 
জ্যোতিরাততং তন্ম। প্রসাঙক্ষীস্তন্বা ম! প্রধাক্ষীরিতি ॥ ২ 


অথ হ (একদ1) নিশায়াম্‌ ( নিশাকালে ) হংসাঃ ( হংসগণ ) অতিপেতুঃ (উড়িয়া 
আমিলেন ) ; তৎ হ (তখন ) [ পশ্চাদবর্তা ) হংসঃ ( হংস ) এবম্‌ (এইরূপে) [ অগ্রগামী - 
হংসম্‌ ( হংসকে ) অত্যুবাদ (বলিলেন )--হে| হো! অয়ি (ভো! ভে| ওহে ) ভল্লাক্ষ ভল্লাক্ষ 
(ভদ্রাক্ষ, তীক্ষ ভলসদৃশ উত্তম দৃষ্টিশালী, অর্থাৎ ক্ষীণদৃষ্টি বন্ধু ), জানশ্রুতেঃ পৌত্রায়ণন্ত 
(জনশ্রুতি পৌত্রায়ণের ) [ অন্নদানাদি হইতে জাত] জ্যোতিঃ (প্রভা) দিবা সমম্‌ 


২০০ উপনিষৎ গ্রস্থাবলী [81১৩ 


(ছালোকের সমান, অর্বাৎ দ্রালোক পর্যন্ত; কিংবা দিবালোকের সদৃশ) আততম্‌ (প্রসারিত) 
[ রহিয়াছে ]; তৎ (উক্ত জোতি) তব! (তোমাকে) [যাহাতে ] মা প্রধাক্ষীঃ ( = সম! 
প্রধাক্ষীৎ, দ্জ না করে) ইতি ( এই জন্য) তংমাপ্রপাঙ্ীঃ (উহার সংশ্পর্শে আসিও না) ৷ ২ 


একদা রাত্বিকালে+* হংসগণ উড়িয়া আসিলেন 1২ তখন (পশ্চাদগামী) 
একটি হংস (অগ্রগামী) অপর হংসকে বলিলেন, “তে। তো ওহে ভল্লাক্ষ, 
তল্ল।ক্ষ,৩ জ্বানশ্রুতি পৌব্রায়ণের প্রতা দ্রালোক পর্ষস্ত প্রসারিত রহিয়াছে । 
যাহাতে উহা তোমায় দগ্ধ করিয়া না ফেলে, তজ্জন্য তুমি উহার সংস্পর্শে 
আসিও না ।” ২ 


১। বুঝিতে হইবে বে, তখন জানশ্রুতি উত্তাপনিবারণের জন্তু হর্মাতলে অবস্থান 
করিতেছিলেন । 

২। খধিগণ বা দেবগণ জানশ্রুতির শ্রদ্ধা ও দানে তুষ্ট হইয়া হংসরূপে উক্ত রাজার 
দৃষ্টিগোচর হইলেন । 

৩। ভঙ্লাক্ষস্তুদ্রাক্ষ শব্দটি বিদ্রপচ্ছলে বাবহৃত হইয়াছে । অগ্রগামী হংস রাজার 
প্রভ। অতিক্রম করিতে ঘাইতেছেন দেখিগ্ন| পরবর্তা হংস তাহাকে বন্ধুতাবে সাবধান করিয়া 
দিতেছেন। সুতরাং বিরুদ্ধলক্ষণা-অবলম্বনে উহার অর্থ মন্দদৃষ্টি বা অল্পৃষ্টি হইবে । 


তমূ হ পরঃ প্রত্যুবাচ কম্বর এনমেতত সন্ভং সযুগ্বানমিব 
রৈকমাথেতি যো মু কথং সধুখা ৱৈক ইতি ॥ ৩ 


পরঃ ([ অগ্রগামী ] অপর হংস) তম্‌ উ ( তাহাকে) প্রত্তাবাচ হ (উত্তর দিলেন )-- 
অরে (ওহে), এনম্‌ সন্তদ ( এভাদৃশ এই ) কম্‌ উ (কাহাকে লক্ষা করিনা) [ অধবা-সপ্তম্‌ 
স্মাহাক্বাধুক্ত বাক্তিকে। ওহে এই কোন্‌ ( সাধারণ ) মহিমার মঙিত ইহাকে উদ্দেশ্য 
করিছ! ] সবখানম্‌ রৈকদূ ইব (শকটের সহিত বর্তমান রৈকের স্তায়, অর্ধাৎ রৈক্কের প্রতি 
প্রযোঞ্জা) এতৎ (এই বাকা) আব (বলিলে) ইতি । [ অপর হংস বলিলেন ] যঃ (যিনি) 
সবৃষ্বী রৈক£ (সশকট রৈক্ক) [বলিব পরিচিত] [ তিনি ] কবম্‌ মু (কি প্রকার) ইতি । ৩ 


(ভল্লাক্ষ) তাহাকে এই উত্তর দিলেন, «এই প্রকার ( অতি সাধারণ ) 


81১1৪ ] ছান্দোগ্যোপনিষৎ ২০১ 


এই কোন্‌ মহাত্বাকে উদ্দেশ করিয়া তুমি সমুখ্বা৯ রৈক-সম্বন্ধে প্রযোজ্য 
এবংবিধ বাকা প্রয়োগ করিলে?” (অপর হংস বলিলেন), “যিনি সযুগ্া 
রৈক, তিনি কিরূপ 1” ৩ 


১। যুগ অর্থাৎ জোয়াল বহন করে যে, সে যুগা ঘোড়া বা ষাঁড়। যুগা যাহাতে 
আছে, সে যুশ্বা = ক্ষুদ্ৰ শকট ।- যুগ্থার সহিত যিনি বর্তমান, তিনি সযুগ্বা । 


যথা কৃতায় বিজিতায়াধরেয়াঃ সংযস্ত্যেবমেনং সর্বং তদভি- 
সমৈতি যৎ কিঞ্চ প্রজাঃ সাধু কুর্বন্তি যন্তদ্বেদ যৎ দ বেদ স 
ময়ৈতদুক্ত ইতি ॥ ৪ 


[ ভল্লাক্ষ বলিলেন ]- কৃতায় বিজিতায় ( পাশার কৃতনামক চতুরঙ্ক শোভিত পার্শ্ব যখন 
জয়লাভ করে, অর্থাৎ উহার সহায়ে যখন ক্রীড়ীকারী জয়লাভ করে, [ তখন ] তন্মধো ) 
অধরেয়াঃ ([ নিয়সংখ্যাঙ্কিত ] অপর পার্থগুলি ) যথা ( যেরূপ ) সংযস্তি (সম্যক গমন করে, 
কৃতের মধো অন্তভূ্ত হয়) [কারণ বহসংখাতে অল্পসংখ্যা অস্তভু্ত হয়], এবম্‌ (এইরূপ ) 
প্রজাঃ (প্রাণিবৃন্দ ) যং কিম চ (যাহা কিছু) সাধু ( শুভরূপে ) কুর্বপ্তি ( অনুষ্ঠান করে) 
তৎ সর্ব মৃ (সেই সমস্তই, সেই পুণাফলসমুহ ) এনম্‌ অভিসমৈতি (ইহাতে মিলিত হয়, অর্থাৎ 
রৈকের পুণ্যফলমধ্যে অন্ততুক্ত হয়)। সঃ (তিনি, রৈক) যৎ (যাহা, যে বি) বেদ 
(জানেন ), তৎ (তাহা) [ অপর ] যঃ (যে কেহ) বেদ, সঃ (সেই বিহ্বান্ও ) ময়! (আমা 
কর্তৃক ) এতৎ ( এইপ্রকারে, রৈকসদৃশ বলিয়া ) উক্তঃ (বণিত হইতেছেন) ইতি । ৪ 


তল্লাক্ষ বলিলেন, (পাশার) কৃতনামক+৯ পার্শ্ব ফেলিয়া কেহ জয়লাত 
করিলে যেমন তন্মধ্যে অপর পার্্বসমূহের নিয়সংখ্যাগুলি অন্তর্ভুক্ত হয়, 
তেমনি প্রাণিগণ যাহা কিছু পুণ্য অর্জন করে, সেই সমস্তই রৈকের 
পুণাফলে অস্তভুক্ত হয়।২ রৈক্ষ যাহা জানেন, অপর কেহ তাহা 
জানিলে, তাহাকেও আমি রৈকের ন্যায় বলি ।৩* ৪ 


১। পাশার ঘে পার্থে চারি সংখ্যা অঙ্কিত আছে, উহার নাম কৃত। এইরূপে তিন 


২০২ উপনিষণু গ্রন্থাবলী [ ৪1১৬ 

সংখ্যার পার্থ ত্রেতা, দুই সংখ্যার পার্শ্ব ্বাপর, এক সংখ্যার পার্শ্ব কলি। উ্ধ্ব সংখ্যা গ্রহণ 

করিলে নিয় সংখা! স্বতই গৃহীত হয় । এইরূপে ত্রেতাদি কৃত বা সতোর অস্ততূক্তি হয়। 
২। অর্থাৎ ক্ষুত্র পুণাফল বৃহৎ পুণ্যফলের অতিরিক্ত নহে । 


৩। অর্থাৎ উক্ত বিস্তার ফলে তিনি রৈক্ষসদৃশ হন, এবং তাহার পুণ্যফলে সকলের 
পুণ্যফল অস্তভু ক্র হয়। ( বৃঃ ৪1৩1৩২-৩৩ ও গীতা ২৩৬ ) 


তদু হ জানশ্রাতিঃ পৌত্রায়ণ উপশুশ্রাব স হ জঞ্রিহান এব 
ক্ষতারমুবাচাঙ্গারে হ সযুগ্থানমিব রৈকমাথেতি যো নু কথং সযুগ্ব! 
রৈক ইতি ॥ ৫ 


যথা কৃতায় বিজিতায়াধরেয়াঃ সংযস্ত্যেবমেনং সর্বং তদভি- 
সমৈতি যত কিঞ্চ প্রজাঃ সাধু কুর্বন্তি যন্তদ্বেদ যৎ স বেদ স 


ময়ৈতদৃক্ত ইতি ॥ ৬ 


জানশ্রুতিঃ পৌত্রা্ণ:ঃ তৎ উ (উক্ত বাকা) উপশুশ্রাব হ (শুনিক়াছিলেন ); সহ 
(তিনি) সপ্রিহানঃ এব (শঘা! তাগ করিয়াই ) [অ্ততিকারী ] ক্ষত্তারম্‌ (সারথিকে ব! 
হারপালকে ) উবাচ (বলিলেন )-_জঅঙ্গ অরে হ (হে বৎস), [আমায় কি] সধুখানম্‌ রৈকৃম্‌ 
ইব (শকটের সহিত বর্তমান রৈক্কের স্কান্স ) আধ (বলিলে, বন্দনা করিলে) ? ইতি । [ক্ষত 
বলিলেন ]--ধঃ সমৃষ্বা রৈক্কঃ [ সঃ ] কথম্‌ মু ইতি [ ৩য় কণিকা]; [জানক্রতি বলিলেন ] 
বধ! কৃতার ইত্যাদি [ ৪ৰ্থ কঙ্ডিক। ]1 ৫-৬ 


জ্ানশ্রুতি পৌত্রায়ণ (ভল্লাক্ষের) উক্ত বাক্য শ্রবণ করিলেন । 
(প্রভাতে যখন বৈতালিকগপ তাহার বন্দনা করিতেছিল, তখন ) তিনি 
শষ্য ত্যাগ করিয়াই (ভ্তবকারী) ক্ষত্তাকে* বলিলেন, “তুমি কি আমায় 
সযুগ্থা রৈকের ন্যায় বলিলে 1২ (ক্ষত্তা বলিলেন)--“সেই সযুগ্থা রৈক 
কিরূপ ?* (জ্রানশ্রুতি হংসের বাকোর পুনরুক্তি করিলেন )-_*পাশার 
কৃতনামক পা্শ্বের দ্বারা বিজ্য় হইলে, তন্মধ্যে যেমন পাশার অপর 


৮১৮] ছান্দোগ্যোপনিষৎ ২০৩ 


পর্থ্গুলি অন্তৰ্ভুক্ত হয়, তেমনি প্রাণিগণের অজিত সমস্ত পুণ্য রৈকের 
পুণ্যে অন্তর্ভুক্ত হয়! অপর যে কেহ তাহার ন্যায় জানেন, তাহাকেও 
আমি রৈকের ন্যায় বলি।” ৫-৬ 

১। ক্ষত্রিয়াণীর গর্তে শৃদ্রের রসে কিংবা! ক্ষত্রিয়ের ওরসে শুদ্রাণীর গর্ভে জাত পুত্রকে 
ক্ষত্তা বলে । ইহাদের কার্_রথচালনা, দ্বাররক্ষ প্রভৃতি । 

২। অর্থাৎ আমায় এরূপ স্তুতি কর! অনুচিত ; রৈকই ইহার উপযুক্ত । এই বাক্যের, 
অন্যরূপ অর্থ এই :__অঙ্গ অরে হ( হে বৎস), সযুগ্থানম্‌ রৈক্ষম্‌ ( সযুগ্বা রৈককে, রৈক্কের 
নিকট গিয়!) ইব [ অবধারণার্থক বা নিরর্থক অব্যয় ] আখ (বল) [ যে আমি তাহার 
দর্শনাভিলাধী ] ইতি । 


সহ ক্ষত্তাহম্বিয্য নাবিদমিতি প্রত্যোয়ায় তং হোবাচ যত্রারে 
ৰ হ্মণস্তান্বেষণা তদেনমর্ছেতি ॥৭ 

সঃ হ ক্ষত ( সেই ক্ষত!) অব্বিষ্য (অনুসন্ধান করিয়া) ন অবিদম্‌ (জানিতে পারিলাম 
না)_ইতি (এই মনে করিয়া) প্রতোয়ায় (ফিরিয়া আসিলেন )। [জানশ্রুতি ] তম্‌ 
(তাহাকে ) উবাচ হ--অরে (ওহে) ষত্র (যেখানে [ নদীপুলিনাদি যে সকল বিজন দেশে ] ). 
ব্রাহ্মণন্ত (ব্রহ্গবিদের ) অন্বেষণ ( অনুসন্ধান ) [ হওয়া উচিত ] তৎ (সেখানে) এনম্‌ 
(ইহাকে ) অর্থ ( স্ধচ্ছ, প্রাপ্ত হও, অনুসন্ধান কর ) ইতি । ৭ 


অন্ুসন্ধানান্তে সেই ক্ষত্বা “জানিতে পারিলাম না” এই মনে করিয়া 
ফিরিয়া আসিলেন'। জানশ্রতি তাহাকে বলিলেন, “বৎস, যেখানে 
ব্রহ্মজ্ঞের অনুসন্ধান করিতে হয়, সেখানে ইহার অনুসন্ধান কর ।” ৭ 


সোইধস্তাচ্ছকটম্ত পামানং কষমাণমুপৌপবিবেশ তং হাত্যুবাদ 
ত্বং নু ভগবঃ সযুথা রৈক ইত্যহং হারাও ইতি হ প্রতিজনজ্ঞে স হু 
ক্ষভ্তীহবিদমিতি প্রত্যেয়ায় ॥ ৮ 


ইতি চতুর্থাধ্যায়স্ত প্রথমথণ্ডঃ ॥ 


২০৪ উপনিষৎ গ্রন্থাবলী টন 


শকটন্ত (গাড়ীর) অধন্তাৎ ( নীচে) পামানম্‌ (খোস ) কষমাণম্‌ উপ ( কও য়ননিরত, 
চুলকাইতেছেন এইরূপ, এক বাক্তির সমীপে ) সঃ (সেই ক্ষত্তা) উপবিবেশ (সবিনয়ে উপবেশন 
করিলেন ); তম্‌ হ (ভাহাকেই ) অভুাবাদ (বলিলেন )-_-ভগবঃ (হে ভগবন্), তৃম্‌ মু 
( আপনিই কি) সযুগ্বা রৈককঃ চ ইতি। [তিনি] অর! ৩ (ওহে [ অনাদর প্রকাশার্থক 
তি ]) অহম্‌ হি ( আমিই ) ইতি হ (এই বলিয়া) প্রতিজজ্ঞে (স্বীকার করিলেন)। সঃ হ 
ক্ষত্তা অবিদম্‌ ইতি (জানিতে পারিলাম, এই মনে করিয়া) প্রতোয়ায় ৷ ৮ 


€ অন্বেষণান্তে ) তিনি শকটের নিয়ে খোস কণ্য়নকারী এক বাক্তি 
সকাশে যাইয়া বিনয়পূর্বক উপবেশন করিলেন । (অনন্তর ) তাহাকে 
জিজ্ঞাস। করিলেন, “ভগবন্‌, আপনিই কি সযুগ্থা রৈক?” “হা গো হা, 
আমিই”, এই বলিয়া তিনি উহা স্বীকার করিলেন । ( তখন) “আমি 
জানিতে পারিয়াছি৯* এই মনে করিয়া ক্ষতা প্রত্যাবর্তন করিলেন! ৮ 


১। মুলে “অর! ৩" এই অংশের বিরক্তিসুচক দীর্ঘ উচ্চারণের দ্বারা এই মনোভাব 
প্রকাশিত হইতেছে, “আমি গার্স্থা অবলম্বন করিতে চাই, এবং তজ্ঞস্ত অর্থও চাই; অথচ 
এই বাক্তি আমাকে উক্ত বিষয়ে সাহাবা ন! করিরা অযথা! জ্বালাতন করিতে আসিয়াছে ।” 
ক্ষত্তা মনে করিলেন বে, তিনি রৈককে চিনিয়াছেন ও তাহার মনোভাব জানিতে পারিক্লাছেন । 


চতুর্ধাধ্যায়__দ্বিতীয় খণ্ড 
( রৈকজানশ্রুতি-সংবাদ ) 


তছ্‌ হ জানশ্রুতিঃ পৌত্রায়ণঃ যট্‌ শতানি গবাং নিক্ষমশ্বতরী- 
রথং তদাদায় প্রতিচক্রমে তং হাভ্যুবাদ ॥ ১ 


রৈকেমানি ষট্‌ শতানি গবাময়ং নিক্ষোইয়মশ্বতরীরথোহমু ম 
এতাং ভগবো দেবতাং শাধি যাং দেবতামুপাস্স ইতি ॥ ২ 


21 ছান্দোগ্যোপনিষৎ ২০৫ 
তৎ উ (তাহাতেই, ক্ষত্তার বাকা শুনিয়াই ) জানভ্রতিঃ পৌত্রায়ণঃ গবাম্‌ ষট্‌ শতানি 
(ছয় শত গাভী ), নিক্ষম্‌ ( কণ্ঠহার ) অশ্যতরীরথম্‌ ( অশ্বতরীদ্বয়- [ছুটি খচ্চরী]-যুক্তরথ)-- 
তৎ (উক্ত রূপ ধন) আদায় ( লইয্। ) প্রতিচত্রমে হ ([রৈকলকাশে] গমন করিলেন); 
ভম্‌ (তাহাকে ) অভ্ভযাুবাদ হ (বলিলেন )--রৈক্ক, ইমানি (এই সকল ) গবাম্‌ ঘট শতানি, 
অয়ম্‌ (এই) নিষ্ঃ, অয়ম্‌ অশ্বতরীরথঃ [ আপনার জন্ভ আনীত হইয়াছে ]; ভগবঃ (হে 
ভগবন্‌) যাম্‌ দেবতাম্‌ (ষে দেবতাকে ) [ আপনি ] উপাস্সে ( উপাসনা করেন ) এতাম্‌ 
দেব্তাম্‌ (এই দেবতা [ বিষয়ে ]) মে ( আমায় ) অনুশাধি ( উপদেশ দিন ) ৷ ১-২ 


সেই কথ! শুনিয়া জানশ্রুতি পৌত্রায়ণ ছয় শত গাভী, কণ্ঠহার ও 
অশ্বতরীযুক্ত রথ-__এই সমস্ত লইয়া রৈকের নিকট গমন করিলেন এবং 
তাহাকে বলিলেন, “হে রৈক, এই ছয় শত গাভী, এই কণ্হার, এই 
অশ্বতরীবাহিত রথ (আপনার জন্য আনিয়াছি )। হে ভগবন্‌, আপনি 
যে দেবতাকে উপাসনা করেন, তাহার সম্বন্ধে আমায় উপদেশ দিন |” ১-২ 


তমু হ পরঃ প্রত্যুবাচাহ হারেত্বা শূত্র তবৈব সহ 
গোভিরস্তিতি তদু হ পুনরেব জানশ্রুতিঃ পৌত্রায়ণঃ সহত্রং গবাং 
নিক্ষমম্বতরীরথং দুহিতরং তদাদায় প্রতিচক্রমে ॥ ৩ 


প্রঃ (অপর বাক্কি, রৈক ) তম্‌ উ £ (তাহাকে) প্রতুাবাচ (উত্তর দিলেন )--অহ 
[ বিরক্কিপ্রকাশক নিরর্থক অবায় ] শূদ্র (রে শৃদ্র), হার-ইত্বা (হারের সহিত রথ ) গোভিঃ 
সহ (গাভীদের দহিত ) তব এব অন্ত (তোমারই থাকুক ইতি )। তৎ উ হ (তাহাতেই, 
রৈক্কের অভিপ্রায় বুঝিয়।) জান শ্রুতিঃ পৌত্রায়ণঃ পুনঃ এব (পুনর্বার) গবাম্‌ সহশ্মূ, নিক্ষম্‌, 
অশ্বতরীরণম্‌ দুহিতরম্‌ ([ স্বীয় ] কন্ঠাকে )--তৎ (এই সমস্ত ) আদায় প্রতিচব্রমে । ৩ 


অপর বক্তি তাহাকে উত্তর দিলেন, “রে শৃদ্র?, গাভীগণসহ হার ও 
রখ তোমারই থাকুক 1” তাহার ফলে জানশ্রুতি পৌত্রায়ণ পুনর্বার এক 
সহশ্র গাভী, হার, অশ্বতরীবাহিত রথ ও স্বীয় দুহিতা-_এই সমস্ত লইয়া 
রৈকের সকাশে গমন করিলেন | ৩ 


২০৬ উপনিষৎ গ্রন্থাবলী [ ৪1২৪ 


১। আচার্য শঙ্করের ও ব্রহ্মদুত্রের (১1৩।৩৪-৩৫ ) মতে “শূদ্র" শব্দটিকে যৌগিক 
অর্থে গ্রহণ করিতে হইবে ;-_"শুচা ্রবতি"--( রৈক্কের মহিমাশ্রবপে) যিনি শোকে দ্রবীভূত 
হন, অথবা ধিনি শোকহেতু দ্রুত (রৈক্কের নিকট) গমন করেন-_তিনি শূদ্র । কেবল অর্থের 
বিনিময়ে কিংবা স্বল্প অর্থের বিনিময়ে বিঘা জয় করিতে উদ্যত হইয়াছিলেন বলিয়াও হয়তো 
তাহাকে শুদ্র বল! হইয়াছে । হতরাং জানক্রুতি জাতিশৃদ্র নহেন। আচার্ধের মতে ইনি 
ক্ষত্রিয় রাজী; কারণ তাহার অধীনে ক্ষত্তা (সারণি) ছিল। আধুনিক পণ্ডিতের! 
জানশ্রুতিকে জাতিশুদ্র মনে করেন বলা বাহুলা, মূল দার্শনিক তত্বের সহিত এই বিচারের 
কোনও বিশেষ সম্বন্ধ নাই । 


তং হাত্যুবাদ রৈকেদং সহত্রং গবাময়ং নিক্ষোহয়মশ্বতরীরথ 
ইয়ং জায়াহয়ং গ্রামে! যস্মিন্নাসূসেহম্বেব মা ভগবঃ শাধীতি ॥৪ 


[জানশ্রুতি ] তম্‌ অভুবাদ হ--রৈক, ইদম্‌ (এই ) গবাষ্‌ সহশ্রম্‌, অয়ম্‌ নিকষ, অয়ম্‌ 
অশ্বতরীরখঃ, ইয়ম্‌ জায়! (এই পত্রী) অয়ম গ্রামঃ (এই গ্রাম) যন্মিন্‌ (যাহাতে ) 
[ আপনি ] আস্লে (বাস করিতেছেন ) ; ভগবঃ, মা (আমাকে ) অনুশাধি এব ইতি | ৪ 


জানশ্রুতি স্াহাকে কহিলেন, “হে রৈক, এই এক হাজার গাভী, এই 
হার, এই অশ্বতরীরথ, এই পত্রী (আপনার জন্য আনীত হইয়াছে); যে 
গ্রামে আপনি বাস করিতেছেন, ইহাও (আপনার জন্য সক্কল্লিত হইয়াছে) ৷ 
হে ভগবন্‌, আপনি আমায় উপদেশ দিন” ৪ 


তশ্া হ মুখযুপোদগৃহুন্নবাচাজহারেমাঃ শুদ্রানেনৈব মুখে- 
নালাপয়িস্যথ! ইতি তে হৈতে রৈরকুপর্ণা নাম মহাবৃষেষু যত্রাম্মা 
উবাস তন্মৈ হোবাচ ॥ ৫ 
ইতি চতুর্থাধ্যায়ন্ত দ্বিতীয়খণ্ডঃ ॥ 


৪1৩1১ ] ছান্দোগ্যোপনিষৎ ২০৭ 


[ বিস্যাপ্রদান-বিধয়ে ] তন্তাঃ হ ( উক্ত রাজকন্তার ) মুখম্‌ ( =মুথত্ব, দ্বারত্ব) [ আছে, 
ইহা] উপোদ্গৃহ্বন্‌ (জানিয়া) [অর্থাৎ রাজকন্তাকে অর্পণ করিয়া কম্তাদাত! রাজা বিদ্তালাভের 
উপযুক্ত পাত্র হইলেন, ইহ! বিবেচন! করিয়।। [ রৈক্ক ] উবাচ-_শুদ্র, ইমাঃ (এই সকল 
[ গবাদি ধন ]) আজহার (তুমি আনিয়াছ ), [ ইহ! উত্তম হইয়াছে ]। [ পরস্ত ] অনেন 
এব মুখেন (এই রাজকন্ারূপ উপায়ের বলেই ) [আমায়] আলাপরিষ্যথাঃ (কথা বলাইবে)। 
মহাবৃষেষু (মহাবৃষদেশে ) যত্ৰ (যে সকল গ্রামে) [রৈক ] উবাস (বাস করিয়াছিলেন ) 
তে হ এতে রৈকপর্ণাঃ নাম (উক্ত এই সকল রৈক্ষপর্ণ নামে প্রদিদ্ধ গ্রামসকল ) [ রাজ] 
অন্মৈ (ইহাকে) [দান করিয়াছিলেন ] ৷ তশ্মৈ (তাহাকে, রাজাকে) [ রৈক্ক ] উবাচ 
হ (বলিলেন )- ৷ ৫ 

সেই রাঁজকন্যাকে বিগ্যাপ্রদানের দ্বারন্বরূপ জানিয়া১ রৈক বলিলেন, 
“হে শূদ্ৰ, তুমি এই সমস্ত আনিয়াছ! এই ( রাজকন্যারূপ) উপায়- 
অবলম্বনেই আমায় আলাপ করাইবে ।” মহাব্ষদেশে রৈকপর্ণ নামে 
প্রসিদ্ধ এই যে সকল গ্রামে রৈক বাস করিয়াছিলেন, রাজা এই সকল 
গ্রাম তাহাকে দান করিয়াছিলেন । রৈক তাহাকে বলিলেন--1৫ 


১। ব্রহ্মচারী, ধনদায়ী প্রভৃতি বিগ্ভাগ্রহণের উপযুক্ত পাত্র := 
ব্রহ্মচারী ধনদায়ী মেধাবী শ্রোত্রিয়ঃ প্রিয়ঃ ৷ 
বিছ্যয়া বা বিদ্যাং প্ৰাহ তানি তীর্ঘানি ষগ্মম || 
২। রৈক সন্তষ্ট হইয়া থাকিলেও পূর্বের কথার অনুকরণ করিয়া এবারেও রাজাকে 
শূদ্ৰ বলিয়া সম্বোধন করিতেছেন ৷ সুতরাং আচার্ধের মতে এই পুনরুল্লেখও শৃত্রত্বের প্রমাণ 
নহে (৩য় কণ্ডিকার টাকা দ্রঃ) । 


চতুর্ধাধ্যায়__ততীয় খণ্ড 
( রৈক-জানশ্রুতি সংবাদ, সম্বর্গবিছ্যা ) 
বারুর্বাব জম্বর্গো ষদা বা অগ্নিরুদ্বায়তি বায়ুমেবাপ্যেতি 
যদা সুর্যোহস্তমেতি বামুমেবাপ্যেতি যদা চন্দ্রোইস্তমেতি 
বায়ুমেবাপ্যেতি ॥ ১ 


২০৮ উপনিষত গ্রন্থাবলী [ 81৩1২ 


বায়ুঃ বাব ([ বাহ ] বাযুই ) সম্বর্গঃ (সংগ্রহকারী ব! গ্রাসকারী-_[ তিনি বক্ষামাণ 
অগ্নি প্রভৃতি দেবতাকে আপনার সহিত একীভূত করেন ])। যদা বৈ ( যখনই ) অগ্নিঃ 
(অগ্নি ) উদ্বায়তি (নির্বাপিত হন) বারুম এব অপ্যেতি ( বাযুতেই লীন হন, বামুদ্বভাব 
প্রাপ্ত হন); ঘদ্দ| শুর্ঘঃ অন্তমেতি ( অস্তগমন করেন) বায়ুম্‌ এব অপ্যতি ; যদ! চন্তরঃ 
অস্তমেতি বামুম্‌ এব অপোতি | ১ | 


বাস্ুই স্বৰ্গ" অগ্নি যখন নিৰ্বাপিত হন, তখন বায়ুতেই লীন হন; 
সূর্য যখন অন্তগমন করেন, তখন বাসুতেই লীন হন $ চন্দ্র যখন অন্তমিত 
হন, তখন বায়ুতেই লীন হন ।২ ১ 
১। অর্থাৎ বাযুকে সম্বর্গ-ওপ-বিশিষ্ট বলিয়া! উপাসনা! করিতে হইবে । পরেই প্রাণের 
কথা বল! হইবে ; হতরাং এই বায়ু = বাহ বায়ু । 


২। বাযু-সঞ্চালন-শক্তি। বারুই হুর্ধা্দিকে সঞ্চালিত করিয়া অন্তগমন করান । অথবা 
প্রলঙ্নকালে তেজোরপী সুর্ধাদি স্বীয় কারণবামূতে লীন হন বলিয়। বায়ু সন্বর্গ ! 


যদাপ উচ্ছুম্তন্তি বায়ুমেবাপিষস্তি বায়ুহ্যেবৈতান্‌ জর্বান্‌ 
সংবৃঙ্‌ক্ত ইত্যধিদৈবতম্‌ ॥ ১ 

যদ্বা ( যখন ) আপঃ (জল ) উচ্চুষ্বন্তি (শু হন) বারুম্‌ এব অপিষন্তি ( লীন হন); 
হি (কারণ ) বায়ুঃ এব এতান্‌ সবান্‌ ([ অগ্নি প্রভৃতি মহাৰলশালী দেবতার দ্বারা অধিষ্তিত ] 


এই সকলকে ) সংবৃঙ্‌ক্তে ( আত্মসাৎ করেন) ইতি অধিদৈৰতম্‌ (ইহাই দেবতাবিধয়ক 
উপাসনা ) 1২ 


যখন অল বিশুষ্ক হন, তখন বায়ুতেই লীন হন; কারণ বায়ুই এই 
সমুদয়কে আত্মসাৎ করেন 7 ইহাই দেবগণমধো সম্বর্গদর্শন । ২ 


অথাধ্যাত্মং প্রাণো বাব সম্বৰ্গ: ন যদা স্বপিতি প্রাণমেব 
বাগপ্যেতি প্রাণং চক্ষুঃ প্রাণং শ্রোত্রং প্রাণং মনঃ প্রাণো 
হ্যেবৈতান্‌ সর্বান্‌ সংবৃঙ ক্ত ইতি ॥ ৩ 


৪1৩৫ ] ছান্দোগ্যোপ নিষৎ ২০৯ 


অনস্তর শরীরমধো সম্বগদর্শন বলা হইতেছে-_প্রাণই সন্বর্গ। (কেহ 
অর্থাৎ জীব ) যখন নিদ্রা যায়, তখন বাগিক্দ্রিয় প্রাণে লীন হয়; চক্ষু প্রাণে 
লীন হয়, শ্রোত্র প্রাণে লীন হয়, মন প্রাণে লীন হয়; কারণ প্রাণই এই 
সমুদয়কে আত্মসাৎ করে | ৩ 


তৌ বা এতো দো সম্ৰগোঁ’ বাযুরেব দেবেষু প্রাণঃ প্রাণেষু ॥ ৪ 


তৌ বৈ এতে! দ্বৌ (উক্ত এই দুজনই ), [ অর্থাৎ ] দেবেষু ( দেবগণমধ্যে) বাঘুঃ এব 
(বায়ু) [ও ] প্রা ণেধু ( ইন্দ্ৰিযগণমধ্ো ) প্ৰাণঃ (প্রাণ ) সম্বগৌ’ ( সৰ্বগগুণশালী )। ৪ 


উক্ত এই দুইজনই-_অর্থাৎ দেবগণের মধো বায়ু ও ইন্দ্রিয়ববন্দের মধ 
প্রাণ__সন্বর্গগুণশালী | ৪ 


অথ হ শৌনকং চ কাপেয়মভিপ্রতারিণং চ কাক্ষসেনিং 
পরিবিষ্যমীণো ৰ হ্মচারী ৰিভিক্ষে তস্মা উ হ ন দদতুঃ ॥ ৫ 


অথ হ ( একদ!), শৌনকম্‌ চ কাপেয়ম্‌ ( কপিগোত্রীয় শুনকতনয় ) অভিপ্রতারিণম্‌ চ 
কাক্ষসেনিন্‌ (এবং কক্ষেনপুত্র অতিপ্রতারী ) পরিবিষ্মাশৌ (যখন [ভোজনকালে ] 
পরিবেশিত হইতেছিলেন, তখন তাহাদিগকে অর্থাৎ তাহাদের নিকট ) [ কোনও] ৰ ক্ষচারী 
ৰিভিক্ষে (ভিক্ষা চাহিলেন)। [ষ্ঠাহারা ] তন্মৈ উ (তাহাকে ) ন দদতুঃ হ ([ ভিক্ষা] 
দিলেন না)। ৫ 


একদা পরিবেশনকালে (ভোজননিরত) কাপেয় শৌনক ও কাক্ষসেনি 
অভিপ্রতারীর নিকট এক ব্রহ্মচারী তিক্ষ! প্রার্থন! করিলেন | তাহার! 
তাহাকে ভিক্ষা দিলেন না।৯ € 
১। তাহারা মনে করিলেন যে, ব্রহ্মচারী দাস্তিক। নুতরাং তাহাকে পরীক্ষা করিতে 
উদ্ভত হইলেন । 
১৪ 


২১০ উপনিষৎ গ্রন্থাবলী [ ৪1৩1৬ 


স হোবাচ মহাতনশ্চতুরো দেব একঃ 
কঃ স জগার ভুবনস্য গোপা- 
স্তং কাপেয় নাভিপশ্যস্তি মৰ্ত্য 
অভিপ্রতারিন্‌ বহুধা বসন্তম্‌ ॥ 
যন্মৈ বা এতদন্নং তস্ম! এতন্ন দত্তমিতি ॥ ৬ 


সঃ ( তিনি, সেই ব্রহ্মচারী ) উবাচ হ (বলিলেন )-_-একঃ দেবঃ ( অদ্বিতীয় দেবত1) কঃ 
(প্রজাপতি) চতুরঃ মহাসত্মনঃ (চারিজন মহাসত্মাকে,_বাযুরূপে অগ্থ্যাদি চতুষ্টরকে এবং 
প্রপরূপে বাগাদি চতুষ্টয়কে ) জগার (গ্রাস করিয়াছেন); সঃ তুবনস্ত (তুরাদি সমস্ত লোকের) 
গোপাঃ (রক্ষয়িত।)। কাপেয় (হে কাপেয় ), অভিপ্রতারিন্‌ (হে অভিপ্রতারী ), বুধ! 
( বনুকপে ) বসন্তম্‌ ( বৰ্তমান ) তম্‌ (তাহাকে ) মর্তাঃ: (মরণশীল মানুষ, অবিবেকীরা ) ন 
অভিপঠন্তি (জানে না, দেখিতে পায় না); যশ্মৈ বৈ ( ষাহারই উদ্দেশে) এতৎ অন্নম্‌ 
([ প্রতিদিন ] এই [আহার ] অন্্ [ আহত বা সংস্কৃত হয় ]) তন্মৈ (তাহাকেই ) এতৎ ন 
দত্বম্‌ ( ইহা দেওয়া হইল না), ইতি 1৬ 


ব্রহ্মচারী বলিলেন, “অদ্বিতীয় দেবতা প্রজাপতি চারিজন মহাত্বাকে 

গ্রাস করিয়াছেন ; তিনি ত্রিভুবনের রক্ষক ৷” হে কাপেয়, হে অভিপ্রতারি, 
মর্ডাগণ বহুরূপে অবস্থিত তাহাকে দেখিতে পায় না। বহার জন্য এই 
অন্নঃ ঠাহাকেই ইহা! প্রদত্ত হইল না!” ২ ৬ 

১। কাহারও মতে এই অংশ একটি প্রশ্-কঃ সঃ ( তিনি কে ?)--যে অন্িতীয় 
দেবতা! চারিজন মহাস্্ীকে গ্রাস করিয়াছেন, তিনি কে? এবং কে ত্রিভুবনপালক ? 

২। ব্ৰহক্ষচারীর অভিপ্রায় এই--“অমি অত্তা ( = ভোক্ত!) প্রাণ ও আমাকে অভিন্ন 
জানিয়াছি ; স্থতরাং আমাকে ন! দেওয়ার অর্থ প্রাণকেই বঞ্চন| কর!” 


তদু হ শৌনকঃ কাপেয়ঃ প্রতিমন্থানঃ প্রত্যেয়ায়-_ 
আত্মা দেবানাং জনিত প্রজ্ানাং 
হিরণ্যদংষ্টরো বভসোহনসূরিঃ 


৪৩৭ ] 'ছান্দোগ্যোপনিষৎ ২১১ 


মহান্তমন্ত মহিমানমাহু- 
রনষ্যমানে! যদননমত্তি | 
ইতি বৈ বয়ং ৰ্ষচারিন্নেদযুপাস্মহে দত্তাশ্যৈ ভিক্ষামিতি ॥ ৭ 


তৎ উ হ ([ত্রক্ষচারীর ] সেই বাকা) প্রতিমন্বান (মনে মনে আলোচনা করিয়া) 
শৌনকঃ কাপেয়ঃ [ বর্গচারীর সকাশে ] প্রতোয়ায় (আগমন করিলেন ) [এবং বলিলেন] 
[ যিনি] আত্ম! (সর্বজগতের আস্ত! ), [প্রলয়কালে বারুরূপ অবলম্বনে সংহার সাধন করিয়া, 
আবার স্ষ্টিকালে ] দেবানাম্‌ ([ অগ্রমাদ্দি ] দেবগণের) [ জনিতা হন ], [ ও ] [ হুপ্তিকালে 
প্রাণরূপে সংহার সাধন করিয়া, আবার জাগরণকালে ] প্রজানাম্‌ ([ বাগাদি] প্রজাগণের) 
অনিতা ( উৎপাদয়িত| )-[ অপবা। যিনি ] দেবানাম্‌ ([ অগ্্যাদি ও বাগাদি ] দেবগণের) 
আত্মা, প্রজানাম্‌ (স্থাবরজঙ্গমের ) জনিতা--হিরণা-দ্রংষ্টুঃ (অভগ্রদন্ত ) ৰভসঃ (ভক্ষণকারী ), 
অনশ্রিঃ (যিনি অস্থরি ব। অমেধাবী নহেন, অর্থাৎ যিনি মেধাবী), [ ব্রহ্মন্ঞের! ] অস্ত 
(ইহার) মহিমানম্‌ (মহিমাকে) মহান্তম্‌ ( অতিমহান, অপ্রমেয়) আহুঃ ( বলিয়। খাঁকেন ), 
মৎ (যেহেতু ) [ স্বয়ং ] অনগ্যমানঃ ([ অপর কর্তৃক] অগ্ভমীন ব! ভক্ষমান ন! হইয়]), 
অনন্নন্‌ ([ যাহারা অন্ন বা অপরের আহার্ধ নহেন, অর্থাৎ যাহারা! স্বয়ং অত্বা বা ভোক্তা, সেই 
অগ্রি ও বাগাদি দেবতাবপ)] অনন্নকে ) অত্তি (ভক্ষণ বা আত্মসাৎ করেন--ইতি ( এইরপে ) 
বৈ [নিরর্থক অবায় ] ৰ ক্ষচারিন্‌ (হে ব্রহ্মচারী), বয়ম্‌ (আমর! ) ইদম্‌ (এতাদৃশ ব্রহ্মকে ) 
অর! উপাম্মহে ( সৰ্বতোতাবে উপাসন! করি, [অর্থাৎ আপনি যে মনে করিয়াছিলেন, আমরা! 
জানি না,_তাহ! সতা নহে ] [ অথবাঁ-ন ইদম্‌ বয়ম্‌ উপাম্মহে আমর! ইহাকে উপাসনা 
করি না, পরন্ত পরব্রক্ষকে উপাপন! করি ])। [ অতঃপর তিনি ভূতাগণকে বলিলেন ]_- 
অশ্ৈ (ইহাকে ) তিক্ষাম্‌ (ভিক্ষা) দত্ত (দাও) ইতি ।৭ 


কাপেয় শৌনক উহা মনে মনে আলোচনা করিয়া (ব্রহ্মচারীর সকাশে) 
আগমন করিলেন ( ও বলিলেন ), “হে ব্রহ্মচারী, যিনি সর্বদেবতার আত্মা 
ও স্থাবরজঙ্গমের উৎপাদয্িতা, যিনি অভগ্রদন্ত ভক্ষক”, যিনি মেধাবী, যিনি 
নিজে ভক্ষিত না হইয়াও অনম্নভূত অপর সকলকে আহার করেন বলিয়! 
(ব্রহ্মজ্ঞেরা ) যাহার মহিমা অপ্রমেয় বলিয়! থাকেন,_ আমরা তাদ্বশ 


২১২ উপনিষণৎ গ্রন্থাবলী [৪1৩৮ 


ব্ৰহ্মকে উপসন! করি ।” (অতঃপর তিনি ভূত্যগণকে বলিলেন )_ 
“ইহাকে অল্প দাও ।” 
১। নব খাইয়াও দাত ভাঙ্গে না; সর্বসংহারক হইলেও তিনি কখনও ক্লান্ত হন না । 
তস্মা উ হু দদুস্তে বা এতে পঞ্চান্যে পঞ্চান্যে দশ সন্তস্তৎ কৃতং 
তন্মাৎ স্বাস্থ দিক্ষন্নমেব দশ কৃতং সৈষা বিরাড়ন্নাদী তয়েদং সর্বং 
দৃষ্টং সর্বমন্যেদং দৃষ্টং ভবত্যন্লাদো ভবতি য এবং বেদ য এবং 
বেদ ॥ ৮ 


ইতি চতুর্থাধ্যায়স্য তৃতীয়খগুঃ ॥ 


তশ্মৈ উ হ (তাহাকে, বক্ষচারীকে ) (ভিক্ষা) দদুঃ (দিলেন )1 তে বৈ এতে (উক্ত 
এই সকল) পঞ্চ অন্যে পঞ্চ অন্টে (প্রাণাদি হইতে ভিন্ন বায়ু প্রভৃতি পাচটি এবং বায়ু প্রভৃতি 
হইতে ভিন্ন প্রাণাি পাচটি ) দশ সম্তঃ (দশ হইয়া) তৎ কৃতম্‌ ( [ছাঃ ৪1১।১ ছঃ] উক্ত কৃত 
[ হইয্ন| থাকে ] ৷ তস্মাৎ (হুতরাং, দশসংখাক বলিরাই )[ উক্ত] দশ ([ বাহু প্রভৃতি ও 
প্রাশাদি ] দশটি) সর্বাহ দিশ্ষু (সকল দিকে, দশ দিকে অবস্থিত) অন্রস্‌ এব ( অন্নই, 
বিরাট্‌ শ্বরূপ ) (এবং উক্ত দাদৃষ্ঠবশতঃ উহার! দশসংখ্যাবিশিষ্ট ] কৃতম্‌। সা এহ! (উক্ত 
দশটি দেবতারপী ) বিরাট (বিরাট) [কৃতরূপে] আন্লাী ( অন্রভোক্ত1)। তপ্লা (সেই অন্ন 
ও অন্রাদরূপী বিরাট, কর্তৃক) [ দশদিকে দন্বদ্ধ ] ইদম্‌ দর্বম্‌ ( এই সমস্ত ) দৃষ্টঘ ( উপলব্ধ 
হয়) । ষযঃ এবম্‌ বেদ (যিনি এইরূপ, অর্থাৎ বাযু ও প্রাণকে আত্মরূপে, জানেন ) অস্ত 
(ইহার ) ইদম্‌ সর্বম্‌ দৃষ্টম্‌ ভবতি (হত ) , [ তিনি] অন্নাদ: ভবতি ( অন্মভোজী হন )। বঃ 
এবং বেদ [ উপালনার সমাপ্তিনুচক দ্বিকক্তি ]| ৮ 


তাহারা তাহাকে ভিক্ষা! দিলেন | এই পাচ ও ও পাচ মিলিয়া দশ 
হইয়া কৃতত্ব প্রাপ্ত হন ।৯ হ্বতরাং ( অর্থাৎ দশত্বের সাদৃশ্য আছে বলিয়া! ) 
এই দশ জনই দশ দিকে অবস্থিত অন্ন বা বিরাটু২, এবং হঁহারাই 
( ভোক্তান্বপী ) কৃত।৩ উক্ত এই দশদেবতারূপীঃ বিরাট আবার 
(কতরূপে ) অন্নভোক্তা ; তাহার দ্বারা এই সমস্ত উপলব্ধ হয়। যিনি 


৪181) ] ছান্দোগ্যোপনিষৎ ২১৩ 


এইব্বপ দর্শন করেন, তাহার দ্বারাও এই সমস্ত উপলব্ধ হয় ৫, এবং তিনি 
(সমন্ত) অম্নের ভোক্তা হন । ৮ 


১। কৃতের মধ্যে নকলে অন্তর্ভুক্ত হয় (ছাঃ ৪1১।৩ টাকা )) হুতরাং কৃতের পূর্ণসংখ্য। 
দশ (কৃতস্কৃত ৪+ ভ্রেত। ৩+ দ্বাপর ২+ কলি ১.১) এইরূপে কৃতই অত্তা বা ভোক্তা 
এবং অপরের! তাহার অন্ন । এই অন্ন ও অনুভোক্ত। মিলিয়া দশ হইল । এদিকে বায়ু ও 
অগ্যাদি একজে «, এবং প্রাণ ও বাগার্দি একত্রে ৫-₹মোট দশ । এখানেও ভোক্ত। ও 
ভোগ্যের সংখা! দশ । এই সংখ্যা-সাদৃশ্যবশতঃ উভয় দশ অভিন্ন। অর্থাৎ বায়ু ও প্রাণাদিই 
একত্রে কৃত। ইহাদের দশত্ব অন্য প্রকারেও সিদ্ধ হয় অগ্নি, হূর্ধ, চন্দ্র ও জল--৪, 
অগ্নি, সুর্ধ ও চন্দ্র-৩, অগ্নি ও হুর্থ-২, অগ্নি ১. মোট ১*7 বাগাদি সম্বন্ধেও এইরূপ 
বুঝিতে হইবে ৷ 


২। বেদে বিরাট ছন্দ দশাক্ষর বলিয়! প্রসিদ্ধ; আবার শ্রুতিতে আছে--"বিরাডুন্নম্‌” । 
সুতরাং প্রথমে সংখ্যাসাদৃশযবশতঃ অগ্নাদি ও বাগাদিকে (১ম টাকার শেষাংশ) বিরাট রূপে 
প্রতিপন্ন কর! যাইতে পারে ; এবং পরে সহজেই তাহাদিগকে অন্নরূপী বিরাটের সহিত এক 
করা যাইতে পারে, কেননা অগ্্যাদি ও বাগাদি যথাক্রমে বায়ু ও প্রাণের অন্ন । 

৩। কেন না বিরাট রূপে যাহার! অন্ন, কৃতরূপে তাহারাই অত্তা। 

৪। বিরাট্‌ শব্দ দ্রীলিঙ্গ একবচন বলিয়! উক্ত বিধেয়ের লিঙ্গ ও বচন অনুযায়ী মূলে 
“সা এষ!” ও “অন্নাদী” বল! হইয়াছে, “তে এতে” ও “অন্নাদঃ” বলা হয় নাই । 

«| জগৎ দশদেবতাতিরিক্ত নহে। কুতরাং যিনি তাহাদের সহিত নিজের অভেদ 
দর্শন করেন, তিনি সমস্তই দর্শন করেন। 


চতুর্ধাধ্যায়_ চতুর্থ খণ্ড 
(সত্যকাম জাবালের উপাখ্যান ) 


সত্যকামো হ জাঁবালো জবালাং মাঁতরমামন্রয়াঞ্চক্রে ৰ হ্ষচৰ্যং 
ভবতি বিবৎস্যামি কিংগোত্রো ম্বহমল্মীতি ॥ ১ 


২১৪ উপনিষৎ গ্রন্থাবলী [ 8181২ 


[ অত্তা ও অন্নরূপে সংস্তত বাগাদি ও অগ্রা।দিরূপ জগৎকে ষোড়শ ভাগে বিভক্ত করিয়া 
তাহাতে ব্ৰহ্মদৃষ্টি বিহিত হইতেছে । আধ্যাযফ়িকার উদ্দেশ্য, শ্রদ্ধা ও তপস্তাকে ব্রহ্মোপাসনার 
অঙ্গরূপে প্রদর্শন কর! ]--জাবালঃ (জবালার পুত্র) সতাকামঃ (সতাকাম ) [ তাহার ] 
মাতরম্‌ জৰালাম্‌ হ (মাত! জবালাকে ) আমন্ত্য়াঞ্ক্রে (সম্বোধন করিয়া বলিলেন)--ভবতি 
(হে পূজনীয়ে ), [আমি ম্বাধায়লাভের জন্য ] ৰ ক্মচৰ্ধম্‌ বিবৎস্তামি (ব্ৰহ্মচৰ্য অবলম্বনে 
[ ওরুগৃহে ] বাস করিব); অহম্‌ (আমি) কিং-গোত্রঃ মু অন্মি (কোন্‌ গোত্রীয়) ইহা 
জিজ্ঞানা করি) ইতি। ১ 


একদা সত্যকাম জাবাল জননীকে সম্বোধন করিয়া বলিলেন» "ছে 
পুজ্নীয়ে, আমি ব্রহ্গচর্যাবলম্বনে ( গুরুগৃহে ) বাস করিতে চাই, € হৃতরাং) 
জিজ্ঞাসা করি, আমি কোন্‌ গোত্রীয় ?” ১ 


সা হৈনমুবাচ নাহমেতদ্‌ বেদ তাত যদ্গোত্ৰস্বমসি বহবহং চরস্তী 
পরিচারিণী যৌবনে ত্বামলভে সাহহমেতন্ন বেদ যদ্গোত্রস্মসি 
জবাল! তু নামাহমশ্মি সত্যকামো নাম ত্বমসি স সত্যকাম এব 
জাবালো বনবীথা ইতি ॥২. 


স। (তিনি, জবাল। ) এনম্‌ (ইহাকে, সতাকামকে) হ উবাচ-_-তাত (হে বৎস), ত্বম্‌ 
(তুমি) ঘদ্‌-গোত্ৰ (যে ঙোত্রীয় ) অসি (হও) এতৎ (ইহা) অহম্‌ ন বেদ (জানি না) 
বহু চরন্তী (বহু কার্ধে ব্যাপৃত) অতিধি অভ্যাগত প্রভৃতির ] পরিচারিপী (পরিচধানিবতা) 
অহম্‌ ত্বাম (তোমাকে) যৌবনে (যৌবনকালে ) জলতে (লাভ করিয়াছিলাম ); সা 
(এব্রকার! ) অহম্‌ ত্বন্‌ ধদ্‌গোত্রঃ অসি এতৎ ন বেদ; তু ( পরস্ত ) অহম্‌ জবাল! নাম 
অশ্মি (হই), ত্বম্‌ সত্যকামঃ নাম অসি। সঃ (উক্তপ্রকার তুমি ) সতাকামঃ জাবালঃ এব 
(সতাকাম জাবালরূপেই ) ক্রবীথাঃ (বলিবে, আত্মপরিচয় দ্বিবে ) ইতি ।২ 


_ জবাল] তাহাকে বলিলেন, “তুমি যে কোন্‌ গোত্রীয়, তাহা আমি 
জানি না। বহুৃকর্মব্যাপূতা ও পরিচর্যানিরতা আমি তোমায় ফৌবনে 
পাইয়াছিলাম; স্বতরাং তুমি যে কোন্‌ গোত্রীয়, তাহ! জানিতে 


81819] ছান্দৌগ্যোপ নিষৎ ২১৫ 


পারি নাই।১ তবে আমার নাম জবালা এবং তোমার নাম সতাকাম ; 
স্বতরাং তুমি সত্যকাম জাবাল বলিয়াই পরিচয় দিও 1” ২ 


১। “আমার যৌবনকালে স্বামীর গৃহে নিরন্তর কর্মবাস্ত থাকায় গোত্র জিজ্ঞাসার 
অবসর পাই নাই, এবং যৌবনেই তোমার পিতার মৃত্যু হওয়ায় শোকে অভিতৃত! হইয়! 
অপরের নিকট গোত্র জিজ্ঞাসা করি নাই 1” আধুনিক পঙ্ডিতগণ এই অংশের অন্যরূপ অর্থ 
করেন জানিয়াও আমর! শঙ্করানুমে দিত অর্থই গ্রহণ করিলাম ; কারণ মুল দার্শনিক তথ্যটি 
বর্তমান আখ্য।য়িকার কোনও বিশেষ অর্থের উপর নির্ভর করে না। 


স হ হারিদ্রমতং গৌতমমেত্যোৌবাঁচ ৰ.ক্ষচর্যং ভগব্তি 
বতস্যায্যুপেয়াং ভগবন্তমিতি ॥ ৩ 
সঃ হ (দেই সত্যকাম ) গৌতমম্‌ (গীঁতমবংশীয় ) হারিদ্রমতম্‌ এতা (হরিদ্রমত্তনয়ের 
নিকট গিয়।) উবাচ--ভগবতি-শ্রদ্ধে্ন আপনার সকাশে) ৰ ক্ষচৰ্ধম্‌ বৎস্তামি (বাদ করিব); 
ভগবন্তম্‌ (মহাশয়কে ) [ আচার্ধরূপে ] উপেয়াম্‌ (প্রাপ্ত হইতে চাই ) ইতি । ৩ 
তিনি হারিদ্রমত গৌতমের নিকট গিয়! বলিলেন, “আমি ভবৎসমীপে 
্রহ্মচর্ধবাঁস করিব ১ মহাশয়কে আচার্ষব্ূপে পাইতে চাই 1৮ ৩ 


তং হোবাঁচ কিংগোত্রো নু সোম্যাসীতি স হোবাঁচ নাহমেতদ্েদ 
ভো যদ্গোত্রোহহমস্ম্যপৃচ্ছং মাতরং সা মা প্রত্যৰ বীদ্‌ ৰহবহং চরস্তী 
পরিচারিণী যৌবনে ত্বামলভে সাহহমেতন্ন বেদ যদ্গোত্রস্তমসি 


জৰালা তু নামাহ্মন্মি সত্যকামে! নাম ত্বমসীতি সোহহং সত্যকামো 
জাবালোহস্মি ভো ইতি ॥ ৪ 


তম্‌ হ উবাচ-_সোম্য (হে প্রিয়দশন ), কিং-গোত্রঃ ন্ব অসি ( তুমি কোন গোত্রীয়)? 
সঃ উবাচ হ--ভোঃ যদ্‌গোত্রঃ অহম্‌ অস্মি আমি যে গোত্রীয়) এতৎ অহম্‌ ন বেদ; মাতরম্‌ 
(মাতাকে ) অপৃচ্ছম্‌ (জিজ্ঞাসা করিয়াছিলাম ); সা (তিনি), মা (আমাকে) 


প্রতাৰ বীৎ 
(উত্তর দিয়াছিলেন )-_[ অপরাংশ পূর্ববৎ ]1 ৪ 


২১৬ উপ নিষৎ গ্রন্থাবলী [ ৪1৪1৫ 


Lo) 


গৌতম তাহাকে জিজ্ঞাসা করিলেন,“হে সোমা, তুমি কোন্‌ গোত্রীয় ! 
তিনি বলিলেন, “মহাশয়, আমি কোন্‌ গোত্রীয় তাহা জানি না| মাতাকে 
জিজ্ঞাস] করিয়াছিলাম ; তিনি আমাকে উত্তর দিলেন, “বহৃকর্মব্যাপৃতা ও 
পরিচারণশীলা আমি তোমায় যৌবনে পাইয়াছিলাম, সৃতরাং তুমি যে কোন্‌ 
গোত্রীয়ঃ তাহা জানিতে পারিনাই। তবে আমার নাম জবাল। এবং 
তোমার নাম সতাকাম। হ্বতরাং মহাশয় আমি সতাকাম জাবাল।” ৪ 


তং হোবাচ নৈতদৰ "ক্ষণে বিবক্তমর্হতি সমিধং সোম্যাহরোপ 
ত্বানেষ্যে ন সত্যাদগা ইতি তমুপনীয় কৃশ।নামবলানাং চতুঃশতা 
গ! নিরাকৃত্যোবাচেমাঃ সোম্যানুসংব্রজেতি তা অভিপ্রস্থাপয়ক্ন,- 
বাচ নাসহত্রেণাবর্তেয়েতি স হু বর্ষগণং প্রোবাস তা যদা সহত্রং 


সম্পেদুঃ_॥ ৫ 
ইতি চতুর্ধাধ্যায়স্য চতুর্থখগুঃ ॥ 


তম্‌ উবাচ হ--এতৎ ( ইহা, এতাদৃশ সরল ও সতা কথা|) অৰ ক্মণঃ (ব্ৰাহ্মণ বাতীত 
অপর কেহ) বিবক্তুষ্‌ (বলিতে) ন অর্থতি (পারে না); সোম্য, [ উপনয়নার্থ ] সমিধম্‌ 
( যজ্ঞকা্ঠ ) আহর ( আন ), সত্বা (তোমাকে) উপনেষ্ট্ে (উপনীত করিব ), সতাৎ ন অগা: 
ইতি (কারণ তুমি সতা হইতে শ্রষ্ট হও নাই) ॥ তম্‌ (ভাহাকে ) উপনীয় (উপনীত করিয়া) 
কৃশানাষ্‌ (ক্ষীণ) অৰ্লানাম্‌ ( দুৰ্বল [গরু ]-দিগের মধো ) চতুঃশতা: (চারিশত ) গাঃ 
( গরুকে ) নিরাকৃতা ( পৃথক করিয়া) উবাচ সোমা, ইমা: অনুসংব্রজ (ইহাদিগের অনুগমন 
কর) ইতি। ভাঃ (তাহাদিগকে ) অভিপ্রস্থাপয়ন্‌ ([ অরণ্য ] অভিমুখে প্রেরণপূর্বক ) 
[ সতাকাম ] উবাচ-_-অসহশ্রেণ ( সহত্ত পূর্ণ না হইলে ) ন আবর্তের (ফিরিব না) ইতি । সঃ 
হ (তিনি) বর্ধগণম, প্রোবাস ( বহু বৎসর, দীর্ঘকাল, প্রবাসে অতিবাহিত করিলেন) ৷ তাঃ 
( এ গোবুন্দ ) যদ! (যখন) সহশ্রম. (এক হাজার ) সম্পেদুঃ (সম্পন্ন হইল )-। ৫ 


(আচার্য) সতাকামকে বলিলেন, “এইরূপ বাকা ব্রাহ্মণ বাতীত অপরে 
বলিতে পারে ণা। হে সোমা, সমিধ আহরণ কর, আমি তোমায় উপনীত 


সি ছান্দোগ্যোপনিষৎ ২১৭ 


করিব; কারণ তুমি সত্য হইতে ভ্রষ্ট হও নাই।” তাহাকে উপনীত করিয়া 
ক্ষীণ ও দুর্বল গোধনের চারিশত গো পৃথক্‌ করিয়া] বলিলেন, "হে সোমা, 
ইহাদের অনুগমন কর।” তাহাদিগকে বনাভিমুখে চালিত করিয়া সত্যকাঁ 
বলিলেন, “সহত্ পূর্ণ না হইলে আমি ফিরিব না।” তিনি দীর্ঘকাল প্রবাস 
করিলেন। তাহার! যখন এক সহত্র হইল-_| & 


চতুর্থাধ্যায়_ গঞ্চম খণ্ড 


( সতাকামের প্রতি খষভের উপদেশ ) 


অথ হৈন্মৃযভোহভ্যুবাদ সত্যকাঁম৩ ইতি ভগব ইতি হ প্রাতি- 
শুশ্রাব প্রাপ্তাঃ সোম্য সহত্রং স্মঃ প্রাপয় ন আচার্ষকুলম্‌ ॥ ১ 

অথ (তখন ) এনম্‌ ( ই হাকে ) খধভঃ (বৃষ) অতুযুবার্দ হ (সম্বোধন করিয়। বলিলেন) 
_সত্যকাম ৩ [ আহ্বানার্থক প্রতি ] ইতি। ভগবঃ (ভগবন্) ইতি (এই বলিয়।) 
[ সতাকাম ] প্রতিশুশ্রাব (প্রতুাত্তর দিলেন )। সোমা, [আমর ] সহম্রম্‌ (হাজার সংখ্যা) 


প্রাপ্ত! স্মঃ (প্রাপ্ত হইয়াছি ), নঃ ( আমাদিগকে ) আচার্ষকুলম্‌ ( গুরুগৃহে ) প্রাপয় (লইয়! 
ষাও)।১ 


তখন বৃষভ” ইহাকে এইরূপ সম্বোধন করিলেন, “হে সত্যকাম !” 
“হে তগবন্‌,” এই বলিয়। (সত্যকাম) প্রত্যুত্তর দিলেন । (বৃষ বলিলেন), 
“হে সোমা, আমরা সহস্র পূর্ণ হইয়াছি, আমাদিগকে. আচার্ষসদনে লইয়া 
চল |” ১ 
১। সতাকামের শ্রদ্ধা ও তপস্তায় তুষ্ট হইয়া তাহাকে অনুগ্রহ করিবার জন্ত দিকের 
অধিষ্ঠাতৃদেবত। বায়ু বৃষষধ্যে প্রবেশ করিয়াছেন । 


ৰ_ক্ষণষ্চ তে পাদং ব্‌বাণীতি ববীতু মে ভগবানিতি তস্মৈ 


২১৮ উপনিষৎ গ্রস্থাবলী [৪1৫1৩ 


হোবাচ প্রাচী দিকল। প্রতীচী দিকল। দক্ষিণা দিকলোদীচী দিকলৈষ 
বৈ সোম্য চতুঞ্লঃ পাঁদে! ৰ হ্মণঃ প্রকাশবান্নীম ॥ ২ 


চ(এবং)তে (তোমায় ) ব.দ্বণঃ (পরব্রদ্ষের) পাদম্‌ (এক চতুর্থাংশ ) ৰ বাণি (বলিতে 
চাই) ইতি। ভগবান্‌ শ্ৰন্ধে্ আপনি) মে (আমায় ) ৰ বীতু (বলুন) ইতি। তন্মৈ 
(তাহাকে, সত্যকামকে ) উবাচ হ- প্রাচী দিক্‌ (পূর্ব দিক ) কল! ([ব্রন্দের এক পাদের ] 
এক [চতুর্থ] অংশ), প্রতীচী (পশ্চিম) দিক্‌ কল] দক্ষিণ! দিক কলা, উদীচি ( উত্তর ) 
দিক্‌ কলা দোমা, এষঃ বৈ ( ইহাই ) ৰ্‌ ন্মণঃ চতুদ্ধলঃ ( চারিকলাবুক্ত ) প্রকাশবান্‌ নাম 
(প্রকাশবান্‌ নামক ) পাদঃ (এক পাদ )।২ 


(বৃষভ বলিলেন)--প্ব্রহ্দের এক পাদ সম্বন্ধেও তোমায় উপদেশ দিতে 
চাই ।” ( সতাকাম )--০শ্রদ্ধে় আপনি আমায় উপদেশ দিন ।” তিনি 
তাহাকে বলিলেন; “পূর্ব দিক্‌ এক অংশ, পশ্চিম দিক্‌ এক অংশ, উত্তর 
দিক্‌ এক অংশ, দক্ষিণ দিক্‌ এক অংশ। হে পোম্য, ইহাই ব্রহ্ষের 
প্রকাশবান্‌ নামক চারিকলাবিশিষ্$ একটি পাদ ।” ২ 


স য এতমেবং বিদ্বাংশ্চতুফলং পাদং ৰ হ্ষণঃ প্রকাশবানিত্যুপাস্তে 
প্রকাশবানন্মিল্লোকে ভবতি প্রকাশবতে! হ লোকাঞ্রয়তি ষ 
এতমেবং বিদ্বাংশ্চতুলং পাদং ব.দ্ধণঃ প্রকাশবানিত্যুপান্তে ॥ ৩ 


ইতি চতুর্থাধ্যায়স্ত পঞ্চমখণ্ডঃ ॥ 


যঃ (বেকেহ) ৰ্‌ হ্মণঃ ত্রেক্ষের) এতম্‌ ( এই ) চতুঙ্ষলম্‌ পাদম এবম্‌ ( এই প্রকারে ) 
বিদ্বান (জানিয়া) প্রকশবান্‌ ইতি (প্রকাশবান্‌ বলিয়া) উপাস্তে (উপাসনা করেন ), সঃ 
(তিনি) অশ্বিন লোকে (ইহলোকে ) প্রকাশবান্‌ (প্রধাত) ভবতি (হন), যঃ ব্রদ্ধণঃ 
এতম্‌ চতুষ্ষলম্‌ পাদম্‌ এবং বিদ্বান্‌ প্রকাশৰান্‌ ইতি উপান্তে তিনি পরলোকে ] প্রকাশবতঃ 
হলোকান্‌ (জ্যোতির্মক় দেবাদি লোকস কল ) জয়তি (জয় করেন ) 1৩ 

“যে কেহ ব্রন্গের এই চতুষ্কল এক পাদকে এই প্রকারে জানিয়! 


৪1৬1১ ] ছান্দোগ্যোপনিষৎ ২১৯ 


তাহাকে প্রকাশশীল বলিম্বা উপাসনা, করেনঃ তিনি ইহলোকে প্রথাত 
হন; যিনি ব্রন্মের এই চতুষ্কল পাদকে এই প্রকারে জানিয়া তাহাকে 
প্রকাশবান্‌ বলিয়া উপাসনা করেন, তিনি (পরলোকে ) প্রকাশবান্‌ 
লোকসমূহ জয় করেন।” ৩ 


চতুর্ধাধ্যায়_-ষষ্ঠ খণ্ড 
( সত্যকামের প্রতি অগ্নির উপদেশ ) 


অগ্নিষ্টে পাদং বক্তেতি স হ শ্বোভৃতে গা অভিপ্রস্থাপয়াঞ্চকার 
তা যত্রাভি সায়ং বভুবুস্তত্রাগ্রিমুূপসমাধায় গা উপরুধ্য সমিধমাধায় 
পম্চাদগ্নেঃ প্রাভূপোপবিবেশ ॥ ১ 


[ বৃষ আরও বলিলেন ]-__-অগ্রি: তে (তোমায়) পাদম্‌ (এক পাদ ) বক্ত! (বলিবেন) 
ইতি! সঃ (তিনি, সতাকাম ) শ্বঃ-ভূতে (পরদিবস) গা: (গোবুন্দকে) অভিপ্রস্থাপয়াঞ্চকার 
হ ([ গুরুগৃহের ] অভিমুখে চালনা করিলেন )। যত্র (যেখানে, বা ঘে সময়ে) তাঃ 
(সেই গরুসকল) সায়ম্‌ অতি ৰভূবুঃ (সায়ংকাল লক্ষ্য করিয়া সমবেত হ ইল) তত্র (সেখানে, 
বা তখন ) অগ্রিম উপনমাধায় (অগ্নি প্রজ্বালিত করিয়া) গাঃ উপরুধা (গোবৃন্দকে অবরুদ্ধ 
করিয়! ) সমিধম্‌ আধাঁয় (সমিধ, সন্নিবেশপূর্বক ) অগ্রেঃ পশ্চাৎ (অগ্নির পশ্চাতে) প্রাক উপ- 
উপবিবেশ ([ অগ্নি ও গরু উভয়ের ] সমীপে পূর্বমুখী হইয়া বসিলেন )। ১ 


(বৃষভ আরও বলিলেন)-_ অগ্নি তোমায় একপাদ বলিবেন |” পরদিন 
সত্যকাম গোবুন্দকে গুরুগৃহাভিমুখে লইয়া চলিলেন। সন্ধাসমাগমে এ 
গরুসকল যেখানে সমবেত হইল, সেখানে অগ্নি প্রজালিত করিয়।, 
গোবুন্দকে অবরুদ্ধ করিয়া, এবং সমিধ সমাবেশ করিয়া তিনি (তাহাদের) 
সমীপে অগ্নির পশ্চাতে পূর্বমুখী হইয়া বসিলেন। ১ 


২২৪ উপনিষণ্ড গ্রন্থাবলী [ ৪1৬1৪ 
তমগ্লিরভ্যুবাদ সত্যকাম৩ ইতি ভগব ইতি হু প্রতিশুশ্রাব ॥ ২ 


অগ্নি তাহাকে সম্বোধন করিলেন, পসতাকাম 1” “হে ভগবন্‌,” এই 
বলিয়া সত্যকাম প্রত্যুত্তর দিলেন | ২ 


ৰহ্মণঃ সোম্য তে পাদং ৰ.বাণীতি ৰ বীতু মে ভগবানিতি তস্মৈ 
হোবাচ পৃথিবী কলাহম্তরিক্ষং কলা দঃ কলা সমুদ্রঃ কলৈষ বে 
সোম্য চতুক্কলঃ পাদে। ৰ হ্মণোইনস্তবাম্নাম ॥ ৩ 

(অগ্ভি)_“হে সোমা, আমি তোমায় ব্রন্ষের এক পাদ বলিব।” 
(সত্যকাম বলিলেন)--“শ্রদ্ধের আপনি বলুন ।” (অগ্নি) ঠাহাকে বলিলেন, 
“পৃথিবী এক অংশ, অন্তরিক্ষ এক অংশ, দ্যলোক এক অংশ, সমুদ্র এক 
অংশ ।১ হে সোমা, ইহাই ব্রক্ষের অনস্তবান্‌ নামক চতুষ্কল একটি পাদ।”৩ 

১। অগ্নি নিজেই পৃথিবাদিরূপে অবস্থিত ; হৃতরাং তিনি আপনার বিষয়েই উপদেশ 
দ্বিলেন। 

ন য এতমেবং বিত্বাংশ্চতুদ্ধলং পাদং ৰ হ্ষণোহন স্তবানিত্যুপাস্ডেহ- 
নন্তবানস্মিল্লোকে ভবত্যনন্তবতো হ লোকাঞ্জয়তি য এতমেবং 
বিদ্বাংশ্চতুদ্ধলং পাদং ব.্ধণোহনন্তবানিত্যুপান্তে ॥ ৪ 


ইতি চতুর্থাধ্যায়স্য ষষ্ঠখণ্ডঃ ॥ 


“যে কেহ ব্রচ্ষের চতুদ্ধল এই পাদকে এই প্রকারে জানিয়] তাহাকে 
অনস্তবান্‌ বলিয়া উপালন! করেন, তিনি এই লোকে অনস্তবান্‌ হন ।৯ 
যিনি ব্রন্ষের এই চতুষ্চল পাদকে এই প্রকারে জানিয়া তাহাকে অনস্তবান্‌ 
বলিম্বা উপামনা করেন, তিনি ( পরলোকে ) অন্তহীন ( অর্থাৎ অক্ষয় ) 
লোকসমৃহকে জয় করেন। ৪ 

১। অনন্তবান্‌ = হাহা অন্তবান্‌ নহে । অর্থাৎ এই বিদ্বানের বংশের উচ্ছেদ হয় না। 


চতুর্থাধ্যায়__অপ্তম খণ্ড 


( সতাকামের প্রতি হংসের উপদেশ ) 


হংসন্তে পাদং বক্তেতি। স হ শ্বোভূতে গা অভিপ্রস্থাপয়াঞ্চকার 
তা যত্রাভি সায়ং বভূবুস্তত্রাগ্রিযুপসমাধায় গা উপরুধ্য সমিধমাধায় 
পশ্চাদগ্নেঃ প্রাঙ্পোপবিবেশ ॥ ১ 


(অগ্নি আরও বলিলেন )-হংস১ তোমায় (কব্রহ্দের ) এক পাদ 
বলিবেন |” পরদিন সতাকাম গোবন্দকে গুরুকুলাভিমুখে লইয়া চলিলেন। 
সন্ধাসমাগমে তাহার! যেখানে সমবেত হইল, সেখানে অগ্নি প্রক্মালিত 
করিয়া, গোরন্দকে অবরুদ্ধ করিয়া, এবং সমিধ সমাবেশ করিয়া তিনি 
(তাহাদের ) সমীপে অগ্নির পশ্চাতে পূর্বমুখে বসিলেন। ১ 


১। হংস= আদিত্য ; কারণ উভয়েই গুরুবর্ণ এবং উভয়েই অন্তরিক্ষচারী। বিশেষতঃ 
জোতিবিষয়ক উপাদন! কথিত হওয়াই ইহাই প্রতীত হয় যে আদিতাই হংস। 


তং হংস উপনিপত্যাভ্যুবাদ সত্যকাম৩ ইতি ভগব ইতি হু 
প্রতিশুশ্রাব ॥ ২ 


হংস সতাকামের নিকট উড়িয়। আসিয়া বলিলেন, “সত্যকাম ৷” 
“হে তগবন্,” এই বলিয়। সতাকাম প্রতাত্তর দ্িলেন। ২ 

ৰহ্ধণঃ সোম্য তে পাদং ৰ বাণীতি ৰ-বীতু মে ভগবানিতি তন্মৈ 
হোবাচাগ্রিঃ কলা সূর্য; কলা চন্দ্রঃ কলা বিদ্যুৎ কলৈষ বৈ সোম্য 
চতৃক্ষলঃ পাঁদে। বল্ণো জ্যোতিম্ীন নাম ॥ ৩ 


(হংস )_“হে সোমা, আমি তোমায় ব্রন্মের এক পাদ বলিব |” 
( সতাকাম )--*শ্দ্ধেয় আপনি বলুন |” (হংস) তাহাকে বলিলেন, “অগ্নি 


২২২ উপনিষৎ গ্রন্থাবলী [ 51৭18 


এক অংশ, সূর্য এক অংশ, চন্দ্র এক অংশ, বিহ্বাৎ এক অংশ | হে সোমা, 
ইহাই ব্ৰহ্মের জ্যোতিম্মান্‌ নামক চতুষ্কল একটি পাদ । ৩ 


স য এতমেবং বিদ্বাংশ্চহুক্কলং পাদং বক্ধণো জ্যোতিত্সানিত্যু- 
পাস্তে জ্যোতিত্ানস্মিল্লোকে ভবতি জ্যোতিম্মতো৷ হু লোকাঞ্জ- 
য়তি য এতমেবং বিদ্বাংশ্চতুক্ষলং পাদং ৰূহ্মণো জ্যোতিক্মানিত্যু- 
পাস্তে ॥ ৪ 


ইতি চতুর্থাধ্যায়স্য সপ্তমখণ্ডঃ ॥ 


“যে কেহ ব্ৰহ্মের এই চতুষ্কল পাদকে এই প্রকারে জানিয়া তাহাকে 
জ্যোতিশ্মান্‌ বলিয়া উপাসনা করেন, তিনি এই লোকে জ্যোতিক্মান্‌ 
(অর্থাৎ দীপ্তিমান্‌ ) হন। যিনি ব্ৰহ্মের চতুষ্কল এই পাদকে এই প্রকারে 
জানিয়া তাহাকে জ্যোতিক্মান্‌ বলিয়া উপাসনা করেন, তিনি (পরলোকে) 


জ্যোতিম্মান্‌ ( অর্থাৎ চন্দ্রসূর্যাদি ) লোকসকল জয় করেন ।” ৪ 


চতুর্ধাধ্যায়__অষ্টম খণ্ড 
( সতাকামের প্রতি মদৃগুর উপদেশ ) 


মদৃগ্ুষ্টে পাদং বক্তেতি স হ শ্বোভূতে গা অভিপ্রস্থাপয়াঞ্চকার 


তা যত্রাভি সায়ং বতৃবুস্তত্রাগ্নিফুপসমাধায় গা উপরধ্য সমিধমাধায় 
পশ্চাদগ্নেঃ প্রা পোপবিবেশ ॥ ১ 


(হংস আরও বলিলেন )--"ম১ তোমায় এক পাদ বলিবেন ৷” 
পরদিন সতাকম গরুসকলকে গুরুগৃহের দিকে লইয়! চলিলেন | সন্ধা- 


৪1৮9 ] ছান্দৌগ্যোপনিষৎ ২২৩ 


সমাগযে তাহারা যেখানে সমবেত হইল, সেখানে অগ্নি প্রজ্জালিত করিয়া, 
গোবন্দবকে অবরুদ্ধ করিয়া, এবং সমিধ- সমাবেশ করিয়া তিনি (তাহাদের) 
নিকটে অগ্নির পশ্চাতে পূর্বমুখে বসিলেন | ১ 
১। এক প্রকার জলচর পাখী । জলের সহিত সন্বন্ধ পাকায় ইনি প্রাণ; কারণ 
প্রাণের দেহে অবস্থিতি জলের উপর নির্ভর করে; জল পান ন! করিলে প্রাণতাগ হয়। 
তং মন্গুরুপনিপত্যাভুযুবাদ সত্যকাম৩ ইতি ভগব ইতি হ 
প্রতিশুশ্রাব ॥ ২ 


রে 


মদৃগু তাহার নিকট উড়িয়া আসিয়া বলিলেন, “সতাকাম !* “হে 
ভগবন্»*» এই বলিয়া সত্যকাম প্রত্যুত্তর দ্রিলেন | ২ 


ৰক্মণঃ সোম্য তে পাঁদং ব.বাণীতি ৰ.বীতু মে ভগবাঁনিতি তস্মৈ 
হোবাচ প্রাণঃ কল! চক্ষুঃ কলা শ্রোত্রং কলা মনঃ কলৈষ বৈ সোম্য 
চতুক্ষলঃ পাদো ৰ হ্মণ আয়তনবান্নীম ॥ ৩ 
(মদৃগড )-"হে সোমা, আমি তোমায় ব্ৰহ্মের এক পাদ বলিব ৷” 
( সত্যকাম )--শ্রদ্ধে আপনি আমায় বলুন 1” (মদৃগু) তাহাকে বলিলেন, 
প্রাণ এক অংশ, চক্ষু এক অংশ, শ্রোত্র এক অংশ, মন এক অংশ। হে 
সোমা, ইহাই ব্ৰহ্মের আয়তনবান্* নামক চতুঙ্গল একটি পাদ | ৩ 


১। আয়তন - মন ; কারণ সর্বেক্তিয়-পথে যে সকল ভোগ আহত হয়, মনই সেই 
ভোগের আয়তন বা অধিষ্ঠান । সেই মনোরূপ আদ্পতন যে পাদের কলা, উহা আয়তনবাঁন্‌। 
স য এতমেবং বিদ্বাং্চতুফলং পাদং ব.হ্ধণ আয়তনবানিত্যুপাস্ত 
আয়তনবানশ্মিল্লোকে ভবত্যায়তনবতো হ লৌকাঞ্জয়তি য এতমেবং 
বিদ্বাংশ্চতুদ্ধলং পাদং বন্দণ আয়তনবানিত্যুপাস্তে ॥ ৪ 
ইতি চতুৰ্থাধ্যায়স্তা্টমখণ্ডঃ ॥ 


২২৪ উপনিষ্ৎ গ্রস্থাবলী কিনি 


“যে কেহ ব্রন্ধের এই চতুষ্কল পাদকে এই প্রকারে জানিয়া তাহাকে 
আয়তনবান্‌ বলিয়া উপাসনা করেন, তিনি এই লোকে আয়তনবান্‌ (অর্থাৎ 
উপযুক্ত ্রাশ্রয়বিশিষ্ট) হন । যিনি ব্ৰহ্মের এই চতুষ্কল পাকে এই প্রকারে 
জানিয় তাহাকে আয়তনবান্‌ বলিয়া উপাসনা করেন, তিনি (পরলোকে) 
আয়তনবান্‌ (অর্থাৎ বহুপরিসর বা আয্মতনযুক্ত) লোকসমূহ জয় করেন ।”৪ 


চতুর্যাধ্যায়--নবম খণ্ড 
( সতাকামের প্রতি গুরুর উপদেশ ) 


প্রাপ হাচার্ধকুলং তমাচার্যোহভ্যুবাদ সত্যকামণ ইতি ভগব ইতি 
হ প্রতিশুশ্রাব ॥ ১ 


[ সত্যৰাম ] আচাধকুলম্‌ প্রাপ হ ( গুরুগৃহে উপস্থিত হইলেন )। ১ 


( সতাকাম ) গুরুগৃহে সমুপস্থিত হইলেন । আচার্ষ তাহাকে এইরূপে 
সম্বোধন করিলেন, “হে সতাকাম !” “হে ভগবন্‌,” এই বলিয্বা সতাকাম 
প্রতাত্তর দিলেন । ১ 


বদ্ধবিদিব বৈ সোম্য ভাসি কো মু ত্বাহমুশশাসেত্যন্তে মনুয্যেভ্য 
ইতি হু প্রতিজজ্জঞে তগবাংত্বেব মে কামে বয়াৎ ॥ ২ 


[গুরু ] সোম্য, [ তুমি] ব.দ্ধবিৎ ইব (ব্ৰহ্মন্তের স্কায়) ভালি বৈ (দীপ্তি পাইতেছ ); 
কঃ মু (কোন্‌ বাকি) ত্বা ( তোমাকে ) অন্থশশাস (উপদেশ দিলেন)? ইতি। [ সত্যকাম ] 
প্রতিজগ্জে হ (প্রতিঞ্াপূর্ব ক বলিলেন )--মনুন্তেতযঃ অন্ঠে (মান্য ভিন্ন অপরের!) [উপদেশ 
দিয়াছেন; অর্ধাৎ আমি গুরুতযাগ করি নাই ] ইতি । ভগবান্‌ তু এব ন্মোপনিই কিন্তু) মে 
(আমার) কামে ( অভীষ্টপুরশের অগ্) ব্য়াৎ ( বলুন ) [দেবতার নিকট উপদেশ পাওয়ায় 
গুরুর নিকট উপদেশলাত নিরর্থক হয় নাই ]। ২ 


৪1৯1৩ ] ছান্দোগ্যোপনিষৎ ২২৫ 


(গুরু )_-“হে সোমা, তুমি ব্ৰহ্মজ্ের ন্যায় দীপ্তি পাইতেছ ১৯ কোল্‌ 
বাক্তি তোমায় উপদেশ দিয়াছেন ?”২ ( সত্যকাম ) প্রত্যুত্তর দিলেন, 
“মনৃয্যভিন্ন অপরের! (উপদেশ দিয়াছেন )। পরস্ত আপনিই উপদেশ 
দিয়া আমার বাঞ্চা পূর্ণ করিবেন 1”২. 


১। তোমার ইন্দ্রিয় প্রফুল্ল, বদন প্রসন্ন, মন নিশ্চিন্ত ও তুমি কৃতার্থ বলিয়া মনে 
হইতেছে। 
২। তুমি আমার শিষ্য ; অন্য গুরুর পক্ষে উপদেশ দেওয়! অন্যায় ! 


ক্রুতং হোব মে ভগবদ্দৃূশেভ্য আচার্যাদ্ধৈব বিদ্যা বিদিত! 
সাধিষ্টং প্রাপতীতি তন্মৈ হৈতদেবোবাচাত্র হ ন কিঞ্চন বীয়ায়েতি 
বীয়ায়েতি ॥ ৩ 


ইতি চতুর্থাধ্যায়স্ত নবমখণ্ডঃ ॥ 


তগবং-দৃশেভাঃ (আপনার সশ আচার্ধগণ হইতে ) মে (আমার) [ইহা] শ্রুতম্‌ হি 
এব (অবগ্ঠই শ্রত আছে) [যে]. আচার্ধাৎ (গুরুর নিকট হইতে) বিদিত! (বিজ্ঞাত ) 
বিপ্ধ। হ এব (বিপ্তাই ) দাধিষ্ঠম্‌ ( সাধুতমত্ব, কল্যাণতমত্ব) প্রাপতি (প্রাপ্ত হয়) ইতি । 
তশ্মৈ (তাহাকে, সত্যকামকে ) [ গুরু ] এতৎ হ এব (ইহাই, দেবগণপ্রদত্ত বিগ্ধাই ) উবাচ 
(বলিলেন) অত্র হ (এই বিষয়ে) কিম্‌ চন (কিছুই) নবীয়ায় (পরিত্যক্ত হয় নাই ) 
ইতি । [বিগ্ভার সমাপ্তিহুচক পুনরুক্তি ]। ৩ 


(সত্যকাম )-"ভবৎসদৃশ আচার্ষগণের নিকটেই আমি ইহা বিদিত 
আছি যে, গুরুমুখে বিজ্ঞাত বিদ্যাই কল্যাণতম হইয়া থাকে ।” (গুরু ) 
তাহাকে উক্ত বিদ্যাই” বলিলেন ;-_এই বিষয়ে কিছুই পরিত্যক্ত হইল 
না। ৩ 


১। ষোড়শ কল! ও পাদচতুষ্টয়নমন্বিত একই বিদ্ভা ও তাহার ফল । 
১৫ 


চতুর্ধাধ্যায়- দশম খণ্ড 
( উপকোসলের উপাখ্যান, আত্মবিদ্যা ) 


উপকোসলো হ বৈ কামলায়নঃ সত্যকামে জাবালে ৰঘচর্য- 
মুবাস তন্ত হ দ্বাদশ বর্ষাণ্যগ্লীন পরিচচার স হ স্মান্তানস্তেবাসিনঃ 
সমাবর্তয়ংস্তং হ স্মৈব ন সমাবর্তয়তি ॥ ১ 


[ প্রপঞ্চরূপে বিবর্তিত ব্রদ্ধের উপাসনা উক্ত হইয়াছে। অধুনা কার্ধব্হ্ষের উপাসনার 
সহিত সমুচ্চিতরূপে কারপ্রদ্ধের উপাসনা বল! হইতেছে । আধ্যায়িকার উদ্দেষ্ঠ পূর্বেরই স্টার 
অদ্ধা ও তপন্তাকে ব্রহ্ষবিভ্ভার অঙ্গরূপে প্রদর্শন কর! ]__-উপকোসলঃ হ বৈ (উপকোসল 
নামে প্রসিদ্ধ ) কামলারনঃ ( কমলের পুত্র ) সতাকামে জাবালে ব্রহ্মচর্ধম উবাস ( সতাকাম 
জাবালের নিকট ব্রহ্মচর্ধবাস করিয়াছিলেন) । [তিনি ] দ্বাদশ বধাণি (বার বৎসর ) তস্য হ 
(দেই নতাকামের ) অশ্বীন্‌ পরিচচার ( অগ্নিগণের পরিচর্যা করিয়াছিলেন) । সঃ হ ম্ম (উক্ত 
আচার্য ) অন্তান্‌ অস্তেবাসিনঃ (অপর শিষ্যুবুন্দকে ) সমাবর্তয়ন (সমাবর্তন করাইয়াও, 
স্বাধার়গ্রহণের পর স্ব স্ব গৃহে ফিয়াইয়! দিয়াও) তম্‌ হ ম্ম এব (কেবল উক্ত উপকো দলকে ই) 
ন সমাবর্তয়তি (সমাবর্তন করাইলেন না)। [পাঠীস্তর-উপকোশল ]1 ১ 


উপকোসল কামলায়ন সতাকাম জাবালের গৃহে ব্রহ্মচর্ধবাস 
করিয়াছিলেন । তিনি দ্বাদশ বৎসর তাহার অগ্বিসকলের পরিচর্যা 


করিয়াছিলেন । সত্যকাম অপর অস্তেবাসিগণকে সমাবর্তন করাইলেন ; 
কিন্তু কেবল উপকোসলকেই সমাবর্তন করাইলেন না। ১ 


তং জায়োবাচ তপ্তো বদ্ষচারী কুশলমগ্ীন্‌ পরিচচারীম্মা 
ত্বাহগ্রয্ঃ পরিপ্রবোচন্‌ প্রৰহ্স্মা ইতি তশ্মৈ হাপ্রোচ্যেৰ 
প্রবাসাঞ্চক্রে ॥ ২ 

জাননা (পত্বী) তম্‌ (তাহাকে, আচার্ধকে ) উবাচ (বলিলেন )-_ তপ্তঃ ( তপস্তানিষ্ঠ ) 


ব্রহ্মচারী অগ্রান্‌ ( অগ্নিগণকে ) কুশলম্‌ (নিপুণতাপহকারে ) পরিচচারীৎ (পরিচর্ধা 
করিঘ্াছে ), [ যাহাতে ] অগ্রয্পঃ (অগ্নির!) ত্বা (তোমাকে ) মা পরিপ্রবোচন্‌ (নিন্দা না 


৪1১০৩] ছান্দোগ্যোপনিষৎ ২২৭ 
করেন) [তজ্জন্তক ] অন্মৈ (উহাকে) [ অভিপ্রেত বিদ্ধা ] প্রত্রহি ( বল, উপদেশ দাও ) 


ইতি। তশ্বৈ (তাহাকে, উপকোসলকে ) অপ্রোচা এব হ (উপদেশ না দিয়াই ) [আচার্ধ] 
প্রবাদাঞ্ক্রে (প্রবালে চলিয়। গেলেন )। ২ 


আচার্ষের পত্নী আচার্ষকে বলিলেন, “তপস্যা নিষ্ট ব্রহ্মচারী অগ্নিগণকে 
কুশলতাসহকারে পরিচর্যা করিয়াছে; ( অতএব ) অগ্রিগণ যাহাতে 
তোমায় ভৎসনা না করেন, তজ্জন্য উহাকে উপদেশ দাও ।” আচার্য 
তাহাকে উপদেশ ন! দিয়াই প্রবাসে চলিয়া গেলেন ।৯ ২ 


১। সত্যকামের মনের ভাব এই , “গুরুশুতধাপরাধণ শিষ্যের প্রতি অনুগ্রহ করিয়। 
দেবগণই তাহাকে উপদেশ দিবেন । শিধ্যের পরিচর্ধায় তুষ্ট হইয়। তাহারা গুরুকে নিন্দ| 
করিবেন, এইরূপ হইতে পারে না।” 


সহ ব্যাধিনাৎনশিতুং দধে তমাচার্জায়োবাচ ৰ ক্ষচারিন্নশান 
কিং নু নাশ্ীসীতি স হোবাচ ৰহব ইমেহস্মিন পুরুষে কাম! 
নানাত্যয়া ব্যাধিভিঃ প্রতিপূর্ণোহস্মি নাশিষ্যামিতি ॥ ৩ 


সঃ হ (উক্ত উপকোসল ) [ অগ্রিশালায় অবস্থানপূর্বক ] বাধিন। ( মানসিক দুঃখে ) 
অনশিতুম্‌ দধ্ধে, (অনশন করিতে আরম্ভ করিলেন )। আচাধজায়৷ ( ুরুপত্বী) তম্‌ 
(তাহাকে ) উৰাচ__ৰ ক্ষচারিন্‌, অশান (আহার কর); কিম্‌ নু ন অশ্নাসি (তুমি আহার 
করিতেছ না কেন)? ইতি। সঃ উবাচ হ-_অশ্মিন্‌ পুরুষে (এই [অকৃতার্থ মাদৃশ সাধারণ] 
ব্যক্তিতে ) নানা-অতাপ্লাঃ (বিভিন্ন বিষয়ে ধাবমান ) ইমে (এই সকল) ৰহবঃ (বহু) কামাঃ 
( ইচ্ছা, বাসন!) [ আছে ]7 ব্যাধিভিঃ (মানসিক দুঃখবর্গে ) প্রতিপূর্ণঃ (পরিপূর্ণ) অস্মি 
(আছি); [ আমি ] ন অশিষ্ঞামি (ভোজন করিব না) ইতি | ৩ 


মানসিক হৃঃখে উপকোসল অনশন আরম্ভ করিলেন। গুরুপত্বী তাহাকে 
বলিলেন, “হে ব্রহ্মচারী, আহার কর ; তুমি আহার করিতেছ না কেন 1” 
তিনি বলিলেন, “এই পুরুষে (অর্থাৎ এই অতি সাধারণ মানুষ আমাতে ) 


২২৮ উপনিষণ গ্রন্থাবলী [ ৪১০1৫ 


বিভিন্ন-পথগামী এই সকল বহু কামনা রহিয়াছে; আমি মানসদুঃখে 
জর্জরিত আছি ;” স্বতরাং আহার করিব ন1।” ৩ 

১। সাধারণ মানুষ বস্তুকে বন্তরূপে গ্রহণ ন! করিলপ। ভোগা বিষন্নরূপে গ্রহণ করে এবং 
তাহার মন এ বিষয়সকলের প্রতি ধাবিত হয়; সে মনে করে যে, এগুলি তাহার পাওয়া 
উচিত। তখন তাহাদিগকে পাইবার জন্ত তাহার মনে কর্তবাচিন্ত। উদিত হয়। যতক্ষণ 
জিনিনটি হস্তগত না হয়, অণচ এরূপ বিষয়চিন্ত1 পাকে, ততক্ষণ এ কর্তবাচিন্তাই মানসিক 
দুঃখের কারণ হয়, কেন না উহাতে মনকে বাধিত ও চঞ্চল করে! 


অথ হাগয়ঃ সমুদিরে তণ্তো ব্মচারী কুশলং নঃ পর্ষচারীদ্ধ- 
স্তাম্মৈ প্রৰ,বামেতি তন্মৈ হোচুঃ প্রাণো ৰদ্ধ কং বদ্ধ খং 
বন্ষেতি ॥ ৪ 


অথ হ (অনন্তর) অগ্র্নঃ ( অগ্রিগণ--গার্থপতা, দক্ষিণাগ্রি, আহবনীয় ) সমুদিরে 
(পরম্পর আলোচন| করিলেন )--তপ্তঃ ব.দ্ষচারী কৃশলম্‌ নঃ ( আমাদিকে) পর্ধচারীৎ 
( পরিচর্ধী করিল্লাছে ); হস্ত (আনুন ), অশ্ৈ প্রব বাম (ইহাকে আমরা উপদেশ দিই ) 
ইতি। তশ্মৈ (তাহাকে) উচুঃ হ ([ তাহারা] বলিলেন)_-প্রাণঃ ব.দ্ষ, কম্‌ ( সুখ) ৰ দ্ধ 
থম্‌ (আকাশ) ব্ৰহ্ম ইতি | ৪ 
অনস্তর অগ্নিগণ পরস্পর আলোচনা করিলেন, “তপোনিষ্ট ব্রহ্মচারী 
নিপুণতাসহকারে আমাদের পরিচর্যা করিয়াছে  আহ্বন, আমরা ইহাকে 
উপদেশ দিই ।” (তাহারা) তাহাকে বলিলেন, “প্রাণ ব্রহ্ম, ক ব্রহ্ম, 


খব্রহ্গ।” ৪ 


স হোবাচ বিজানাম্যহং যৎ প্রাণো বুদ্ধ কং চতু খং চ ন 
বিজানামীতি তে হোচুর্ঘদ্বাব কং তদেৱ খং যদেব খং তদেব কমিতি 
প্রাণং চ হাস্মৈ তদাকাশং চোচুঃ ॥ ৫ 


ইতি চতুর্থাধ্যায়স্য দশমখণ্ডঃ | 


সি] ছান্দৌগ্যোপ নিষৎ ২২৯ 


সঃ ব্রহ্মচারী ) উবাচ হ-_অহম্‌ বিজানামি (জানি) যং (যে) প্রাণঃ বন্ধ; তু (কিন্ত ) 
কম্‌ চখম্‌ চ (ক ওখ-কে) ন বিজানামি ইতি । তে (তাহার!) উচুঃ হ--যৎ বাব 
(যাহাই ) কম্‌, তৎ এব (তাহাই ) খম্‌; যৎ এৰ (যাঁহাই ) খম্‌, তৎ এব কম_ ইতি । 
[অতঃপর শ্রুতির নিজের কণা]--[ অগ্নিগণ] অশ্মৈ (উপকোসলকে) প্রাণম_ চ (প্রীগত্রক্ষ) 
তৎ-আকাশম, চ (ও তৎসন্বন্ধীয়, অর্থাৎ প্রাণের আশ্রয়, হৃদয়াকাশ ) উচুঃ হ। ৫ 


ব্রহ্মচারী বলিলেন, “আমি জানিষে প্রাণ ব্রহ্ম ; কিন্তু ক ও খ-কে 
জানি না।৯” তাহারা বলিলেন, প্যাহাই ক তাহাই খ, যাহাই খ তাহাই 
ক।২” (শ্রুতি বলিতেছেন )--(অগ্নিগণ ) তাহাকে প্রাণ (অর্থাৎ 
ব্ৰহ্ম ) ও তৎসন্বন্ধী হৃদয়াকাশের উপদেশ দিয়াছিলেন 1৩ ৫ 


১। প্রাণের উপর মানুষের জীবন নির্ভর করে; সুতরাং এই লোকানুতূতি অনুসারে 
ধারণ! করিতে পারি ষে, প্রাণ ব্রহ্ম । কিন্তু ক বা অনিত্য বিষয়হুথ, এবং খ বা জড় আকাশ 
কিরূপে ব্রহ্ম হইবে? 

২। ক-কে খ-এর বিশেষণ করায় ইহাই বুঝাইল যে, থ ভৌতিক আকাশ নহে, ক-কে 
ধ-এর দ্বার! বিশেধিত করায় স্থির হইল যে, ক জাগতিক সুখ নহে । অর্থাৎ পরম্পর বিশেষ্য- 
বিশেষণীভূত ক ও থ-এর দ্বার! ইহাই বুঝানো হইল যে, অলৌকিক-হুখগুণবিশিষ্ট আকাশ 
( অর্থাৎ কারপব্রহ্ম ) এবং আকাশাশ্রিত সুখ ( আনন্দত্রহ্ম )-কে উপাসন। করিতে হইবে । 

৩। প্রাণের (= কাধত্রক্ের ) সহিত সমুচ্চিত সুথগুণবিশিষ্ট হৃদয়াকাঁশ (= কারণ ব্রহ্ম) 
উপাস্য । হৃদয়াকাশরপ ব্রহ্মের সহিত দম্পর্কবশতঃ হৃদয়স্থ প্রাণও ব্রহ্ম । 


চত্র্ধাধ্যায়-_-একাদশ খণ্ড 
( উপকোসলোপাখ্যান, গার্পত্যাগ্রিবিদ্ধা ) 


অথ হৈনং গাহ্পত্যোহনুশশীস পৃথিব্যগ্লিরন্নমাদিত্য ইতি য 
এষ আদিত্যে পুরুষে দৃশ্টতৈ সোহহমস্মি স এবাহমস্মীতি ॥ ১ 


২৩০ উপনিষৎ এ্রন্থাবলী [৪1১১।২ 


[ প্রধান বিস্তার উপদেশান্তে অঙ্গবিষ্তা আর্ত হইতেছে ] অথ হ ( অনস্তর ) গাহপত্য: 
(গারহৃপত্যাপ্রি) এনম্‌ (ইহাকে) অনুশশাদ ( উপদেশ দিলেন)_ পৃথিবী, অগ্নি, অন্রম্‌ঃ 
আদিত্য: ইতি [ ইহারা গাহ'পতা আমার চারি অবয়ব ]। আদিতো (নুর্ঘমগলে ) এষঃ 
যঃ (এই থে) পুরুষ: (পুরুষ) [ যোগিগপকর্তৃক ] দৃশ্ঠতে (দৃষ্ট হন) সঃ অহম্‌ অন্বি 
(তিনিই আমি, গাহপত্যাশ্রি); সঃ এব (তিনিই ) অহম্‌ অশ্মি ([গাহপত্যাগ্রিকপ ] 
আমি) ইতি । ১ 


অনন্তর গার্থপতা১ তাহাকে উপদেশ দিলেন২, “পৃথিবী, অগ্নি, অস্ত্র ও 
আদিত্য (আমার তনু )| আদিতামণ্ডলে এই যে পুরুষ দুষ্ট হন, তিনি 
আমি, তিনিই আমি 1৩ ১ 


১। গৃহপতির অগ্নি ; ইহ! গৃহস্থের অগ্রাগারে দিবারাত্র প্রন্থলিত থাকে । যজ্ঞকালে 
গার্পত্যের নিকটে পত্বীর আদন থাকে এবং ইষ্টিঘাগে পত্বী এই অগ্নিতে বিশেষ বাশ 
করেন। প্রতিদিন দুই বেলা গাহপতা হইতে জহবনীক্ষাগ্রি উদ্ধত হইব! ধাকে, এবং 
অগ্নিহোত্রের হবনীর দুন্ধ গার্হপত্যে উত্বপ্ত করিয়া! আহবনীয়ে আহত হয়। দর্শপূর্ণমাসাদি 
শ্রোতবজ্জঞে আহবনীয়েই দেববৃন্দের উদ্দেশ্যে আহুতি প্রদত্ত হয়। 

:২। পূর্বে অপ্নিগণ সমবেততাবে ব্ৰনহ্ধবিস্তা উপদেশ দিদ্না এখন পৃথগ ভাবে স্ব ব্ব বিড! 
উপদেশ দিতেছেন। 


৩। পৃথিবী ও অন্ন ভোজাস্থানীয়। কিন্ত আদিতা ও অগ্নি উভয়েই ভোক্তা, 
পরিপাককারী ও প্রকাশক ; স্বতরাং উভয্নই অভিন্র_ পৃথিবী ও অন্রের সহিত তাহাদের 
ধাস্-খাদক-সন্বন্ধ। অগ্নি ও আদিত্যের বে সম্বন্ধ তাহ! কিন্তু গৌণ নহে,_ইহ] বুঝাইবার 
জন্যই পুনরুক্তি হইয়াছে । পরেও এইরূপ বুঝিতে হইবে । 


স ধ এতমেবং বিদ্বানুপান্তেপহতে পাপকৃত্যাং লোকী ভবতি 
সর্বমাযুরেতি জ্যোগজীবতি নাহ্যাবরপুরুষাঃ ক্ষীয়ন্ত উপ বয়ং তং 
ভুঞ্জামোহস্মিংষ্চ লোকেংমুস্মিংষ্চ য এতমেবং বিদ্বানুপান্তে ॥ ২ 

ইতি চতুর্থাধ্যায়স্তৈকাদশখগুঃ ॥ 


৪1১২১ ] ছান্দোগ্যোপনিষৎ ২৩১ 


যঃ (যে কেহ) এতম্‌ (এই গাহ্পতাকে ) এবম্‌ (এইরূপ, অন্ন ও অন্নাদরূপে বিভক্ত) 
বিদ্বান (জানিয়) উপান্তে (উপাসনা! করেন) সঃ (তিনি) পাপকৃতাম্‌ (পাপকর্ম ) 
অপহতে (বিনাশ করেন ) লোকী ভবতি (লোকপ্রাপ্ত হন ) সর্বম্‌ আয়ুঃ এতি (পুর্ণাযুপ্রাপ্ত 
হন), জোক জীবতি (উন্দ্বল জীবন ধারণ করেন, যশস্বী হন ), অস্ত ( ইহার) অবরপুরুঘাঃ 
(অধস্তন পুরুষগণ, বংশ) ন ক্ষীয়ত্তে (ক্ষয় হয় না); যঃ এতম্‌ এবম্‌ বিদ্বান উপান্তে, বয়ম্‌ 
(আমর!) তম্‌ ( তাহাকে) অস্মিনচ লোকে (ইহলোকে) অমুন্মিনচ লোকে (ও পরলোকে) 
উপতুল্লামঃ ( পালন করি )।২ 


“যে কেহ ইহাকে এইরূপ জানিয়া উপাসন] করেন, তিনি পাঁপকর্ম 
বিনাশ করেন, (' অগ্নি- ) লোক প্রাপ্ত হন, এবং ইহার অধস্তন পুরুষেরা 
বিনষ্ট হয় না। যে কেহ ইহাকে ( অর্থাৎ গারৃপতাকে ) এইরূপ জানিয়! 
উপাসন| করেন, আমরা তাহাকে ইহলোকে ও পরলোকে রক্ষা করি ।”২ 


চতুর্বাধ্যায়__দাদশ খণ্ড 
( উপকোসলোপাখ্যান, দক্ষিণাগ্রিবিদ্যা ) 


অথ হৈনমন্থাহার্ধপচনোহনুশশাসাপো দিশো নক্ষত্রাণি 
চন্দ্রমা ইতি য এষ চন্দ্রমসি পুরুষে দৃশ্যতে সোহহমস্মি স 
এবাহমন্মীতি ॥ ১ 


অনস্তর অন্বাহার্ধপচন (অর্থাৎ দক্ষিপাগ্নি)১ তাহাকে উপদেশ দিলেন, 
“জল, দিকৃসমূহ? নক্ষত্ররন্দ ও চন্দ্ৰমা (আমার তনু)। চন্দ্রমণ্ডলে এই যে 

পুরুষ দৃষ্ট হন, তিনি আমি২, তিনিই আমি |” ১ 
১। ইন্টিষজ্জে ধত্বিকেরা যে অন্নদক্ষিণা পান উহার নাম অস্থাহার্ধ ; & অন্ন দক্ষিণায়িতে 


পাক হয় বলিয়া অগ্নির নাম অন্থাহার্ধপচন । যজ্ঞশেষে খত্বিকেরা এ অন্ন ভোজন করেন । 
দক্ষিপাগ্রিতে পিতৃগণের জন্ত হোম করা হয়। 


২৩২ উপনিষত গ্রন্থাবলী হন 


২। অগ্নি ও চন্ত্র উভন্নই উজ্জ্বল এবং উভয়েরই অন্নের সহিত সম্বন্ধ আছে ; লুতরাং 
উভয়ই অভিগ্র। নক্ষত্ররাজি চন্দ্রের উপভোগ্য ; এদিকে জল অন্ন উৎপাদন করে বলিয়! 
দক্ষিপাপ্রির অন্স্থানীয়_ সুতরাং নক্ষত্র ও জল উভয়ই অন্ন । অস্থাহার্ঘপচনের অপর নাম 
দক্ষিণাপ্নি ; চনৰ দক্ষিণ দিকে গমন করিয়! দক্ষিণ দিকের সহিত সম্বন্ধ হন--এই কারণেও 
উভয়ের অভিন্নত। আছে। দর্শপূর্ণমাসে দক্ষিণাগ্সিতে ঘে হবিঃ উত্তপ্ত কর! হয়, উহা চন্দরমাতে 
উপস্থিত হইয়া অরে পরিণত হয ; এইরূপেও অন্রের সহিত চন্দ্রের সম্বন্ধ আছে। 

নম য এতমেবং বিদ্বান্ুপাস্তেছপহতে পাপকৃত্যাং লোকী 
ভবতি সর্বমায়ুরেতি জ্যোগজীবতি নাম্যাবরপুরুষাঃ ক্ষীয়স্ত উপ 
বয়ং তং ভুঞ্জীমোহম্মিংশ্চ লোকেহমুন্মিষ্চ ষ এতমেবং 


বিদ্বান্্পাস্তে ॥ ২ 
ইতি চতুর্থাধ্যায়ন্ত ত্বাদশখণ্ডঃ ॥ 


[ অন্বয়ার্থাদি পূর্ববং--81১১।২ ভ্ঃ]। 


চতুর্ধাধ্যায়- ত্রয়োদশ খণ্ড 
(উপকোসলোপাখ্যান, আহ্বনীয়াগ্রিবিছ্ধা ) 


অথ হৈনমাহবনীয়োহমুশশাদ প্রাণ আকাশো চোধিছ্যদিতি 
য এষ বিছ্যুতি পুরুষে দৃশ্যতে সোহহমস্মি স এবাহমস্মীতি ॥ ১ 
অনস্তর আহবশীক্বাখ্বি ইহাকে উপদেশ দিলেন, “প্রাণ, আকাশ, 


ছালোক, বিদ্যুৎ (আমার চারিটি তনু )। এই যে বিদ্বান্মধ্যে পুরুষ দুষ্ট 
হন, তিনি আমি, তিনিই আমি ।”১ 

১। আহ্বনীয় ও বিছাৎ উভত্পই উজ্জ্বল; স্বতরাং তাহারা অভিন্ন । আহ্বনীয়ে 
সম্পাদিত হোষাদি' হইতে ঘে অপূর্ব রচিত হয়, তাহা ছালোকরূপে পরিণত হয় ; এদিকে 


81১৪1১ ] ছান্দোগ্যোপনিষৎ ২৩৩ 


বিছা, আকাশে আশ্রিত থাকে-__হুতরাং আহবনীয় ও বিদ্রাৎ ছালোক ও আকাশের 
উপভোগ্য । আহবনীয় দেবগণের অগ্নি (81১১।১ টীক1)। 


.স ষ এতমেবং বিদ্বানুপাস্তেৎপহতে পাপকৃত্যাং লোকী ভবতি 


সর্বমায়ুরেতি জ্যোগজীবতি নাস্যাঁবরপুরুযাঃ ক্ষীয়ন্ত উপ বয়ং তং 
ভুঞ্জামোহং স্মিংশ্চ লোকেহমুদ্মিং্চ য এতমেবং বিদ্বানুপাস্তে ॥ ২ 


ইতি চতুর্থাধ্যায়স্য ত্রয়োদশখণ্ডঃ ॥ 


চতুর্থাধ্যায়-_ চতুর্দশ খণ্ড 


( উপকোসলোপাখ্যান, গুরুশিষ্তসংবাদ ) 


তে হোঁচুরুপকোসলৈষা সোম্য তেহস্মদ্‌বিষ্যাত্মবিষ্ভা চাচা্যস্ত 
তে গতিং বক্তেত্যাজগাম হা স্তাচার্স্তমাচাযোহভ্যুবাদোপকোসলত 
ইতি ॥ ১ 


তে (ভাহারা, সম্মিলিতভাবে অগ্রিগণ ) উচুঃ হ (বলিলেন )--উপকোসল সোম্য, তে 
(তোমার জন্য ) এষ! (এই) অন্বৎ-বিদ্ভা (আমাদের বিষয়ে বিদ্যা, অগ্নিবিদ্ব।) চ (ও) 
আস্মবিস্ত।। তু (পরস্ধ ) আচার্ধঃ তে (তোমায় ) গতিম্‌ বক্তা (গতি বলিবেন [81১৫1৫]) 
ইতি। অন্ত (ইহার ) আচার্ধঃ আজগাম হ ( আসিলেন )। আচার্ধঃ তম্‌ (ভাহাকে) 
অভযবাদ (বলিলেন )--উপকোসল ৩ ইতি [ ৩ প্তির জ্ঞাপক ]1 ১ 


অগ্নিগণ বলিলেন, “হে সোম্য উপকোসল, তোমার সকাশে এই 
অগ্রিবিদ্যা ও আত্মবিছ্যা ( প্রকটিত হইল)? পরস্ত আচার্য তোমায় গতি 
উপদেশ দিবেন ।” তাহার আচার্ধ ফিরিয়া আসিলেন। আচার্য তাহাকে 
সম্বোধন করিলেন, “উপকোঁসল !” ১ 


২৩৪ উপনিষৎ গ্রন্থাবলী [৪1১৪২ 


ভগব ইতি হু প্রতিশুশ্রাব ব.দ্ধবিদ ইৰ সোম্য তে মুখং ভাতি 
কো নু ত্বাইনুশশাসেতি কো নু মাহনুশিষ্যান্ো ইতীহাপেব নিহ,ত 
ইমে নুনমীদৃশ। অন্যাদৃশা ইতীহাগ্ীনভ্যদে কিং মু সোম্য কিল 
তেহবোচন্সিতি ॥ ২ 


ভগবং [ইতাদি ৪1৫1১ অ্রঃ ], তে মুখম্‌ (তোমার মুগ) ব.গ্ধবিদঃ ইব (ব্রহ্মজ্ঞের 
[ মুখের ]গ্তার) ভাতি (দীপ্তি পাইতেছে); কঃ নু ত্ব। অনুশশাস [৪1৯1২ ]ইতি। ভোঃ 
(মহাশয় ), ম। (আমাকে ] কঃ মু অনুশিল্পৎ (কে আবার উপদেশ দিবেন) ইতি (এই 
বলি) ইহ (এই বিষয়ে) [তিনি] অপ-নিহূতে ইব (যেন [ একটু ] সত্যগোপন 
করিলেন) [ ও বলিলেন ]--নৃনম্‌ (এই জন্যই ) অন্াদৃশাঃ ([ ঘদিও অরিরা] অন্যরূপ 
ছিলেন) [ এখন ] ইমে (ইহার), ঈদৃশ1ঃ ( এইরূপ [ হইয়াছেন ]) ইতি (এই বলিয়া ) 
ইহ (এই স্থলে, বা এই বিষয়ে) অপ্রিন্‌ ( অগ্নিগণ সম্বন্ধে) অভযাদে ( বলিলেন ) ; [ হৃতরাং 
বস্তুতঃ মিথ্যা বলিলেন ন! ]। [ আচার্ধ বলিলেন ]_ সোম, তে (তোমার) [ অগ্রিগণ ] 
কিম্‌ মু কিল অবোচন্‌ (কি কথা বলিয়াছেন ) ? ইতি । ২ 


“হে ভগবন্‌,” এই বলিয়া উপকোসল প্রত্যুত্তর দিলেন। (গুরু )-- 
“ছে সোম্য, তোমার মুখ ব্রচ্ছজ্ঞের মুখের ম্যায় দীপ্তি পাইতেছে ; কে 
তোমায় উপদেশ দিয়াছেন ?” “কে আবার উপদেশ দিবেন ?”--এই বলিয়া! 
(উপকোসল) এই বিষয়ে যেন একটু সতাগোপন করিলেন (ও বলিলেন) 
“এই জন্যই তে! ইহারা পূর্বে অন্যক্ধপ থাকিলেও এখন এইরূপ হইয়াছেন,” 
এই বলিয়া তিনি এই বিষয়ে অগ্নিদেরই উল্লেখ করিলেন ।১ (ওরু)_ "ছে 
সোষ্য, অগ্সিগণ তোমায় কি বলিয়াছেন ।”২ 


১। "অগ্নিগণ পূর্বে সমুজ্জল ছিলেন, এখন আপনার আগমনে যেন ভীত হইয়! 
কম্পিতকলেবর হইয়াছেন”-_-এই কথা বলিয়া জঙ্গৃলিত্বারা ইঙ্গিতে অগ্নিগশকেই নিজের 


81১৪৩ ] ছাঁন্দোগ্যোপনিষত ২৩৫ 


উপদেষ্ট। বলিয়। নির্দেশ করিলেন। উপকোসল ভয়ও পাইপ্লাছিলেন; সুতরাং. তাহার 
আচরণকে দত্যগোপন না বলিয়। ভয়ই বলা উচিত । এই জলন্ত মুলে “ইব” (যেন) শব্দের 
প্রয়োগ হইয়াছে । অনিয়ার উইলিয়াম্দের মতে নুনম্‌ =therefore. 


ইদমিতি হ প্রতিজভ্ঞে লৌকান্‌ বাব কিল সোম্য তেহবোচন্নহং 
তু তে তদ্বক্ষ্যামি যথা পুক্ষরপলাঁশ আপো ন শ্লিষ্যন্ত এবমেবংবিদি 
পাপং কর্ম ন শ্রিষ্যত ইতি ৰবীতু মে ভগবানিতি তস্মৈ হোবাচ ॥ ৩ 


ইতি চতুর্থাধ্যায়স্যয চতুর্দশখণ্ডঃ ॥ 


ইদম্‌ (এই কথ!) ইতি হ (এই বলিয়া) [উপকোসল] প্রতিজজ্ঞে (প্রত্যুত্তর দিলেন) । 
[গুরু বলিলেন ]--পোমা, [ অগ্নিগণ ] তে (তোমায়) লোকান্‌ বাব কিল (মাত্র লোক- 
সকলই) অবোচন্‌ ; তু অহম্‌ (কিন্তু আমি) তে তৎ (তোমার অভীষ্ট উহা, অর্থাৎ ব্রহ্ম ) 
বক্ষ্যামি (বলিব)। পুষ্করপলাশে ( পদ্মপত্রে ) যথা (যেমন ) আপঃ (জল) ন গ্রিম্যস্তে 
( নংশ্রিষ্ট হয় ন!) এবম্‌ (এইরূপ ) এবম্‌-বিদি ( বক্ষামাণ প্রকারে যিনি [ ব্রক্মকে ] জানেন, 
তাহাতে) পাপম্‌ কর্ম (পাপকাধ) ন শ্রিষ্যুতে ( সন্ধদ্ধ হয় না) ইতি । [ উপকোনল ]--মে 
(আমার ) ভগবান ব্রবীতু (বলুন ) ইতি । ['আচার্ধ ] তন্মৈ (তাহাকে ) উবাচ হ। ৩ 


“( অগ্নিগণ ) ইহা বলিয়াছেন), এই বলিয়া ( উপকোসল ) উত্তর 
দিলেন । (গুরু )--“হে সোমা, (তাহারা) তোমায় কেবল লোকসমৃহই 
বলিয়াছেন ; পরস্ত আমি তোমায় তোমার ( অভীষ্ট ব্রহ্ম ) বস্তুই বলিব।১ 
পদ্মপত্রে যেমন জল সংশ্লিষ্ট হয় না, তেমনি এবন্প্রকার ব্রন্মকে যিনি 
জানেন তাহাকে পাপ স্পর্শ করে না” (উপকোসল )-__“আপনি উপদেশ 
দিন ।* (আচাৰ্য) তাহাকে বলিলেন-_| ৩ 


১। অগ্নিগণ আক্মসন্বন্ধে বলিলেও বিস্তারিতভাবে বলেন নাই, সাধনভূত উপাসনা দিও 
বলেন নাই ; আমি তাহাও বলিব। 


চতুর্ধাধ্যায়-_গঞ্চদণ খণ্ড 
( উপকোসলোপাখ্যান- অক্ষিপুরুষের উপাসনা ) 


য এষোহক্ষিণি পুরুষে! দৃশ্যত এষ আত্মেতি হোবাচৈ 
তদমৃতমভয়মেতদ্‌ ৰ হ্মেতি তদ্‌ যন্তপ্যস্মিন্‌ সপিবোৌদকং বা 
সিঞ্চতি বস্ম নী এব গচ্ছতি ॥ ১ 


[ গুরু ]--এবঃ বঃ ( এই যিনি ) অক্ষিণি ( চক্ষুতে ) পুরুষঃ দৃশ্ঠতে (দৃষ্ট হন) এয: আত্ম! 
ইতি উবাচহ। এতৎ (ইনি, এই আক! অমৃতম্‌ (অমর, অবিনাশী ), অভয়ম্‌ (ভয়শৃন্ক), 
এতৎ ব্রহ্ম (বৃহৎ, অনন্ত) ইতি । তৎ (সেই বিষয়ে [ ইহাও জষ্টবা যে ]), অস্মিন্‌ 
(উহাতে, অক্ষিগোলকে ) যদি অপি [ কেহ ] সপিঃ বা ( বৃত ) উদকম্‌ বা ( অধব!| জল) 
সিঞ্চতি ( সিঞ্চন করে ) [ তবে উহ! ] বস্ত'নী এব গচ্ছতি ( পার্শ্বদ্বয়কে প্রাপ্ত হয়, গড়াইয়! 


পড়ে) । ১ 


(গুরু বলিলেন )--"অক্ষিগোলকে এই যে পুরুষ দৃষ্ট হন,” ইনিই 
আত্মা । ইনি অমর ও ভয়াতীত, ইনি ব্রহ্ম; সেইজন্যই অক্ষিগোলকে 
ঘৃত বা জল সিঞ্চিত হইলে উহ! চক্ষুর পার্শ্বদ্বয়ে সরিয়া যায়।* ১ 

১1 বৃঃ ৩1৭১৮, ৪1৩1২৩7 ছাঃ ৮৷৭৷৪ ; ইনি দৃষ্টির স্রষ্টা । 

২। যাহার স্থানেরই এইক্সপ মাহাস্ত্রা, সেই স্থানাধীশ অক্ষিপুরুষ নিশ্চয়ই অসংশ্লিষ্ট 
(৪1১৪।৩)। 

এখানে ভ্রষ্টবা এই--অপ্রিগণ যদিও বলিয়াছেন যে, গুরু গতি সম্বন্ধে বলিবেন, তথাপি 
তিনি ব্রক্ষেপঙ্জেশ দ্বিতেছেন । প্রকৃতপক্ষে ইহাতে অপ্রিবাক্য বার্থ হয নাই । গতি ব্যাখ্যার 
জন্য অগ্রে এখানে প্রকারান্তরে অগ্নিগণকর্তৃক উপদিষ্ট ব্রহ্ষের পুনরুলেখ মাত্র হইতেছে, নৃতন 
কিছু বল! হয় নাই। আচার্ধের অভিপ্রায় এই-_অন্বিন্বার! নির্দিষ্ট হুখগুণবিশিষ্ট আকাশ- 
ব্ক্ষকে আমার ছার! কখিত গুণগশবিশিষ্টর্পে উপাদন| করিতে হইবে । 


এতং সংষত্বাম ইত্যাচক্ষত এতং হি র্বাণি বামান্যভিসংযস্তি 
সর্বাণ্যেনং বামান্তভিসংযস্তি য এবং বেদ ॥ ২ 


৪1১৫৪ ] ছান্দোগ্যোপ নিষৎ ২৩৭ 


এতম্‌ ( ইহাকে ) সংষদ্বামঃ ইতি (সংযদ্বাম এই নামে) আচক্ষতে ([ ব্ৰহ্মন্তের। ] 
বলেন); হি (কারণ) সর্বাণি (সকল) বামানি (সম্ভজনীয় বন্তবর্গ, শোভন বস্তবর্গ, 
পুণাফল ) এতম্‌ অভিসংষস্তি (ইহার অভিমূখে গমন করে, ইহাকে আশ্রয় করে )। যঃ এবম 
বেদ (যিনি এইরূপ জানেন, “আমি সংযদ্বাম-গুণবিশিষ্ট-_ইহা। জানেন) সর্বাপি বামানি 
এনম্‌ অভিসংযস্তি (ভাহার অভিমুখে গমন করে )। 


“ইহাকে (ক্রহ্গজ্রেরা) সংযদ্ধাম নামে অভিহিত করেন; কারণ তিনি 
নিখিল মঙ্গলের আশ্রয় ।১ যিনি এইরূপ জানেন, নিখিল মঙ্গল তাহাকে 
আশ্রয় করে।২ 


১। উক্ত ব্ৰহ্মকে নিখিল মঙ্গলের আশ্রয়্ূপে উপাসনা! করিবে । 


এষ উ এব বামনীরেষ হি সর্বাণি বামানি নয়তি সর্বাণি 
বামানি নয়তি য এবং বেদ ॥ ৩ 


এষঃ উ এব (ইনিই আবার ) বামনীঃ ( পুণাফলের বাহক )। হি (কারণ) এষঃ সর্বাণি 
বামানি (পুণ্যকর্মের অখিল ফল) নয়তি ([ প্রাণীদিগের নিকট ] লইয়] যান, অর্থাৎ প্রাণী- 
দিগকে দান করেন এবং [আপন ধর্মরূপে ] বহন বা ধারণ করেন [ নী ধাতুর অর্থ লইয়। 
যাওয়! বাবহন করা ])। যঃ এবম্‌ বেদ, সর্বাণি বামানি নয়তি | ৩ 


“ইনিই আবার বামনী ;* কারণ ইনি নিখিল পুণাফলের বাহক বা 
বিধাতা । যিনি এইরূপ জানেন, তিনি নিখিল পৃণাফলের বাহক বা 
বিধাতা হন। ৩ 


১। ইহা উপাসনার জন্য বিহিত গুণান্তর । 


এষ উ এব ভামনীরেষ হি সর্বেধু লোকেষু ভাতি সর্বেষু 
লোকেষু ভাঁতি য এবং বেদ ॥ ৪ 


২৩৮ উপনিষৎ গ্রন্থাবলী [৪১০৭ 


এবঃ উ এব ভামনীঃ, হি এব: সর্বেধু লোকেধু (সকল লোকে) ভাতি ([ সুর্ঘ, চত্ত্র, অগ্নি 
প্রভৃতি রূপে ] প্রকাশ পান)। যঃ এবস্‌ বেদ, সর্বেধু লোকেধু ভাতি। ৪ 


"ইনিই আবার ভামনী £৯ কারণ ইনি সকল লোকে প্রকাশ পান! 
যিনি এইরূপ জানেন, তিনি সকল লোকে দীপ্তিমান্‌ হন । ৪ 


১। উপাননার জন্ক গুণান্তর বিহিত হইল । যিনি তামকে, অর্থাৎ দীপ্তিকে বহন 
করেন বা প্রাপ্ত করান তিনি ভাম-নী। মুঃ ২২১০ 


অথ যদু চেবাস্মিঞ্চব্যং কুর্বন্তি যদি চ নাচিষমেবাভি- 
সংভবন্ত্যঠিষোহহরহ্ব আপূর্মাণপক্ষমাপূর্যমাণপক্ষাদ্‌ যান্‌ যড়,- 
দঙ্ঙেতি মাসাংস্তান্‌ মাসেভ্যঃ সংবসরং সংবতসরাদাদিত্য- 
মাদিত্যাচ্চন্দ্রমসং চন্দ্রমসো বিছ্যুতং তৎ পুরুযোংমানবঃ স এনান্‌ 
বদ্ধ গময়ত্যেষ দেবপথো ৰ’ হক্মপথ এতেন প্রতিপছ্ামানা ইমং 
মানবমাবর্তং নাবর্তন্তে নাবর্তন্তে ॥ ৫ 


ইতি চতুর্ধাধ্যায়স্থয পঞ্চদশখণ্ডঃ ॥ 


[ সম্প্রতি যথোক্ত ব্ৰহ্ধবিদের গতি বলা হইতেছে ]_-অথ ( অতঃপর) অন্ষিন (এই বাক্তি 
_ বিনি ব্ৰহ্মকে সুবাকাশ, অক্ষিপুরুষ, সংযঘদ্বাম, বামনী ও ভামনী এই সকল গুণবিশিষ্টরূপে 
উপাসনা করেন, তিনি--দেহতাগ করিলে ) ঘখ উচ এব (ষদিই বা) [ তাহার ] শব্যম্‌ 
(অস্তোষ্িক্রিপ্ ) [ খন্বিকগণ ] কৃর্বন্তি (করেন), যদি চ ন ( আর যদিই বা না করেন ), 
অ্চিযম্‌ এব (আলো কৰেই, অচিরভিমানী দেবতাকেই) অভি-দংভবস্তি (এতাদৃশ বাক্তিরা] 
প্রাপ্ত হন) । অঠিষঃ ( অচিঃ হইতে ) অহঃ (দিবসকে, দিবস! ভিমানী দেবতাকে) ; [এইরূপ 
সর্বত্রই অধিষ্ঠাত্ৰী দেবতা বুঝিতে হইবে ]1 অহুঃ (দিবপ হইতে ) আপূর্যমাণ-পক্ষং ( শুরু- 
পক্ষকে, ঘে পক্ষে চন্দ্রের বৃদ্ধি হইতে থাকে, তাহার অধিষ্ঠাত্রী দেবতাকে ); আপূর্ধসাণ- 
পক্ষাৎ ধান্‌ বট মাসান্‌ (যে ছয় মাস বাপিজা) [ সর্ধ)উদঙ, (উত্তর দিকে) এতি (গমন 
করেন ) [অর্থাৎ উত্তরারণে হুর্ঘ যে ছয় মান অতিবাহিত করেন] তান্‌ (সেই মাসলমূহকে ), 


৮০ ছান্দোগ্যোপনিষৎ ২৩৯ 


মাসেত্যঃ (মাসলকল হইতে ) সংবৎসরম্‌ (সংবৎসরকে ) সংবৎমরাতৎ আদিত্াম্‌ (হুর্ধকে ), 
আদিতাৎ চন্দ্রমসম্‌ (ন্দ্রমাকে ), চন্দ্রমসঃ বিছ্বাতম্‌ (বিছ্বাৎকে ) [প্রাপ্ত হন] । তৎ (সেখানে 
বর্তমান ) এনান্‌ ( ইহাদিগকে ) অমানবঃ (ষনুর স্ষ্টিতে অনুৎপন্ন, ব্রন্মালোক হইতে আগত) 
সঃ পুরুষঃ (কোনও পুরুষ) ব্রহ্ম ([ সত্যলোকে অধিষ্ঠিত ] ব্রহ্ষের অর্থাৎ হিরণ্াগর্তের 
মকাশে) গময়তি ( লইয়া যান )। এষঃ ( ইহা) দেবপণঃ (দেবযান, অচিরাদি আতিবাহিক 
দেবগণকর্তৃক অধিষ্ঠিত পথ) ব্রহ্মপণঃ (বন্ষলাভের মার্গ)। এতেন (এই পথে) 
প্রতিপদ্ধমানাঃ (গমনকারীরা) ইমম্‌ ( এই ) মানবম্‌ আবর্তম্‌ (মানবীয় আবর্তে, অনুর 
ৃষ্টিক্ধপ জন্মমরণাদি চক্রে) ন আবর্তন্তে (পুনরায় আগমন করেন ন!)। ন আবর্তন্তে 
[ উপাসনার দমাপ্তিহ্চক পুনরুক্তি ] । ৫ 


“এতাদৃশ ব্যক্রিরদেহত্যাগান্তে শবক্রিয়াদি হউক বা ন! হউক, ইহারা 
অচিরভিমানী দেবতাকেই প্রাপ্ত হন। অচিঃ হইতে অহঃ, অহ? হইতে 
শুক্লপক্ষ, শুক্লপক্ষ হইতে সেই ষগ্মাসে যাহাতে সূর্য উত্তর দিকে গমন করেন; 
ও মাসসমূহ (অর্থাৎ উত্তরায়ণ) হইতে সংবৎসরে, সংবৎসর হইতে আদিত্যে, 
আদিতা হইতে চন্দ্রে গমন করেন, এবং চন্ত্র হইতে বিদ্বাদভিমানীদেবতাকে 
প্রাপ্ত হন। (ব্ৰহ্মলোক হইতে) কোনও অমানব পুরুষ আসিয়! বিছ্যাল্লোকে 
অবস্থিত ইঁহাদিগকে ব্ৰহ্মলাভ ২ করান । ইহাই দেবধান ও ব্রহ্মযান। এই 

পথে গমনকারীরা আর এই৩ মানবীয় আবর্তে পুনরাবর্তন করেন না।” & 
১। শবক্রিয়ার নিন্দা করা এখানে উদ্দেগ্ত নহে, পরস্ত উপাসনার প্রশংসা করাই 
অভিপ্রেত। শান্ত্র নিজেই শাস্ত্রীয় কোনও আচরণের নিন্দা বা বার্থত। প্রদর্শন করিতে 
পারেন না, নিন্দার সহায়ে অপর বিষয়ের উৎকর্ধই প্রদর্শন করেন মাত্র । এখানে ইহাই বলা 

হইল যে, কর্মের দ্বারা আত্মার কোনও ক্ষতিবৃদ্ধি হয় না (বৃঃ 8181২৩ )। 

২। ইনি পরব্রগ্গ নহেন ) কারণ পরত্রঙ্গে গতি প্রভৃতি নাই। পরব্রহ্মপ্রাণ্তি পরব্রঙ্গ 


হওয়া ( মুঃ ৩।২।৯)। সমস্ত ভেদ পরিতাক্ত না হইলে পরক্রহ্গপ্রাপ্তি ঘটে না! (ছাঃ ৬১০1১) 
মু ৩২৮) এখানে অপরব্রহ্মেরই উল্লেখ হইয়াছে। 


৩। “এই” শবে যদিও ইহাই বুঝাইতেছে যে, এই কলে পুনরাবর্তন হয় না, কল্পাস্তরে 
হয়; তথাপি ইহা জ্ঞাতব্য যে, সাধারণ ব্রহ্মলোকগামীদের উপাদনার ফল ভোগান্তে ক্রয় 


২৪০ উপনিষৎ গ্রন্থাবলী চিঠি 


হইলেও যাহারা ঈশ্বরোপাসনার দ্বার! বৃ হ্মলোক প্রাপ্ত হন, তাহার! ঈশ্বরানুগ্রহেই মুক্ত হন 
এবং কখনও পুনরাবর্তন করেন ন।; কিন্তু বাহার! ঈশ্বরোপাপন! না করিয়া কেবল পঞ্চাগ্রি- 
ৰি, অশ্বমেধ, ব! দৃঢ় ব্থাচর্য প্রভৃতি সাধনের বলে ব ক্মলোক প্রাপ্ত হন, ভাহার! কল্লাস্তরে 
ফিরিয়া! আসেন ( ব্‌ £ ৪1৩1১*এবং ৪181২২)। 


চতুর্বাধ্যায়- ষোড়শ খণ্ড 
(ব্রহ্মার মৌনবিধান ) 
এষ হ বৈ যজ্দ্বো যোহয়ং পবত এষ হু যন্নিদং সর্বং পুনাতি 
যদেষ যন্নিদং সর্বং পুনাতি তস্মাদেষ এব যন্ঞস্তস্ত মনশ্চ বাক্‌ চ 
বৰ্তনী ॥ ১ 


[ পূৰ্বখণ্ডে ব.ক্ষলো কগমনের মাগ নির্দিষ্ট হইয়াছে; বর্তমান খণ্ডে প্রসঙ্গত্রমে যজ্জের ফল- 
লাভের মার্গ নির্দিষ্ট হইতেছে । পূর্বোক্ত উপাসন।কালে মৌন অবলম্বনীয় ; কেন ন! অন্যথা 
চিত্তচাঞ্চলা ঘটিয়! ফলের অগ্রাপ্তি হইতে পারে । বর্তমান খণ্ডেও তেমনি ব.দ্ধানামক খত্বিকের 
পক্ষে মৌন বিহিত হইবে ৷ এইরূপে উভয় খণ্ডের সম্বন্ধ আছে ]__ধঃ অয়ং পবতে (এই যিনি, 
অর্থাৎ যে বায়ু সঞ্চালিত হন ) এষ: হ বৈ (ইনিই) যজ্ঞঃ ফেজ্ঞ ) ; এষঃ হ যন্‌ (প্রবাহিত 
হইয়া) ইদম্‌ সর্ব (এই সমস্ত ) [ জগৎ ] পুনাতি ( পবিত্র করেন ); ষৎ ( যেহেতু ) এব: হ 
যন্‌ ইদম্‌ সর্ব পুনাতি, তল্মাৎ (সুতরাং ) এষঃ এব (ইনিই) যজ্ঞ: ; তস্ত (উক্ত প্রকার 
যজ্ঞের) মনঃ চ ([ যখাভূত অর্থজ্ঞানে ব্যাপৃত ) মন ) বাক চ (এবং [ মন্বোচ্চারণে ব্যাপৃত] 
বাক ) বর্তনী ( পণদ্বয় )। ১ 


এই ঘিনি প্রবহমাপ (বায়ু), ইনিই যন্ঞ ১১ ইনিই প্রবাহিত হইয়া এই 
সমস্ত পবিত্র করেন।২ যেহেতু সঞ্চলমান হইয়া ইনি এই সমস্ত পবিত্র 
করেন, অতএব ইনিই যজ্ঞ । মন ও বাক্‌ উক্ত যজ্ঞের দুইটি মার্গ । ১ 
১। বায়ু চলনম্বভাব, ষজ্ঞও ক্রিয়ান্ক ; অতএব বায়ুই যক্ত । অপর শ্ররতিতেও আছে 
"বাত এব ধজ্জন্তারন্তকঃ, বাত: প্রতিষ্ঠা"__বাযুই যন্ঞের আরগ্তক, বামুই প্রতিষ্ঠা । 


৪1১৩৩ ] ছান্দোগ্যোপনিষৎ ২৪১ 


২। সচল বপ্ধই অপরকে পবিত্র করিতে পারে। ক্রিয়া! ভিন্ন ( অর্থাৎ বিহিত ক্রিয়ার 
অনুষ্ঠান ব্যতিরেকে ) পবিত্রতা-সম্পাদন অসম্ভব ; অতএব চলনাস্রক বায়ুই ক্রিয্নাস্মক যজ্ঞ । 

৩। শ্রতিতে আছে--“প্ৰাণাপানপরিচলনবত্য| হি বাচশ্চিত্তস্ত চোত্তরোত্তরক্রমো যদ্‌ 
বন্ত;"__ অর্থাৎ যে বাক্‌ উচ্ছাস ও নিঃশ্বাসের দ্বার! পরিচালিত হয়, সেই বাকের এবং চিত্তর 
পূর্বাপর ভাবরূপ ক্রমের দ্বার! যজ্ঞ সম্পাদিত হয়; মনে চিন্তা করিয়া পারে বাকোচ্চারণপূর্বক 
যজ্ঞ নিম্পাদিত হয়। এই জন্কই মন ও বাকা যজ্ঞের দুইটি মার্গ । এ; ব্রা ২৫৮ 


তয়োরন্যতরাং মনসা সংস্করোতি ৰ হ্মা বাচা হোতাহ্ধ্বযু কুদ্‌- 
গাতাহন্যতরাং স যত্রোপাকৃতে প্রাতরনুবীকে পুরা পরিধানীয়ায়া 
ৰহ্মা ব্যববদতি-__॥ ২ 


অন্যতরামেব বর্তনীং সংস্করোতি হীয়তেহন্যতর! স যখৈকপাঁদ্‌ 
বজন্‌ রথে! বৈকেন চক্রেণ বর্তমানে! রিষ্যুত্যেবমন্তয যজ্ঞে রিষ্যৃতি 
যজ্ঞং রিষ্যন্তং যজমানোইনুরিষ্যতি স ইষ্ট! পাপীয়ান্‌ ভৰতি ॥ ৩ 


তয়োঃ (উক্ত দুইটির) অন্ঠতরাম্‌ (একটি, অর্থাৎ মনোরূপ, মার্গকে ) ৰ দ্ষা (ব্ৰহ্মা 
নামক খত্বিক) মনসা ([ বিবেকজ্ঞানঘুক্ত ] মনের দ্বারা) সংস্করোতি (সংস্কার করেন); 
হোতা, অধ্বঘু€ঃ, উদ্‌গাতা [ এই খত্বিকত্রয় ] অন্ততরাম্‌ ( অপরটি, অর্থাৎ বাকরূপ মার্গকে ) 
বাচ! (বাকোর দ্বারা) [সংস্কৃত করেন ]। প্রাতরনুবাকে উপাকৃতে (প্রাতঃকালে পঠনীয় 
প্রাতরনুবাক নামক শস্ত্র বা খক্মম্থবনকল আরম্ত হইলে) যত্র (যে সময়) পরিধানীয়ায়াঃ 
পুরা (পরিধানীয়া খক্‌ পাঠের পূর্বে) [ মনঃ-সংস্কারে নিযুক্ত ] সঃ ৰ ক্| (উক্ত ব্ৰহ্ম!) বাববদতি 
(কথ! বলেন, মৌন ভঙ্গ করেন ) [ তখন তিনি ] অন্যতরাম্‌ এব বর্তনীম্‌ (একটি মাত্র মার্গ 
বাকৃকেই ) সংস্করোতি ; অন্তরা (অপরটি, মনোমার্গ) [ ত্রদ্ধাকর্তৃক সংস্কৃত ন! হওয়ায় ] 
হীয়তে (বিনষ্ট হয় )। যপণ! (যেমন) একপাৎ (একচরণ পুরুষ) ব্রজন্‌ (পথে চলিতে 
গিয়া) বা (অথবা!) একেন চক্রেণ ( এক চক্রে) বর্তমানঃ রণঃ (বর্তমান রথ) [ রিঘ্যৃতি 
(নষ্ট হয়)] এবম্‌ (এইরূপ) অস্ত (এই যজমানের ) সঃ যজ্ঞঃ (উক্ত [ অঙ্গহীন ] যজ্ঞ ) 
রিষ্কতি। [যেহেতু যজ্ঞ প্রাণ, অতএব ] যজ্ঞম্‌ রিযুত্তম অনু (বিনষ্ট যজ্ঞের অনুযায়ী ) 


যজমানঃ রিষ্কৃতি ( বিনষ্ট হন)। সঃ (তিনি, যজমান ) ইষ্ট যজ্ঞ করিয়া) [অঙ্গহানিবশত: 
১৬ 


২৪২ উপনিষ্ৎ গ্রন্থাবলী [ ৪1১৬৩ 


পাপী হন এবং অঙ্গহীন যজ্ঞ উদ্যাপন করায় ] পাগীয়ান্‌ (অধিকতর পাপী) ভৰতি 
(হন )। ২-৩ 


উক্ত দুইটি বর্তনীর একটিকে ব্রহ্মা মনের দ্বারা সংস্কৃত করেন ; অপর- 
টিকে হোতা, অধ্বযু' ও উদৃগাত1১ বাকোর দ্বারা সংস্কৃত করেন। প্রাতরনু- 
বাক আরস্তের পরে এবং পরিধানীয়া খকু আরম্তের পূর্বে যদি কখনও ব্রহ্ম! 
মৌন ভঙ্গ করেন, তবে তিনি একটিমাত্র বর্তনীকে (অর্থাৎ বাক্‌কে) সংস্কৃত 
করেন এবং অপরটি বিনষ্ট হয়। একপাদ পুরুষ পথে চলিতে গিয়া, কিংবা 
একচক্তে বিদ্যমান রথ যেমন বিনষ্ট হয়” তেমনি উক্ত যজমানের সেই যজ্ঞ 
বিনষ্ট হয় এবং ফজমানও বিনশ্যমান যজ্ঞেরই অনুরূপ বিনাশ প্রাপ্ত হন। 
তিনি ষজ্ঞ উদযাপিত করিলে অধিকতর পাপী হন। ২-৩ 


১। লোমযাগে চারি প্রকার খত্বিক নিঘুক্ত হন-_(১) ব্রহ্মা; ইনি ত্রিবেদজ্ঞ এবং 
যজ্ঞপরিচালনায় নিঘুক্ত । ইহার সঙ্গী- ব্রাক্ষণাচ্ছংসী, আম্বীধ ও পোতা। (২) হোতা; 
ইহার কর্তব্য যন্তে খগমস্থ্ উচ্চারণ ; ই হার সহকারী-_মৈত্রাবরুণ, অচ্ছাবাক্‌ ও গ্রাবস্তুৎ । 
(৩) অধ্বর্য ; যনুর্মম্ পাঠপূর্বক আহুতি দেন; হোমদ্রবা প্রস্তুত করাও ইহার কর্তব্য ; 
ইহার সহকারী-_প্রতিগ্রস্থাতা, নেষ্টা ও উন্লেত1। (৪) উদ্গাত1; ইনি সামগান করেন ; 
ইহার সহকারী--প্রস্তোতা, প্রতিহর্ত! ও হুত্রক্ষপা! । মোট যোল জন খত্বিক। এই বর্ণনা 
হইতেই বুঝা! যাইতেছে যে, বাকোচ্চারণাি অপেক্ষা] মানস চিন্তাই ব্রহ্মার অধিক কর্তবা। 
অপরের! মস্ত্রা্দি উচ্চারণ করেন । এনতরেয় ব্ৰাহ্মণে আছে-_-“ধিনি ব্রহ্মা তিনি বজ্জের 
চিকিৎমক-''সেই জন্থ যজ্জে যদি খক, বজুঃ বা সাম, অথবা কোন অক্জাত মন্থর হইতে আতি 
ঘটে, তবে খত্বিকের ব্্জাকেই তাহ! জ্ঞাপন করেন; এবং সেই ব্রহ্মা খক হইতে আতি 
হইলে 'ভুঃ" এই মন্দার! গারপতো, যজুঃ হইতে হইলে 'ভুবঃ' এই মন্ত্বারা অগ্বী ধীরে 
( অথবা দক্ষিশামিতে ), সাম হইতে হইলে ‘স্বঃ’ এই ন্্ত্বারা আহ্বনীরে, অজ্ঞাত কারণে 
ঘটিলে বা সকল প্রকার মন্ত্র হইতে ঘটিলে 'ভূর্ভুবঃ ম্বঃ* এই মন্ত্র! আহবনীয়ে হোম 


করিবেন |” (২৫৯) 


৪1১৬৫] ছান্দোগ্যোৌপ নিষৎ ২৪৩ 


অথ যত্রোপাকৃতে প্রাতরনুবাঁকে ন পুর! পরিধানীয়ায়া ব্ধা 
ব্যব্বদত্যুভে এব বর্তনী সংস্কূর্বন্তি ন হীয়তেহন্যতরা ॥ ৪ 


উতে বর্তনী এব ( উভয় মার্গকেই ) [ ব্বত্বিকের ] সংসূর্বন্তি (সংস্কৃত করেন ) অগ্যতর! 
(একটিও ) ন হীয়তে (নষ্ট হয় না)। ৪ 


আর প্রাতরমুবাক আরম্তের পরে পরিধানীয়ার পূর্বে যেখানে ব্রহ্ম! 
মৌনভঙ্গ করেন না, সেখানে তাহারা ( অর্থাৎ ব্রহ্ম ও অপর খত্বিকৃগণ ) 
উভয় মার্গকেই সংস্কৃত করেন) কোনটিই বিনষ্ট হয় না। ৪ 


স যথোডয়পাদ্‌ ব্রজন্‌ রথে বোভাভ্যাং চক্রাভ্যাং বর্তমান; 
প্রতিতিষ্ঠত্যেবমস্ত যন্ঞঃ গ্রতিতিষ্ঠতি যজ্ঞং প্রতিতিঠন্তং 
যজ্মানোহনুপ্রতিতিষ্ঠতি স ইস্ট শ্রেয়ান্‌ ভবতি ॥ ৫ 


ইতি চতুর্থাধ্যায়স্য ষোড়শখণ্ডঃ ॥ 


যথা (যেমন) উভয়পাৎ (উভয়চরণবিশিষ্ট পুরুষ ) ব্রজন্‌. বা রথঃ উভাভ্যাং চক্রাভ্যাম্‌ 
বর্তমান ( উভপ্চক্রসহ বিভ্ভমান রথ ) প্রতিতিষ্ঠতি ([ স্বরূপে ] বর্তমান থাকে, ভাঙ্গে না) 
এবম্‌ অন্ত সঃ যজ্ঞ: প্রতিতিষ্ঠতি। যজ্ঞস্‌ প্রতিতিষ্ঠন্তম্‌ অনু ধজমানঃ প্রতিতিষ্ঠতি ( যজ্ঞ 
স্বৰপে অবস্থিত থাকিলে বজমানও প্রতিষ্ঠিত হন )। সঃ ([ মৌনবিজ্ঞানবান্‌ ব্রহ্মা ধাহার 
ঘক্ঞে আছেন ] তিনি ) ইষ্ট! শ্রেয়ান্‌ (শ্রেষ্ঠ ) ভবতি । ৫ 


মানুষ উভয় পদে পথ চলিলে, বা রথ উভয় চক্রের সাহাযো চলিলে, 
যেমন অভগ্ররূপে বর্তমান থাকে (অর্থাৎ কোনও বিদ্ব প্রাপ্ত হয় না), 
সেইরূপ এই ষজমানের যজ্ঞও ( রিষ্টিবিহীন হইয়া! ) প্রতিষ্ঠিত থাকে । 
যজ্ঞ সৃপ্রতিষ্ঠিত ( অর্থাৎ বিদ্বহীন ) হইলে যজমানও তদনুযায়ী প্রতিঠিত 
( অর্থাৎ বিদ্বহীন ) হন। তিনি যজ্ঞ করিয়া শ্রেষ্ঠ হন। ৫ 


চতুর্ধাধ্যায়-_সঞ্তদণ খণ্ড 
(যৌনতঙ্গে প্রায়শ্চিত্ত ) 


প্রজাপতিল্োকানভ্যতপত্তেষাং তপ্যমানানাং রসান্‌ প্রাবৃহদগ্মিং 
পৃথিব্য! বাযুমন্তরিক্ষাদাদিত্যং দিবঃ ॥ ১ 


[ পূর্বে বল! হইয়াছে, ব্রহ্মার মৌন ভঙ্গ হইলে বা খত্বিক্দের কর্মে বিস্র ঘটিলে ব্যাহৃতি- 
হোমরূপ প্রায়শ্চিত্ত করিতে হয়; এখন উহ! বিহিত হইতেছে ]--প্রজাপতি: (প্রজাপতি ) 
লোকান্‌ অভি-অতপৎ ( লোকদসমুহকে উদ্দেশ করিয়া, তাহাদের সার গ্রহণের জন্য, ধানরূপ 
ব! পর্য।লোচনার্প তপন্ত! করিয়াছিলেন )। তপ্যমানানাম্‌ তেষ।ম্‌ ( অভিতপ্ত, পর্যালো চিত 
তাহাদের ) রপান্‌ (রলদকল ) প্রাবৃহৎ ( উদ্ধার করিলেন )- পৃপিব্যাঃ (পৃথিবী হইতে) 
অগ্রিম ( অগ্রির্পপ রসকে ), অন্তরিক্ষাৎ বায়ুম্‌ ( অন্তরিক্ষ হইতে বায়ুরূপ রসকে ), দিব: 
আদিত্যম্‌ ( ছালোক হইতে হুর্ঘরূপ রসকে [ উদ্ধার করিলেন ])। ১ 


প্রজাপতি লোকসমৃহকে উদ্দেশ করিয়া তপস্যা করিলেন। তপামান 
তাছাদের হইতে তিনি রসসকল অর্থাৎ পৃথিবী হইতে অগ্নি, অস্তরিক্ষ 
হইতে বায়ু, ও ছালোক হইতে সূর্যকে নিষ্কাশিত করিলেন । ১ 


স এতান্তিআো দেবতা অভ্যতপত্তালাং তপ্যমানানাং রনান্‌ 
প্রীবৃহদগ্নেঞ্খ চো বায়োর্যজ_ংষি সামান্যাদিত্যাৎ ॥ ২. 

সঃ (তিনি, প্রজাপতি) এতা: তিশ্রঃ দেবতাঃ (এই তিন দেবতাকে, অগ্নি বাছু ও শুর্ধকে) 

অভাতপৎ । তপ্যমানানাং তাপাং রসান্‌ প্রাবৃহৎ__আগ্রেঃ খচঃ (অগ্নি হইতে ঞক্সকলকে ), 


বায়োঃ হ্জুংধি (বায়ু হইতে যজু্মস্সকলকে ) আদিতাৎ সামানি ( সূৰ্থ হইতে সামমন্ত্র 
সকলকে ) [ উদ্ধার করিলেন, অর্থাৎ ত্রত্রীবিদ্ত। লাভ করিলেন, ( এঃ ব্রা: ২৫1৭ )]। ২ 


প্রজাপতি উক্ত দেবতাত্রন্নকে উদ্দেশ করিয়া তপস্যা করিলেন । তপামান 
তাহাদের হইতে তিনি রসসকল অর্থাৎ অগ্নি হইতে খকৃসকল, বায়ু হইতে 
যজু:সকল, ও সূর্য হইতে সামদকলকে নিষ্কাশিত করিলেন | ২ 


£1১৭৪ ] ছান্দৌগ্যোপনিষৎ ২৪৫ 


স এতাং ত্রয়ীং বিদ্যামভ্যতপত্তস্তান্তপ্যমানায়। রসান্‌ প্রীবৃহদ্‌ 
ভুরিত্যুগ ভ্যে৷ ভুবরিতি যজুত্যঃ স্বরিতি সামভ্যঃ ॥ ৩ 


তিনি এই ত্রয়ীবিগ্ভাকে উদ্দেশ করিয়া তপস্যা করিলেন ( অর্থাৎ 
্রয়ীবিষ্যার পর্যযালোচনা করিলেন । পর্ধযালোচিত তাহাদের হইতে তিনি 
রসসকল অর্থাৎ ঝক্‌সমুদয় হইতে ভূঃঃ যজুঃসকল হইতে ভূবঃ, ও সাম- 
সমুদয় হইতে স্বঃ ( এই ব্যাহৃতিত্ৰয় )-কে নিষ্কাশিত করিলেন । ৩ 


তদ্‌ যদৃক্তো রিস্বে্ুঃ স্বীহেতি গার্হপত্যে জুহুয়াদৃচামেব 
তদ্রসেনর্চাং বীর্ষেণর্চাং যজ্ঞম্য বিরিষ্টং সংদধাতি ॥ ৪ 


তৎ ( স্বতরাং ) যত (যদি) ধক্‌-তঃ (ধক্‌-নিমিত্ত ) [ যজ্ঞ ] রিষ্বেৎ (ক্ষতপ্রাপ্ত হয় ) 
[তবে ] "তৃঃ স্বাহা” ইতি (এই মন্ত্রে) [ ব্ৰহ্ম] গাহপত্যে (গাহপত্যাপ্রিতে ) জুহয়াৎ 
(আহতি দিবেন )। [ব্রহ্মা] যজ্ঞন্ত (যজ্ঞের) ধ্রচাম্‌ বিরিষ্টম্‌ (খক্নিমিত্তক রিষ্টিকে, 
বিশ্বকে ) [ যে ] সংদধাতি (প্রতিবিধান করেন ) তৎ ( তাহা, উক্তরূপে ) [ তিনি ] খচাম্‌ 
এব রসেন (খরক্‌্সমূহেরই রসের দ্বার! ), খচাম্‌ বীর্ষেণ (খকসমূহের বীর্ধের দ্বারাই ) 
[করেন ]। ৪ 


স্বতরাং যজ্ঞ যদি খক্‌সভূত কোনও অনিষ্টপ্রাপ্ত হয়, তবে “ভূঃ স্বাহা” 
এই মন্ত্রে (ব্ৰহ্মা ) গাৰ্হূপত্যে আহুতি দিবেন ।৯ যজ্ঞের খক্‌সভূত রিষ্টির 
যে প্রতিবিধান করা হয়, তাহা উক্তরূপে খক্‌সমূহেরই রসের দ্বারা, 
ঝক্সমূহেরই বীর্ধের দ্বারা করা হয়। ৪ 


১। ইহাই হোতার ক্রটির প্রায়শ্চিত্ত । ইহার পরে অধ্বরযুর ও পরে উদ্গাতাঁর 
প্রায়শ্চিত্ত বিহিত হইবে (:৪।১৬৷২, টীকা দ্রঃ) ৷ ব্ৰহ্মা ত্ৰিবেদজ্ঞ ; শ্রতিতে আছে--“অথ 
কেন ব্রহ্মত্মিতি, অনযৈব ব্রযা। বিদ্ধয়া" (এঃ ব্রাঃ২৫৮)। ব্ৰহ্ম তিন অগ্নিতে তিনটি 
আহৃতি দিয়া ক্রটি সংশোধন করেন ; অথবা তাহার জ্ঞানমাহাত্মোই ত্রটি সংশোধিত হয়। 


২৪৬ উপনিষৎ গ্রন্থাবলী [ ৪1১৭।৮ 


অথ যদি যঞ্জু্টো রিষ্যে্ুবং স্বাহেতি দক্ষিণাগৌ জুহুয়াদ্‌ 
ষজুষামেব ত্রসেন যজুষাং বীর্ষেশ যজুষাঁং যজ্ঞম্ত বিরিষ্টং 
সংদধাতি ॥ ৫ 


আর যদি ষজুনিমিত্তক রিষ্টি হয়, তবে “ভুবঃ স্বাহা” এই মন্ত্রে (ব্রহ্মা) 
দক্ষিণাগ্নিতে আহুতি দিবেন ; যজুনিমিত্তক অনিষ্টের যে প্রতিবিধান কর! 
হয়, তাহা উক্তরূপে যজুঃসকলের রসে, যজুঃসকলের বীর্ষেই সম্পাদিত হয় ৫ 


অথ যদি সামতো রিষ্যে স্বঃ স্বাহেত্যাহ্বনীয়ে জুহুয়াৎ 
সান্নীমেব তদ্রসেন সান্নাং বীধেণ সান্নাং ষজ্জন্য বিরিষ্টং সংদধাতি ॥৬ 


আর যদি গামনিমিত্তক রিষ্টি হয়, তবে “স্ব: স্বাহা” এই মন্ত্রে ( ব্রহ্মা ) 
আহ্বনীয়াগ্রিতে আছুতি দিবেন | সামনিমিতক অনিফ্টের যে প্রতিবিধান 
হয়, তাহ! উক্তরপে সামসমূহের রসে, সামসমূহের বীর্ষেই সম্পাদিত হয় ।৬ 


তদ্‌ যথা লবণেন স্থবর্ণং সংদধ্যাৎ স্ববর্ণেন রজজতং রজতেন 
্রপু ত্রপুপা সীসং সীসেন লোহং লোহেন দারু দারু চর্মণা ॥ ৭ 


এবমেষাং লোকানামাসাং দেবতানামস্তাত্রষ্যা বিদ্যায়! বীর্ষেণ 
যন্ঞস্তা বিরিষ্টং সংদধাতি ভেষজকৃতো! হ বা এষ যজ্ঞো যত্রৈবংৰিদ্‌ 
ৰ্হ্মা ভবতি ॥ ৮ 

তৎ (উত্ত বিঘয়ে দৃষ্টান্ত এই )--যথ! (যেমন ) লবশেন (সোহাগ! দ্বার!) স্থবর্ণম্‌ 


(দোনাকে ), স্ববর্ণেন ( সোনাশ্বার| ) রজতম্‌ (রোৌপাকে ). রজতেন ত্রপু (রাঙ কে), ত্রপুণ! 
সীদম্‌ (সীনককে ), সীসেন লোহম্‌ ( লৌহকে ), লোহেন দারু ( কাষ্ঠকে ), চর্মণ| ( চর্ষের 


রত ছান্দোগ্যোপনিষৎ ২৪৭ 


দ্বারা) দার সংদধ্যাৎ ([ লোকে] সংযোজিত করে ), এবম্‌ (এইরূপ) [ ব্রহ্ম! ] এষাম্‌ 
লোকানাম্‌ (এই লোকদকলের-_পৃথিবী, অন্তরিক্ষ ও দ্যুলোকের ), আদাম্‌ দেবতানাম্‌ 
(এই দেবগণের-__অগ্নি, বায়ু ও হুর্ষের ), অন্তাঃ ত্রধ্যাঃ বিগ্যায়াঃ ( এই ত্রমীবিদ্ধার ) বীর্ষেণ 
ষজ্ঞস্ত বিরিষ্টম্‌ সংদ্ধাতি | যত্র (যেখানে, যে যজ্জে ) এবম্‌-বিৎ (এইরূপ জ্ঞানসম্পন্ন খত্বিক) 
ৰহ্ম৷ ভবতি (হন) এষ যজ্ঞ (এই যজ্ঞৰ ) ভেষজকৃতঃ হ বৈ ([ সুচিকিৎদকের ] ওুঁধধের 
দ্বার! চিকিংসিত ব্যক্তির স্তায় ) [ চিকিংসিত বা সুসংস্কৃত হয় } ৭-৮ 

উক্ত বিষয়ে দৃষ্টান্ত এই-_-যেমন, সোহাগার দ্বার! স্বর্ণ, স্বর্ণ সহায়ে 
রোপা, রৌপ্যের দ্বারা রাঙ., রাঙের দ্বারা সীসক, সীসকের দ্বারা লৌহ, 
লৌহ বা চর্মের দ্বারা কাষ্ঠ সংযোজিত হয়, তেমনি এই লোকসমূহের, এই 
দেবগণের ও এই ত্রয়ীবিগ্ভার বীর্ষের দ্বার! (ব্রহ্মা) যজ্ঞের রিষ্টির প্রতিকার 
করেন।১৯ যে যজ্ঞে এতাদৃশ বিজ্ঞানবান্‌ ব্রহ্মা থাকেন, তাহ! যেন 
হচিকিৎসকের দ্বারাই ( রোগীর আরোগোর ন্যায় ) সংস্কৃত হইয়া 
থাকে । ৭-৮ 

১। বস্তুর স্বভাব বিচিত্র; এইজন্ত নানারূপে নান! প্রকার ক্ষতের চিকিৎসা হয়| 
বিচ্ছিন্ন বন্র সংযোগ, রোগের চিকিৎসা! ও যজ্ঞের বিদ্বের প্রতিকার --এই সমন্তই যেন 
এক এক প্রকারের চিকিৎসা ( ৪।১৬৷৩, টীক1)। 


এষ হ বা উদক্প্রবণো যজ্ঞ যত্রৈবংবিদ্‌ ৰহ্ধা ভবত্যেবংবিদং 
হ বা এষা বন্ষাণমনু গাথা 
যতো যত আবর্ততে তত্তদৃগচ্ছতি ॥ ৯ 


যত্ৰ ( যে যজ্ঞে ) এবম্‌-বিৎ ৰঙ্গা!। এষঃ হ বৈ যজ্ঞ: উদক্-প্রবণঃ (উত্তর দিকে ঢালু, উহ! 
উত্তরায়ণপ্রাপ্তির হেতু ) ভবতি ( হয়) ; এবম্‌-বিদং (এতাদৃশ জ্ঞানবান ) ৰ্‌ ক্মাণম্‌ অনুহ 
বৈ (ব্ৰহ্ধাকে লক্ষ্য করিয়াই ) এষ! গাথা (এই গাথ1)[ আছে ]-_যতঃ যতঃ (যে যে স্থান 
হইতে) [যজ্ঞ] আবর্ততে (ফিরিয়া আসে ) [ অর্থাৎ ধ্রত্বিকৃগণের যে ষে কর্মহেতু যজ্ঞের 
বিদ্ব উপস্থিত হয়] তৎ তৎ (সেই দেই স্থলে) [ব্ৰহ্মা ] গচ্ছতি (গমন করেন) [ অর্থাৎ 
প্রায়শ্চিত্তের দ্বার! ত্রুটি সংশোধিত করেন ]। ৯ 


২৪৮ উপনিষ্ৎ গ্রন্থাবলী [ 81১৭১০ 


যে যজ্ঞে এইরূপ জ্ঞানবান্‌ ধত্বিক ব্রহ্মা হন, সেই যজ্ঞ উদ্বকৃপ্রবণ 
( অর্থাৎ উত্তরদিকে ক্রমনিয় ) হয়। এইরূপ জ্ঞানী ব্রহ্মাকে লক্ষ্য করিয়াই 
এই গাথা’ আছে “যে যে স্থল হইতে যজ্ঞ প্রত্যারত হয়, (ব্ৰহ্মা ) 
সেখানেই গমন করেন (ও তাহার প্রতিকার করেন )।” ৯ 


১। “গায়ত্রী প্রভৃতি ছন্দঃ হইতে ভিন্ন ছন্দঃ” । --আনন্পগিরি 


মানবো ৰ ন্ধৈবৈক খত্বিক কুরূনশ্বাইভিরক্ষত্যেবংবিদ্ধ বৈ বৰ্মা 
যজ্ঞং যজমানং সর্বাং্চত্বিজোইভিরক্ষতি তস্মাদেবংবিদমেব 
ৰ ক্মাণং কুর্বাত নানেবংবিদম্‌ নানেবংবিদম্‌ ॥ ১০ 


ইতি চতুৰ্থাধ্যায়স্ত সগ্তদশখণ্ডঃ ॥ 
ইতি ছান্দোগ্যোপনিষদি চতুর্থাধ্যায়ঃ ॥ 


অশ্বা (ঘোটকী) [যেমন ] কুরূন্‌ (যোদ্ধাদিগকে ) [ রক্ষা করে, তেমনি ] মানবঃ 
( যৌনচারী, মননশীল বা জ্ঞানবান্‌ ) এক: খত্বিক ( একমাত্র খত্বিক ) বন্ধ! এব (ব্ৰহ্মাই ) 
কুরূন্‌ (ক্রিয়াশীল, ধজ্জকারী দিকে ) অভিরক্ষতি (রক্ষা করেন )। [যেহেতু ] এবং-বিৎ হ 
বৈ ৰ্ন্া (এইরূপ জ্ঞানবান্‌ ব্ৰহ্মাই ) যজ্ঞম যজমানম্‌ সর্বান্‌ খত্বিজঃ চ ( যজ্ঞ, বজমান ও 
সকল খত্বিককে ) অভিরক্ষতি, তন্মাৎ (হুতরাং ) এবং-বিদম্‌ এব ( এইরূপ জ্ঞানশালীকেই ) 
ৰ হ্মাণম্‌ (ব্রদ্ধা) কুবাত (করিবে ); অনেবং-বিদম্‌ ন ( যিনি এইরূপ জানশালী নহেন, 
ভাহাকে নহে )। ন অনেবং-বিদম্‌ [ অধ্যায়ের পরিসমাপ্তিহ্চক ]। ১ 


ঘোটকী যেমন যোদ্ধাকে রক্ষা করে, তেমনি যৌনচারী ধত্বিক্‌ 
একমাত্র ব্ৰহ্মাই কর্মরত বাক্তিগণকে রক্ষা করেন। যেহেতু এইরূপ 
জ্ঞানসম্পন্ন ব্ৰহ্মাই যজ্ঞ, ষজমান ও খত্বিকৃবুন্দকে রক্ষা! করেন, অতএব 
এইরূপ জ্ঞানশালী বাক্তিকেই ব্রহ্মা করিবে; যিনি এইরূপ জ্ঞানশালী 
নহেন, তাহাকে করিবে শা। ১০ 


গঞ্চমাধ্যায়- প্রথম খও 
(শ্রেঠঠত্বাদিযুক্ত প্রাণের উপাসনা ) 


ও। যো হ বৈ জ্যেষ্ঠং চ শ্রেষ্টং চ বেদ জ্যেষ্ঠশ্চ হ বৈ 
শ্রেষ্ঠটশ্চ ভবতি প্রাণে! বাব জ্যেষ্ঠশ্চ শ্রেষ্টশ্চ ॥ ১ 


[পূর্বে প্রদশিত হইয়াছে যে, সগুণব্রহ্মোপাসনার ফলে উত্তরমার্গে গতি হয়। ইদানীং 
পঞ্চম ধ্যায়ে পঞ্চা গ্রিবিদ্‌ গৃহস্থগণ এবং তপস্তানিরত শ্রন্ধালু উ্ধবরেতাদের প্রাপ্য উক্ত উত্তর- 
মার্ই বৰ্ণিত হইবে ৷ পরে উপাদনাহীন কেবল কশিবৃন্দের প্রাপা দক্ষিণমার্গ বর্ণিত হইবে 
এবং সর্বশেষে উপাদনা ও শান্তী কর্ম উভয়বিরহিত সাধারণ ব্যক্তিদের সংসারগতিরূপ কষ্টকর 
তৃতীয় গতি বণিত হইবে । এই সমস্ত বর্ণনার উদ্দেগ্, ব্রদ্ধলাতের সাধনস্বরূপ বৈরাগা 
উৎপাদন করা । পূর্বে ৪1৩।৩ ইত্যাদিতে প্রাণের শ্রেষ্ঠত্ব উল্লিখিত হইয়াছে । অধুনা তিনি 
কিরূপে বাগাদির মধো শ্রেষ্ঠ, তাহ! বল! হইতেছে এবং তাহার উপাসনার জন্য শেষ্টত্বাদি গুণ 
বিহিত হইতেছে ]-_যঃ হ বৈ (যে কেহ) জোষ্ঠম্‌ চ ( বয়োজোষ্ঠ শ্রেষ্ঠম্‌ চ (ও গুশ্রেষ্ঠকে) 
বেদ (জানেন )[ তিনি ] জ্যষ্ঠ: চ শ্রেষ্ঠঃ চ (জোঠ ও শ্রেষ্ঠ ) ভবতি হ বৈ ( অবশ্যই হন )। 
প্রাণঃ বাব (প্রাণই ) জোষ্ঠঃ চ শ্রেষ্ঠ: চ। [ গর্ভস্থ সন্তানের অন্ত ইন্দরিয়বৃত্তি পরিস্ফুট হওয়ার 
পূর্বেও সে প্রাণের সহায়ে বধিত হয়; অতএব প্রাণ বয়োজোষ্ঠ । বৃঃ ৬1১1১-১৪ দ্রঃ ] ১ 


যে কেহ জোষ্ঠ ও শ্রেষ্টকে জানেন, তিনি জ্যেষ্ঠ ও শ্রেষ্ঠ হন। প্রাণই 
জোষ্ঠ ও শ্রেষ্ঠ । ১ 


যোহ বৈ বসিষ্ঠং বেদ বমিষ্ঠে। হ স্বানীং ভবতি বাথাব 
বলিষ্ঠ: ॥ ২ | 


যঃ হ বৈ বদিষ্ঠম্‌ ( বন্মমত্তমক =ধনিশ্ৰেষ্ঠকে, কিংবা! বসিতৃতমকে = সর্বশ্রেষ্ঠ 
আচ্ছাদয়িতাকে, অথবা! বাসয়িতৃতমকে সর্বোত্তম বাঁসপ্রদানকারীকে ) বেদ, [তিনি] 
স্বানাম্‌ (নিজ জনের, জ্ঞাতিগণের ) বসিষ্ঠ হ ভবতি । বাক বাব বসিষ্ঠঃ [ কারণ বাকশক্তি 
নহায়ে বাগ্মিগণ ধনবান্‌ হন এবং অপরকে পরাজিত করেন ]1 ২ | 


২৫০ উপনিষণ গ্রন্থাবলী Lien 


যে কেহ বসিষ্ঠকে জানেন, তিনি জ্ঞাতিগণমধো বসিষ্ঠ হন। বাকই 
বসিষ্ঠ। ২ 


যো হু বৈ প্রতিষ্ঠাং বেদ প্রতি হ্‌ তিষ্ঠত্যস্মিং্চ লোকেহ- 
মুস্মিংশ্চ চক্ষুবাব প্রতিষ্ঠা ॥ ৩ 


যঃ হ বৈ প্রতিষ্ঠাম্‌ (প্রতিষ্ঠাকে) বেদ, অস্মিন্‌ চ লোকে (ইহলোকে ) অমুস্মিন্‌ চ লোকে 
(ও পরলোকে ) প্রতিতিষ্ঠত হ (প্রতিষ্ঠিত হন) । চক্ষঃ: বাব প্রতিষ্ঠা (প্রকৃষ্ট স্থিতি, 
সুস্থিরতার হেতু ; [ কারণ চক্ষুঃদহায়ে স্থগম ও দুর্গম পথে চল! সহজ 1)। ৩ 


যে কেহ প্রতিষ্ঠাকে জানেন, তিনি এই লোকে ও পরলোকে 
প্রতিষ্ঠিত হন। চক্ষুই প্রতিষ্ঠা । ৩ 


যে! হ বৈ সম্পদং বেদ সং হাস্মৈ কামাঃ পদ্যন্তে দৈবাশ্চ 
মানুষাশ্চ শ্রোব্রং বাব সম্পৎ ॥ ৪ 

যঃ: হ বৈ সম্পষ্‌ ( সম্পদকে ) বেদ, অশ্সৈ ( ইহার জন্য ) দৈবাঃ চ ষানুষাঃ চ কামাঃ 
(দৈব ও মানবীয় কামাদকল ) সম্পত্তে হ (সম্পাদিত হু )। শ্রোত্রম্‌ বাব সম্পং 


[কারণ কর্ণদ্বয়স্বারা বেদগ্রহণাস্তে অর্থবোধপূর্বক কর্ম সম্পাদিত হয় ও কাম্যফল লাভ 
হয়] ৪ 


যে কেহ সম্পদকে জানেন, তাহার জন্য দৈব ও মানবীয় সমস্ত কাম! 
বন্তই সম্পাদিত হয়। শ্রবণেন্র্িই সম্পদ | 
যো হু বা আয়তনং বেদায়তনং হ স্বানাং ভবতি মনো হ বা 
আয়তনম্‌ ॥ ৫ 


যে কেহ আম্ততনকে জানেন, তিনি স্বজনবর্গের আয়তন (বা আশ্রয়- 
স্বরূপ) হন। মনই আম্তন।১ ৫ 


41১1৭ ] ছান্দোগ্যোপনিষৎ ২৫১ 


১। ভোক্তা জীবের জপন্ত ইন্সিয়পথে যে সকল বিব্য়বিজ্ঞান আহৃত হয়, তাহার! 
মনেই আহিত থাকে ; অতএব মনই আধার । মূলের বা বৈ। 


অথ হ প্রাণ অহংশ্রেয়সি ব্যুদিরেহহং শ্রেয়ানম্ম্যহং 
শ্রেয়ানপ্মীতি ॥ ৬ 

[ যথোক্ত বসিষ্ঠত্ব প্রভৃতি গুণাবলী যুখাপ্রাণেরই অনুগামী ; ইহাই প্রদর্শনের জন্য 
আধ্যায়িক। আর্ত হইতেছে ]--অথ হ [একদা] প্রাণাঃ (প্রাণসকল ) অহং-শ্রেমসি 


(স্বীয় শ্রেষ্ঠতাবিবয়ে )-_অহং শ্ৰেয়ান্‌ অশ্মি (আমি শ্রেষ্ঠ ) অহম্‌ শ্ৰেয়ান্‌ অশ্মি-_ইতি 
(এইরূপ) বৃদ্দিরে (নানা বিরুদ্ধ কথ! বলিলেন )। ৬ 


একদা প্রাণসমূহ* স্ব স্ব শ্রেষ্টতা খ্যাপনের জন্য “আমি শ্রেষ্ঠ” 
"আমি শ্রেষ্ঠ” এইরূপ বিবাদ করিয়াছিলেন | ৬ 


১। চেতন অগ্নি প্রভৃতি দেবগণের দ্বার! অধিষ্ঠিত জ্ঞানেন্সিয়, কর্ষেন্দিয় ও মন। 
ই হার! প্রাণদেবতারই বিবিধ আধ্যাত্মিক রূপ । 


তে হু প্রাণাঃ প্রজীপতিং পিতরমেত্যোঁচুর্ভগবন্‌ কো নঃ 
শ্রেষ্ঠ ইতি তান্‌ হোবাচ যস্মিন ব উৎক্রান্তে শরীরং পাপিষ্ঠ" 
তরমিব দৃশ্যতে স বঃ শ্রেষ্ট ইতি ॥ ৭ 


তে প্রাণাঃ হ (উক্ত প্রাণসমুহ ) পিতরম্‌ প্রজাপতিম্‌ এত্য (পিত! প্রজাপতির নিকট 
গিয়| ) উচুঃ (বলিলেন )__ভগবন্‌, নঃ ( আমাদের মধো ) কঃ (কে) শ্রেষ্ঠঃ ইতি । [তিনি] 
তান্‌ (তাহাদিগকে ) উবাচ হ (বলিলেন)--বঃ (তোমাদের) যস্মিন উৎক্রান্তে (থে দেহত্যাগ 
করিলে ) শরীরম্‌ পাপিষ্ঠতরম্‌ ইব ( অতিশয় পাপী, অশুচি, শবসদৃশ ) দৃশ্ঠতে (দুষ্ট হয়), 
বঃ (তোমাদের মধ্যে ) সঃ শ্রেষ্ঠ: ইতি। ৭ 


উক্ত প্রাণগণ পিতা! প্রঞ্জাপতির নিকট গিয়া বলিলেন, “হে ভগবনূ, 
আমাদের মধ্যে কে শ্রেষ্ঠ ?” তিনি তাহাদিগকে বলিলেন, “তোমাদের 


২৫২ উপনিষৎ গ্রন্থাবলী [ ০১1৮ 


মধ্যে যে দেহ হইতে উৎক্রান্ত হইলে শরীরটি সর্বাধিক অশুচি বলিয়া 
মনে হুইবে, সেই তোমাদের মধ শ্রেষ্ঠ |” ৭ 


সা হু বাগুচ্চক্রাম. সা সংবত্দরং প্রোব্য পধেত্যোবাচ 
কথমশকতর্তে মজ্জীবিতুমিতি যথা কলা অবদন্তঃ প্রাণন্তঃ প্রাণেন 
পশ্যান্ত্চক্ষুষা শৃথন্তঃ শ্রোত্রেণ ধ্যায়ন্তো মনসৈবমিতি প্রবিবেশ 


হবাকৃ॥৮ 


স! হ বাক (উক্ত বাক্‌ ) উৎ-চক্রাম ( উত্ক্রমণ করিলেন ) সা! সংবৎরম্‌ (একবৎসর) 
প্রোন্ক (প্রবাস করিয়া) পর্ধেতা (প্রত্যাবর্তন করিয়া!) উবাচ-_মৎশ্‌ স্মাম্‌ ] ধতে 
(আমার অভাবে) কথম্‌ (কিরূপে) (তোমরা) জীবিতুম (বাচিতে) অশকত (পারিয়াছিলে) ? 
ইতি। [অপরেরা বলিলেন ]-_কলাঃ (মুকগণ ) যথা (যেমন) অবদস্তঃ ( কথ! না বলিয়াও ) 
প্রাণেন ( নিঃশ্বাসাদ্দিস্বারা ) প্রাণস্তঃ (জীবনক্রিয়া করিয়া, ) চক্ষুষা পশ্ঠত্তঃ (চক্ষুন্বার। দর্শন 
করিয্ন!), শ্রোত্রেণ শৃণ্ন্তঃ (কর্ণের দ্বার! শ্রবণ করিয়। ), মনসা! ধ্যায়স্তঃ ( মনের দ্বার! চিন্ত 
করিয়া ) [ জীবিত থাকে ] এবম্‌ ( এইরূপ ) [ আমর! জীবিত ছিলাম ]। ইতি [ তখন] 
বাক [ দেহমধ্যে ] প্রবিবেশ হ (প্রবেশ করিলেন )। ৮ 


উক্ত বাক্‌ দেহ হইতে উত্ক্রমণ করিলেন। তিনি এক বৎসর প্রবাসে 
থাকিয়া ফিরিয়া আসিয়া বলিলেন, “আমার অভাবে তোমর! কিরূপে 
জীবন কাটাইলে 1” ( অপরেরা বলিলেন) “মুকগণ যেমন কথা না 
বলিয়াও নিংস্বাসাদিদ্বার] জীবনধারপ করিয়া, চক্ষুত্বারা দেখিয়া, কর্ণ- 
দ্বার! শুনিয়া, মনের দ্বারা চিন্ত। করিয়া (জীবিত থাকে ), সেইরূপ |” 
বাক্‌ দেহে প্রবেশ করিলেন । ৮ 


চক্ষুহোচ্চক্রাম তৎ সতবৎসরং প্রোষ্য পর্ষেত্যোবাচ কথম- 
শকতর্তে মভ্ভীবিতূমিতি ষথাহন্ধা অপশ্বান্তঃ প্রাণস্তঃ প্রাণেন 


£022) ছান্দোগ্যোপনিষৎ ২৫৩ 


বসতো বাচা শৃথন্ত: শ্রোত্রেণ ধ্যায়ন্তো মনসৈবমিতি প্রবিবেশ হ 
চক্ষুঃ ॥ ৯ 


চক্ষু দেহ হইতে চলিয়া গেলেন। তিনি এক বৎসর প্রবাসে কাটাহয়া 
ফিরিয়। আসিয়া বলিলেন: “আমার অভাবে তোমরা কির্ূপে জীবন 
কাটাইলে 1” (অপরের বলিলেন )_“অন্ধগণ যেমন না দেখিয়াও 
নিংশ্বাসাদিদ্বার| জীবনধারণ করিয়া, বাকের দ্বার! কথা বলিয়1, কর্ণের 
দ্বার! শুনিয়া এবং মনের দ্বারা চিন্তা করিয়া (জীবিত থাকে ), সেইরূপ ।” 
চক্ষু দেহে প্রবেশ করিলেন । ৯ 


শোত্রং হোচ্চক্রাম তৎ সংবৎসরং প্রোষ্য পর্ধেত্যোবাচ 
কথমশকতর্তে মজ্জীবিতূমিতি যথা বধির! অশৃথন্তঃ প্রীণন্তঃ 
প্রাণেন বদন্তো বাচা পশ্যন্তণ্চক্ষুষা ধ্যায়ন্তো মনসৈবমিতি 
প্রবিবেশ হ শ্রোত্রম্‌ ॥ ১০ 


কর্ণ দেহ ছাড়িয়া গেলেন । তিনি এক বৎসর প্রবাসাস্তে ফিরিয়! 
আসিয়া বলিলেন, “আমার অভাবে তোমরা কিরপে জীবিত ছিলে 1” 
(অপরেরা বলিলেন)--“বধিরগণ যেমন ন! শুনিয়াও নিঃশ্বাসাদিদ্বারা 
জীবনধারপ করিয়া, বাকের দ্বারা কথ! বলিয়া, চক্ষুদ্ধার! দেখিয়া মনের 
দ্বারা চিন্তা করিয়া (জীবিত থাকে), ঠিক তেমনি |” কর্ণ দেহে 
প্রবেশ করিলেন | ১০ 

মনো হোচ্চক্রাম তত সংবতসরং প্রোষ্য পর্ষেত্যোবাচ কথম- 
শকতর্তে মজ্জীবিতূমিতি যথা বালা অমনসঃ প্রাণন্তঃ প্রাণেন 
বদস্তো বাচা পশ্যন্তশ্চক্ষুষা শৃস্তঃ শোত্রেণৈবমিতি প্রবিবেশ হু 
মনঃ ॥ ১১ 


২৫৪ উপনিষৎ গ্রন্থাবলী [ ৫1১1১৩ 


মন দেহ ছাড়িয়া গেলেন। তিনি এক বৎসর প্রবাসাস্তে ফিরিয়া আসিয়া 
বলিলেন, “আমার অভাবে তোমরা কিরূপে জীবন কাটাইলে 1?” 
( অপরের বলিলেন )--“অমন] ( অর্থাৎ যাহাদের মনোবৃত্তি পরিস্ফুট হয় 
নাই, এইরূপ ) শিশুর! যেমন নি:ঃশ্বাসাদিদ্বারা জীবনধারণ করিয়াঃ বাকের 
দ্বারা কথা বলিয়া, চক্ষুদ্বার! দেখিয়া, কর্ণদ্বার! শুনিয়! (জীবিত থাকে ), 
ঠিক সেইরূপ ।” মন দেহে প্রবেশ করিলেন । ১১ 


অথ হু প্রাণ উচ্চিক্রমিষন্‌ স যথা স্থহয়ঃ পডশশঙ্ক ন্‌ 
সত্খিদেদেবমিতরান্‌ প্রাণান্‌ সমখিদৎ তংহাভিসমেত্যোচুর্ভগবর্েধি 
ত্বং নঃ শ্রেষ্ঠোহলি মোত্ক্রমীরিতি ॥ ১২ 


অথ হ (অনন্তর) দঃ প্রাণঃ ( উক্ত মুখাপ্রাণ ) উচ্চিক্রমিষন্‌ ( দেহতাগ করিতে উদ্ভত 
হইয়া) হহয়ঃ (উত্তম অস্ব)যপা (যেমন) পড্‌শ-শঙ্ক ন্‌ ( পাদবন্ধন খু টিসকল ) সংখিদেং 
(উৎপাটিত করে) এবম্‌ (এইরূপ) ইতরান্‌ প্রাণান (অপর প্রাণবৃন্দকে ) সমধিদৎ 
(উৎপাটিত করিলেন )। [ আকর্ণবশতঃ প্রাণবৃন্দ ] তম্‌ অভিসমেত্য হ (তাহার অভিমুখে 
আনিয়া) উচুঃ (বলিলেন)__ভগবন্‌ , এধি ([ আমাদের ] প্রভু হউন ); ত্বম্‌ (আপনি) 
নঃ ( আমাদের মধো ) শ্রেষ্ঠ: অসি (সর্বোত্তম )7 মা উৎক্রমীঃ (দেহ ছাড়িয়া! যাইবেন ন1) 
ইতি । ১২ 


( কশাঘাতপ্রাপ্ত ) উত্তম অশ্ব যেমন পাদবদ্ধন-কীলকসমুহ উৎপাটিত 
করে, উক্ত মুখ্যপ্রাণও তেমনি দেহ ছাড়িয়া যাইতে ইচ্ছুক হইয়া অপর 
প্রাণগণকে উৎপাটিত করিলেন । ( তখন ) তদতিমুখে সমাগত হইয়া 
তাহারা বলিলেন, “হে ভগবন্ঃ আপনি আমাদের প্রভু হউন, আপনিই 
আমাদের মধো অেষ্ঠ ; আপনি দেহ ছাড়িয়। যাইবেন না।” ১২ 


অথ হৈনং বাগুবাচ যদহং বসিষ্ঠোহস্মি ত্বং তশ্বসিষ্ঠোইসীত্যথ 
হৈনং চক্ষুরুবাচ ষদহং প্রতিষ্ঠাহস্মি ত্বং তত্প্রতিষ্ঠাহনীতি ॥ ১৩ 


৫1১1১৫ ] ছান্দোগ্যোপনিষৎ ২৫৫ 


অথ হ বাক্‌ এনম্‌ ( ইহাকে, প্রাণকে ) উবাচ (বলিলেন )-_অহম্‌ যত ( যেরূপে ) 
বদিষ্ঠঃ ( বঞিষ্ঠত্বগুণবান্‌) অস্মি ( আছি ), [ বস্তুতঃ ] ত্বম্‌ (আপনিই ) তৎ বসিষ্ঠঃ (সেই 
বনিষ্ঠত্গুণের দ্বারা বসিষ্ঠ ) ইতি, [ অণবা-_আমি যে-বসিষ্ট হইয়াছি, ত্বম্‌ (আপনিই) তৎ- 
বদিষ্ঠ: অলি (সেইরূপ বদিষ্ঠত্বগুণে গুণবান্‌ ) ], [ আপনার বসিষ্ঠত্রকে আমি অজ্ঞানবশতঃ 
নিজের বলিয়! দাবী করিয়াছি ]। অথ হ এনম্‌ চক্ষুঃ উবাচ__অহম্‌ যৎ-_প্রতিষ্ঠা অশ্মি, 
তম তং-প্রতিষ্ঠা অসি ইতি | ১৩ 


অনস্তর বাক্‌ ইহাকে বলিলেন, “আমার যে বসিষ্ঠত্বগুণ হইয়াছে, 
আপনিই সেই বসিষ্ঠত্বগুণে ভূষিত (অর্থাৎ আমার বসিষ্ঠত্ব আপনারই 
কৃত )1” অন্তর চক্ষু ইহাকে বলিলেন, “আমার যে প্রতিষ্টাত্বগুণ, 
আপনিই সেই প্রতিষ্ঠাত্বগুণে ভূষিত ।” ১৩ 


অথ হৈনং শত্রমুবাচ যদহং সম্পদশ্মি ত্বং তৎসম্পদমীত্যথ 
ছৈনং মন উবাচ যদহমায়তনমস্মি ত্বং তদায়তনমসীতি ॥ ১৪ 


অন্তর শ্রোত্র ইহাকে বলিলেন; “আমার যে সম্পদৃগুণ, আপনিই সেই 
সম্পদৃগুপে ভূষিত ।” অনন্তর মন ইহাকে বলিলেন, “আমার যে 
আয়তনগুণ, আপনিই সেই আয়তনগুণে ভূষিত । ১৪ 


ন বৈবাচোন চক্ষংষি ন শ্রোত্রাণি ন মনাংসীত্যাচক্ষতে 
প্রাণা ইত্যেবাচক্ষতে প্রীণো হোবৈতানি সর্বাণি ভবতি ॥ ১৫ 


ইতি পঞ্চমাধ্যায়ন্তয প্রথমখণ্ডঃ ॥ 


[ লোকে ইন্জরিয়বর্গকে ] বাচঃ ইতি (“বাক্বৃন্দ” এইরূপে ) ন বৈ আচক্ষতে (বলে না) 
চক্ষংষি (চক্ষুদকল) ন, শ্রোত্রাণি ( শ্রোত্রসকল ) ন, মনাংসি (মনসকল ) ন; প্রাণা: 
ইতি এব (“প্রাণবৃন্দ'” এইরূপেই ) আচক্ষতে-_হি ( কারণ ) প্রাণঃ এব (প্রাণই ) এতানি 
সর্বাণি (এই সকল ) ভবতি (হন )। ১৫ 


২৫৬ উপনিষৎ গ্রন্থাবলী [ ৫1২১ 


লোকে ইন্দ্রিয়বর্গকে বাক্‌ বলে না, চক্ষু বলে না, কর্ণ বলে না, মন 
বলে না, কিন্তু প্রাণবৃন্দ নামেই তাহাদিগকে অভিহিত করে, কারণ 
প্রাণই এই সমস্ত হইয়াছেন ।২ ১৫ 


১। ইন্জরিয়বর্গ বাগাদির অধীন হইলে তাহাদিগকে বাগাদি নামে উল্লেখ করিত । 

২। প্রাণদেবতা, অর্থাৎ হিরণাগর্ভ,__অধ্যাস্ম, অধিভূত ও অধিদৈব--এই ত্রিবিধরূপে 
বর্তমান আছেন । তিনিই দিক, বায়ু, সূর্ঘ বরুণ ও অশ্বিনীকুমারঘ্বয়রূপে শ্রোত্র, ত্বক্‌, চক্ষু, 
জিহবা! ও নাসিকা এই পঞ্চ জ্ঞানেন্দ্ৰিয়ের অধিষ্ঠাতা; অগ্নি, ইন্দ্র, বিণ, মিত্র ও প্রজাপতিরূণপে 
বাক্‌, হন্ত, পদ, পায়ু ও উপস্থ এই পঞ্চ কর্মেন্রিয়ের অধিষ্ঠাতা ; চন্দ্ররূপে মনের দেবতা! । 
ইহাই প্রাপদেবতার অধিদৈব ও অধাস্থ ( সশরীরে ) রূপ--তিনিই দেবতা এবং তিনিই 
ইন্সিয়। ইন্লিয়মার্গে যে বিষয়গুলি গৃহীত হয়, দেই বিষয়গুলিই প্রাণদেবতার অধিভূত 
( =ভূতমধ্যে ) রূপ। এখানে ইহাই বিহিত হইল--"আমি বাগাদির প্রভু ও শ্রেষ্ঠত্বাদি 
গুণসম্পন্ন প্রাণ’_ এইরূপ ধ্যান করিবে । 


পগঞ্চমাধ্যায_দ্বিতীয় খণ্ড 


(প্রাণোপাসনার অঙ্গ, অন্র-বাস-দৃড়ি ) 


স হোবাচ কিং মেইয়ং ভবিষ্যতীতি যৎ কিঞ্চিদিদমাশ্বভ্য 
আশকুনিভ্য ইতি হোচচুস্তত্বা এতদনস্তাম্মনে! হ বৈ নাম প্রত্যক্ষং 
ন হ বা এবংবিদি কিঞ্চনানন্নং ভবতীতি 1 ১ 


[ প্রাণবিস্তার অঙ্গরূপে অন্নদৃষ্টি বিহিত হইতেছে] সঃ (উক্ত মুখাপ্রাণ) উবাচ 
হমে (আমার) অন্রষ্‌ (ভক্ষ্য) কিম্‌ (কি)ভবিষ্ততি (হইবে) ইতি । আহ্বতাঃ 
(কুকুরের সহিত ) আশকুনিভাঃ ( শকুনির সহিত) [ সর্বপ্রাণীর ] যৎ কিম্‌ চিৎ ইদ্ঘম্‌ (এই 
যাহা কিছু [ ভক্ষা আছে]) ইতি উচু: হ। [ শ্ৰুতি বলিতেছেন ]--তৎ এতৎ বৈ ( উক্ত 


৫২২ ] ছান্দোগ্যোপনিষত ২৫৭ 


এই সমস্ত, যাহা কিছু সর্বপ্রাণীর ভক্ষ্য তাহ!) অনন্ত (প্রাণের ) অন্নম্‌ [ অর্থাৎ প্রাণেরই 
দ্বারা তাহা তক্ষিত হয়]। অনঃ হ বৈ নাম প্রত্যক্ষম (অন এই [প্রাণবাচক শব্দ-] টি 
[প্রাণের ] সাক্ষাৎ নাম)। এবংবিদি (যিনি এইরূপ__অর্থাৎ আপনাকে সর্বতৃতে 
অবস্থিত ও সকল অন্নের ভক্ষক প্রাণ বলিয়া-জানেন,ঠাহার নিকট) কিম্‌ চন ([প্রাণিগণের 
অন্নভৃত ] কিছুই ) অনন্নম্‌ ( অন্নাতীত ) ন ভবতি ( হয় না) [ অর্থাৎ সমন্তই তাহার অন্ন 
হয়]। [বৃঃ১।৩1১৮ ] ইতি । ১ 


উক্ত মুখাপ্রাণ বলিলেন, “আমার অন্ন কি হইবে?” (ইন্দ্রিয়গণ 
বলিলেন )--“কুক্ধুর ও শকুনি প্রভৃতি সকল জীবের যাহা কিছু অন্ন 
আছে।” যাহ! কিছু ভক্ষিত হয়, সমস্তই অনের অল্প ; অন এই শব্দটি 
(প্রাণের ) সাক্ষাৎ নাম। যিনি এইরূপ জানেন, তাহার নিকট কোনও 
অন্নই অনন্ন হয় না।৯ ১ 


১। অন্‌ ধাতুর অর্থ চেষ্টা । প্রাণ ক্রিয়াত্মক, সুতরাং উক্ত ধাতু হইতে নিষ্পন্ন অন 
শব্দটি প্রাণের সাক্ষাৎ নাম! অন শব্দের পূর্বে প্র প্রভৃতি উপসর্গ বদাইয়| অনের বিভিন্ন 
চেষ্টা বণিত হয়; যথা-_ প্রাণ, অপান, ব্যান, সমান, উদান । এখানে ইহাই বিহিত হইল-_ 
“সমস্তই প্রাণের অন্ন এবং প্রাণ সকলের অত্তা বা ভক্ষক” এই দৃষ্টি-অবলম্বনে প্রাণের উপাসন! 
করিতে হইবে (€1১1১৫ টাকা দ্রঃ) উক্ত উপাসক সর্বাস্মা হইয়া সকল অন্ন আহার 
করেন। 


স হোবাচ কিং মে বাসে৷ ভবিষ্যতীত্যাপ ইতি হোচুন্তম্মাদা 
এতদশিষ্যন্তঃ পুরস্তাচ্চোপরিষ্টাচ্চান্তিঃ পরিদধতি লম্তুকো হ বাসে৷ 
ভবত্যনগ্নো হ ভবতি ॥ ২ 


[ প্রাণবিষ্ঠার অঙ্গরূপে প্রাণের বস্দৃষ্টি বিহিত হইতেছে ]--সঃ উবাচ হ--কিম্‌ মে বাস: 


ভবিষ্যতি ইতি : তি উচঃ 
- ==, (পরিধান, আচ্ছাদন ) ভবিষ্যতি ইতি । আপঃ (জল), ইতি উচুঃ হ। তন্মাৎ বৈ (এই 


“জগ্তই) অশিষ্যন্তঃ ( ভোজনকারীর! ) এতৎ (ইহা করেন )_ পুরস্তাৎ ( [ ভোজনের ] পূর্বে ) 
উপরিষ্টাৎ চ (এবং [ভোজনের ] পরে) অস্ভিঃ (জলের দ্বারা) পরিদধতি ([ প্রাণের ] 
১৭ 


২৫৮ উপনিষৎ গ্রন্থাবলী [ ৫২৪ 


পরিধানের বাবস্থা করেন ) | [ এবং-বিদ্‌ ] বালঃ [ বালস্‌ শব্দের দ্বিতীয়ার একবচন ] লম্ভুকঃ 
হ (পরিধানের লব্ধ) ভবতি (হন ), অনপ্রঃ হ ( নগ্রতাহীন, উত্তরীয়ধুক্ত ) ভবতি । ২ 


মুখ্যপ্রাণ বলিলেন, “আমার আচ্ছাদন কি হইবে?” (তাহার!) 
বলিলেন, “জ্রল।” এই জন্য তোজ্জননিরত বাক্তিরা এইরূপ করেন যে, 
তাহারা ( তোজনের ) পূর্বে ও পরে জলের দ্বারা ( আচমন করিয়া 
প্রাণের ) আচ্ছাদনের বাবস্থা করেন।১ (যিনি এইরূপ জানেন, তিনি ) 
পরিধান লাভ করেন এবং উত্তরীয় লাভ করেন | ২ 


১। শুদ্ধির জন্ত শাস্ত্রে যে আচমন বিহিত হইয়াছে, তাহাতে প্রাণের পরিধেয় ও 
উত্তরীয়ের দৃষ্টি জারোপ করিয়! প্রাণের উপাসন। করিবে । 


তদ্ধৈতৎ লত্যকামো জাবালো গোশ্রুতয়ে বৈয়াত্্পদ্ভায়োক্তে- 
বাচ ষন্ভপ্যেনচ্ছক্ষায় স্থাণবে ৰয়াজ্জায়েরক্েবাম্িগ্াথাঃ প্ররোহেয়ুঃ 
পলাশানীতি ॥ ৩ 
তৎ হু এতৎ (উক্ত এই প্রাণবিজ্ঞানটি ) সতাকামঃ জাবালঃ বৈয়াত্ৰপন্তা”্ (ব্যাস্রপদের 
পূত্র ) গোশ্রুতয়ে (গো্রুতিকে ) উক্ত1 ( বলিল্লা ) উবাচ- শুক্কান্প (নীরস ) স্থাণবে অপি 
(বৃক্ষকাকেও) হদ্দি এনং (ইহা) ৰ য়াৎ ([কেহ] বলে) [ তবে] অস্মিন্‌ (এ কাণ্ডে ) 
শাখা; ( শাখাসকল ) জায়েরন এব ( অবশ্যই উদ্গত হইবে ), পলাশানি ( পত্রসমূহ ) 
প্রয়োহেযুঃ (প্রাহভূতি হইবে ) ইতি | [বৃঃ ৬৩১২ ]। ৩ 
সতাকাম জ্বাবাল ব্যান্রপদের পুত্র গোশ্রতিকে এই প্রাণোপাসন৷ 
উপদেশ দিয়া বলিয়াছিলেন, “নীরস বৃক্ষকাণ্ডকেও যদি কেহ এই উপদেশ 
দেয়, তবে উহাতে শাখা উদ্গত হইবে এবং পত্ররাশি আবিভ্ভত হইবে ।”৩ 


অথ যদি মহজ্জিগমিষেদমাবাস্তায়াং দীক্ষিত্বা পৌর্নমাস্যাং 


রাত্রৌ সর্বৌষধস্ত মন্থং দধিমধুনোরুপমধ্য জ্যেষ্ঠায় শ্রেষ্ঠায় 
স্বাহেত্যাগ্লাবাজ্য্য হুত্বা মন্ছে সম্পাতমবনয়েত ॥ ৪ 


ARR) ছান্দৌগ্যোপানিষৎ ৫৯ 


[ যিনি প্রাণবিজ্ঞানবিদ, ঠাহার পক্ষে করণীয় একটি কর্মের উপদেশ প্রদত্ত হইতেছে] 
অথ ( অনন্তর, প্রাণবিদ্ভার পর ) যদি মহৎ জিগমিষেৎ (মহত্ব পাইতে ইচ্ছা করেন) [ তবে ] 
অমাবান্তায়াম্‌ (অমাবস্যা তিথিতে ) দীক্ষিত্ব। ( দীক্ষিতের ন্যায় আচারযুক্ত হইয়া; ভূমিতে 
শয়ন, সত্যবচন, ব্রদ্ষচর্য, দুন্ধমাত্র পান প্রভৃতি অৰলম্বন করিয়া) পৌর্ণমান্তাম্‌ রাত্রে 
( পুণিমারাত্রে ) সর্ব-উধধশ্ত ( { যথাসাধ্য ]গ্রামা ও আরণা সর্বপ্রকার ওষধির ) [ বীজ 
হইতে কৃত অপক্ক ] মস্থম্‌ (পিষ্টকমণ্কে ) দধিমধুনোঃ (দধি ও মধুর [উদুম্বর কাষ্টের নিগ্মিত 
কংসাকার বা চমসাকার ] পাত্রে ) উপমখ্য (মর্দন করিয়া) [ সন্মুখে স্থাপনপূর্বক ] জোষ্টায় 
ভেষ্ঠায় শ্বাহ! ইতি (“জ্যেষ্ঠ ও শ্রেষ্ঠকে স্বাহা” এই মন্ত্রে) অগ্রো। ([ আবসথা, গৃহা বা স্মার্ত ] 
অগ্রিতে) আজান্য (আজোর স্থানে, আবাপস্থানে ) হুত্বা ( আহুতি দিয়া) সম্পাতম্‌ 
([চমপাকার যে পাত্রের দ্বারা আহুতি দেওয়া হয় সেই ] ক্রুবে সংলগ্র অংশকে ) মন্তে 
(মন্থনামক পাত্রে) অবনয়েৎ (নিক্ষেপ করিবেন )। [ বৃঃ ৬।৩।১-৩ ] ৪ 


অনস্তর (সেই প্রাণদর্শনবিদ্‌ ) যদি মহত্বলাভের বাসনা করেন»৯ তবে 
অমাবস্যায় দীক্ষিতের উপযুক্ত আচরণ গ্রহণ করিয়া পৃথিমারাত্রে সর্বপ্রকার 
ওষধির ( বীজনিম্নিত ) মণ্ডকে দধি ও মধুর পাত্রে ( দধি ও মধুর সহিত ) 
উপমর্দন করিয়া “দ্রোষ্ঠকে ও শ্রেষ্টকে স্বাহ!” এই মন্ত্রে অগ্রির আজা প্রদান- 
স্থলে আহুতি দিবেন এবং জ্রুবসংলগ্র অংশ মন্থে নিক্ষেপ করিবেন | ৫ 

১। এই কর্মটি বিষয়ভোগকামীর জন্ত বিহিত হয় নাই ; কিন্তু যিনি মহত্বলাভের 


ফলে শ্রী এবং তাহার ফলে অর্থ লাভ করিয়। শাস্ত্রীয় কর্মসম্পাদনপূর্বক দেবধান বা পিতৃযান 
মার্গ লাভ করিতে ইচ্ছুক, তাহারই জন্য । 


বসিষ্ঠায় স্বাহেত্যগ্রাবাজ্যস্ত হুত্বা মন্থে সম্পাতমবনয়েৎ 
প্রতিষ্ঠায়ে স্বাহেত্যগ্লাবাজ্যস্য হত্বা মন্থে সম্পাতমবনয়ে সম্পদে 
স্বাহেত্যগ্লাবাজ্যস্থ হুত্বা মন্থে সম্পাতমবনয়েদায়তনায় স্বাহেত্যগ্না- 
বাজ্যস্য হুত্বা মন্থে লম্পাতমবনয়েৎ ॥ ৫ 


“বসিষ্ঠটকে স্বাহা” এই মন্ত্রে আজ্যনিক্ষেপস্থলে অগ্নিতে আহুতি দিয়] 


২৬০ উপনিষৎ গ্রন্থাবলী [ ৫1২1৬ 


জ্রবসংলগ্র অংশ মন্বে নিক্ষেপ করিবেন । প্প্রতিষ্ঠাকে স্বাহা” এই মন্ত্রে 
আজাপ্রদানস্থানে অগ্নিতে আহুতি দিয়া ক্রবসংলগ্র অংশ মন্দে নিক্ষেপ 
করিবেন | “সম্পদৃকে ম্বাহ1” এই মন্ত্রে আজানিক্ষেপস্থলে অগ্নিতে আহুতি 
দিয়া জ্রবসংলগ্র অংশ মন্থ্ে স্থাপন করিবেন । «আয্মতনকে স্বাহা* এই 
মন্ত্রে আজাপ্রদানস্থানে অগ্নিতে আহৃতি দিয়া স্রবসংলগ্র অংশ মন্তে নিক্ষেপ 
করিবেন । ৫ 


অথ প্রতিস্প্যাপ্রলৌ মন্থমাধায় জপত্যমো নামাস্থমা হি তে 
সর্বমিদং স হি জ্যোষ্ঠঃ শ্রেক্ঠো রাজাহধিপতিঃ স মা জ্যেষ্ঠাং শ্শৈষ্ঠ্যং 
রাজ্যমাধিপত্যং গময়ত্বহমেবেদং সবমসানীতি ॥ ৬ 


অথ (অনন্তর) প্রতিস্থপা ([অপ্রি হইতে একটু দূরে ] সরিয়! গিয়া) অগ্তলো 
( অগ্রলিতে ) মন্বম্‌ আধায় ( সন্থ গ্রহণ করিয়া) জপতি ( জপ করিবেন )-_-জমঃ নামা অসি 
(তুমি অম এই নামধারী ), হি (কারণ) [ প্রাপরূপী ] তে ( তোমার ) অমা ( সহিত ) ইদম্‌ 
সর্বষ্‌ (এই সমস্ত জগৎ) [ বিস্মান ]; স হি (প্রাশরূপী তুমি মন্থই ) জোষ্টঃ, শ্রেষ্ঠ:, 
রাজা (দীপ্তিমান্), অধিপতিঃ ( অধিষ্ঠিত থাকিয়া! পালক ) ; সঃ (উক্ত প্রাণরাপী মন্থ তুমি) 
মা (আমাকে) জোষ্ঠাম্‌ (জোষ্ঠত্ব), শ্রৈষ্ঠাম্‌ (শ্রেষ্ঠত্ব ), রাজাদ্‌ (দীপ্তি), আধিপত্যম্‌ গময়তু 
(প্রাপ্ত করাও): অহম্‌ এব ( আমিই ) [প্রাণের স্যায় ] ইদম্‌ সর্বম্‌ অসানি (হইতে ইচ্ছা 
করি ) ইতি । ৬ 


অনন্তর একটু দূরে সরিয়া অঞ্জলিতে মন্তটি গ্রহণপূর্বক ( এই মন্ত্র) ভ্রুপ 
করিবেন--"আপনি “অম'৯ এই নামধারী, কারণ নিখিল জগৎ (প্রাণরূপী) 
আপনার সাহচর্ষে বিদ্যমান ; উক্ত আপনিই জোষ্ঠ, শ্রেষ্ঠ, দীপ্তিমান্‌ ও 
অধিপতি; উক্ত আপনি আমাকে জোষ্ঠত্ব, শ্রেষ্ঠত্ব, দীপ্তি ও আধিপতা 
প্রাপ্ত করান ; আমি (প্রাণেরই ন্যায়) সর্বাত্বক হইতে চাই ।” ৬ 


১। প্রাণের একটি নাম “আম” । জন্রসহায়েই প্রাণ দেহে বিদ্তমান ধাকে ; সুতরাং 


৫1২1৭ ] ছান্দোগ্যোপনিষৎ ২৬১ 


প্রাণের অনস্থানীয় মন্থকে ( অর্থাৎ মন্থস্থ হতাবশেষ মণ্ডকে ) অম বা প্রাণ বলিয়। স্তব কর! 
হইতেছে । 


অথ খন্বেতয়€া পচ্ছ আচামতি তত্সবিতুর্বণীমহ ইত্যাচামতি 
বয়ং দেবস্য ভোজনমিত্যাচীমতি শ্রেষ্ঠং সর্ধধাতমমিত্যাচামতি 
তুরং ভগস্ ধীমহীতি সর্বং পিৰতি নিণিজ্য কংসং চমসং বা 
পশ্চাদগ্নেঃ সংবিশতি চর্মণি বা স্থণ্ডিলে বা বাচংষমোহপ্রসাহঃ স 
যদি স্রিয়ং পশ্যেৎ সমৃদ্ধং কর্মেতি বিদ্ভাৎ ॥ ৭ 


অথ খলু (অনন্তর) এয়া ঝ্চচ! পচ্ছঃ ( এই খকমন্ত্রের প্রতিচরণের দ্বার) আচামতি 
( আচমন করিবেন, ভক্ষণ করিবেন) [অর্থাৎ খকের এক এক চরণ উচ্চারণ করিয়া 
এক এক গ্রাম মন্থ ভক্ষণ করিবেন ]--বয়ম্‌ ( আমর!) দেবস্ত ( জোতিঃম্বরূপ ) লবিতুঃ 
([ প্রাণাআ্মক ] সবিতার, জগত্প্রবিতার) তৎ (সেই) শ্রেষ্টম্‌ (সবোত্তম ) তুরম্‌ 
( সত্রম্‌, তুর্ণম্‌, শীস্র ). সব-ধাতমম্ত (সমস্ত জগতে শ্রেষ্ঠ ধারণকারী বা বিধাতৃম্বরূপ ) 
তোজনম্‌ ([ মন্থরূপ ] অন্ন) বৃণীমহে (প্রার্থনা করি); [ উত্ত পবিত্র অন্ন ভোজনপূর্বক 
শুদ্ধচিন্ত হইয়া আমর! ] ভগন্ত ( তগদেবতার, সবিতার ) [স্বরূপ ] ধীমহি (চিন্তা করি), 
[ অথবা--ভগস্ত = শ্ৰীর কারণীভূত মহত্ব (যে মহত্বের জগ্ঠ আমরা কম করিয়াছি, তাহা) 
ধাঁমহি (চিন্তা করি)]। [ অশ্বয়ের সুবিধার জন্য খকটির অর্থ একসঙ্গে করা হইল ]। 
ইতি আচামতি ( এই বলিয়া, এই অংশ উচ্চারণ করিয়া [ মন্থ ] ভক্ষণ করিবেন)। ইতি 
কংস্ম্‌ চমসম্‌ বা (কংসাকার বা চমসাকার [উদুম্বরকা্ঠটনিমিত] পাত্র ) নিগিজা ( প্রক্ষালন 
করিয়া ) লবম্‌ (সমস্ত ) পিবতি ( পান করিবেন )। [অনন্তর ] বাচং-যমঃ ( সংযতবাক্‌ ), 
অপ্রপাহঃ ( সংযতচিত্ত হইয়া) অগ্নেঃ পশ্চাৎ ( অগ্নির পশ্চান্ভাগে ) চর্মণি বা স্থৃথিলে বা 
(চর্ষের উপরে ব! ভূমিতে) সংবিশতি (শয়ন করিবেন )। সঃ (তিনি) যদি স্বপ্রে] 
্ি়ম্‌ (স্ত্রীলোক ) পশ্ঠেৎ ( দৰ্শন করেন ) [ তবে ] কর্ম ( কর্ম) সমৃদ্ধম্‌ (সফল হইয়াছে) 
ইতি (ইহা) বিগ্ভাৎ (জানিবেন )। ৭ 


অনন্তর এই খাক্মস্ত্রের প্রতি পদ উচ্চারণ করিয়া (মন্থ) ভক্ষণ 
করিবেন-_“তৎ সবিতুর্ণীমহে” এই বলিয়া এক গ্রাস ভক্ষণ করিবেন ; 


২৬২ উপনিষত গ্রন্থাবলী [ 4২। 


“বয়ং দেবস্য ভোজনম্‌* এই বলিয়া ভক্ষণ করিবেন ; “শ্রেষঠং সর্বধাতমম্” 
এই বলিয়া ভক্ষণ করিবেন ; “তুরং ভগপ্য ধীমহি* এই বলিয়া কংসাকার 
বা চমসাকার পাত্রটি ধৌত করিয়া সমন্ত পান করিবেন । ( অনস্তর ) 
সংযতবাক্‌ ও সংযতচিত্ত হইয়! অগ্নির পশ্চান্তাগে চর্মের উপর বা ভূমিতে 
শয়ন করিবেন । তিনি যদি স্বপ্রে স্ত্রীদর্শন করেন, তবে মনে করিবেন 
যে, কর্ম সফল হইয়াছে । ৭ 


১। এই খক্টির (খখেদ ৫৮২1১) পূর্ণ অর্থ এই--“জ্যোতিঃস্বরূপ সবিতার ঘে অন্রটি 
শ্রেষ্ঠ ও নিমেষে সমস্ত জগতের বিধান করে, আমর] তাহা প্রার্থনা করি (তাহা ভোজন 
করিয়া আমর! সবিতার স্বরূপ প্রাপ্ত হইতে পারিব) । আমর! ভগদেবের স্বরূপ চিন্তা করি ।” 


তদেষ শ্লোকো-_ 


যদ! কর্মস্থ কাম্যেষু স্তিয়ং স্বপ্রেষু পশ্যতি । 
সমৃদ্ধিং তত্র জানীয়াৎ তশ্মিন্‌ স্বপ্রনিদর্শনে । 
তশ্যমিন্‌ স্বপ্ননিদর্শনে ৷ ৮ 
ইতি পঞ্চমাধ্যায়স্ত দ্বিতীয়খণ্ডঃ ॥ 


তৎ (উক্ত বিষয়ে ) এবঃ শ্লোক: ( এই শ্লোক আছে )__কামোধু কর্মহথ (ফলকামনার 
কৃত কর্মসমূহের মধো ) যদ! ( যখন ) বপ্রেযু ( স্বপ্মধো ) স্তিয়ম্‌ পন্ঠাতি ( স্ত্রীদর্শন করে ) তত্র 
( তখন) তন্মিন্‌ স্বপ্রনিদর্শনে (সেই স্ত্রীদর্শনরূপ স্বর হইলে ) সমৃদ্ধিম্‌ ( কর্মের সাফলা ) 
জানীয়াৎ (জানিবে )। [ কর্মের সমাণ্তিস্ূচক পুনরুক্তি]। ৮ 


উক্ত বিষয়ে এই মন্ত্র আছে--“কামা কর্মসকলের অনুষ্ঠানকালে যখন 
স্বপ্নে স্ত্রীদর্শন হইবে, তখন ও স্বপ্রদর্শনের ফলে কর্ম সফল হইবে--ইহা 
জানিবে |” ৮ 


গঞ্চমাধ্যায় তৃতীয় খণ্ড 


( শ্বেতকেতু-প্রবাহণ-সংবাদ ) 


শ্বেতকেতুহীরুণেয়ঃ পঞ্চালানাং সমিতিমেয়ায় তং হ প্রবাহণো 
জৈবলিরুবাঁচ কুমারানু ত্বাহশিষত পিতেত্যনু হি ভগব ইতি ॥ ১ 


[ত্রহ্মাদিজ্তন্ব পর্যন্ত সংসারগতি-বর্ণনার ফলে মুযুক্ষুগণের মনে বৈরাগ্যের উদয় হয় ; 
এই উদ্দেশ্যে আখ্যায়িক। অবলম্বনে সংসারগতি বণিত হইবে ]--আরুশেয়ঃ (অরুণের পৌন্র) 
শ্বেতকেতুঃ হ [ ওঁতিহে৷ ] পঞ্চালানাম্‌ (পঞ্চালজনপদসকলের ) সমিতিষ্‌ (সভায় ) ইয়ায় 
(আদিলেন)। তম্‌ হ (তাহাকে ) জৈবলিঃ ( জীবলপুত্র) প্রবাহণঃ উবাচ--কুমার, তথা 
(তোমাকে ) পিত! অনু অশিষৎ নু ( উপদেশ দিয়াছেন তো)? ইতি। ভগবঃ, [ আমি] 
অনু হি (অন্ুশিষ্ট হইয়াছি ) ইতি [ বৃঃ ৬৷২৷১-১৬ ]1 ১ 


একদা শ্বেতকেতু আরুণেয় পঞ্চালজনপদের সভায় উপস্থিত হইলেন । 
প্রবাহণ জৈবলি তাহাকে বলিলেন, “হে কুমার, তোমাকে (তোমার ) 
পিতা উপদেশ দিয়াছেন তে! ?” ( শ্বেতকেতু বলিলেন )--“হে তগবন্‌, 
দিয়াছেন ।” ১ 


বেখ যদিতোহধি প্রজাঃ প্রয়ন্তীতি ন ভগব ইতি বেখ যথা 
পুনরাবর্তন্ত৩ ইতি ন ভগব ইতি বেথ পথোর্দেবযানস্য পিতৃষাণস্ত 
চব্যাবর্তনা৩ ইতি ন ভগব ইতি ॥ ২ 


[ প্রবাহণ ]-_প্রজাঃ (প্রাণীর) ইতঃ (এই লোক হইতে) অধি (উর্ধ্বে ) যৎ 
(যেখানে) প্রয়ন্তি (গমন করে) [তাহা বেখ (জান কি)? ইতি। [ শ্বেতকেতু ] 
_ন ভগবঃ ইতি । [ প্রবাহণ ]--যথা (যেরূপে) পুনঃ আবর্তন্তে (প্রত্যাবর্তন করে) 
[তাহা] বেখ? ইতি। ([ শ্বেতকেতু 1_ন ভগবঃ ইতি ৷ (দেবধানস্ত পিতৃষাণস্ত চ 
পথোঃ (দেবধান ও পিতৃযান এই মার্গন্য়ের ) ব্যাবর্তনা (পরম্পরের বিচ্ছেদ ) বেথ ইতি। 
[ শ্বেতকেতু 1-ন ভগবঃ ইতি । ২ 


“প্রাণিগণ এই লোক হইতে উধ্বে কোথায় গমন করে? ( তাহা) জান 


২৬৪ উপনিষৎ গ্রন্থাবলী টি 


r 


কি?” “নাঃ তগবন্‌ !” “কিরূপে তাহার! প্রত্যাবর্তন করে, জান কি? 
“না, ভগবন্‌ !” “দেবযান ও পিতৃযান নামক মাগদ্য় কোথায় পরস্পর 
বিচ্ছিন্ন হইয়াছে, জান কি?” “না ভগবন্‌ !*> ২ 


১। মূলে প্রতি বুঝাইবার জন্ত ৩ বাবহৃত হইয়াছে । উত্তর ও দক্ষিণপথে গমনকারা 
বিদ্বান ও অবিশ্বান্সকল কিয়দ্দ,র একসঙ্গে যাইয়া পরম্পর হইতে বিচ্ছিন্ন হন | (৫1১1৩, 
টীকা দ্রঃ )। 


বেখ যথাংসোঁ লোকে! ন জম্পূর্বত৩ ইতি ন ভগব ইতি 
বেখ যথা পঞ্চম্যামান্তাবাপঃ পুরুষবচসো ভবস্তীতি নৈব ভগব 
ইতি ॥ ৩ 

[ প্রবাহণ ]_-অসৌ লোকঃ (পরলোক, চন্দ্রলোক ) যথ! ( যে কারণে ) ন সম্পূর্ধতে 
(পরিপূর্ণ হয় না) [তাহা] বেথ ইতি। [শ্বেতকেতু ] ন ভগবঃ ইতি । [প্রবাহণ ] 
পঞ্চমাম্‌ আহতো (পঞ্চম আহুতি প্রদত্ত হইলে ) থা (যের্ূপে ) আপঃ ( জল, অপূর্ব 
অদৃষ্ট অথব! তরল আহতিসকল ) পুরুষবচসঃ ( পুরুষশব্দবাচা ) ভবস্তি (হয়), বেখখ ইতি । 
[ স্বেতকেতু ]-ন এব ভগবঃ ইতি । ৩ 

“চন্্রলোক কেন পরিপূর্ণ হয় না, (তাহা) জান কি?” “না, 
মহাশয় 1” “পঞ্চম” আহুতি প্রদত্ত হইলে কিরূপে তরল আহুতিসমূহ 
(বা অপূর্ব) পুরুষপদ-বাচা হয়, (তাহা) জান কি?” “না, মহাশয়, 
মোটেই না ।” ৩ 


১। শ্রদ্ধা, সোম. বৃষ্টি ও অন্ত্রের পরবর্তী রেতঃ । ৫1৪-৯ দ্রঃ । 

অথানু কিমনুশিষ্টোহবোচথা যো হীমানি ন বিদ্ভাৎ কথং 
সোহনুশিষ্টো ব বীতেতি স হায়স্তঃ পিতুরর্ধমেয়ায় তং হোবাচানমু- 
শিষ্য বাব কিল মা ভগবানৰ বীদন্ু ত্বাহশিষমিতি ॥ ৪ 


[প্রবাহণ ] অধ (তবে, এইরূপ অবস্থায়) কিম্‌ অনু (কেন) অনুশিষ্টঃ ( { আমি] 


৫1৩1৫ ] ছান্দোগ্যোপনিষত ২৬৫ 


উপদিষ্ট হইয়াছি ) [ ইহা] আবোচথাঃ ( বলিলে )? যঃ হি (যে) [ আমার জিজ্ঞাসিত ] 
ইমানি (এই বিষয়গুলি) ন বিদ্ভাৎ (জানে ন1), সঃ (সে) কথম্‌ (কিরূপে ) ক্রবীত 
(বলিতে পারে )--“অনুশিষ্ট£৮ ইতি । সঃ হ (উক্ত শ্বেতকেতু ) আয়ন্তঃ (মনঃক্ষু্ ) 
[হইয়া] পিতুঃ অর্থম্‌ (পিতার নিকটে ) এয়ায় (আসিলেন ) ; তম্‌ ( তাহাকে, পিতাকে ) 
উবাচ হ_-মা (আমাকে) অননুশিধ্য বাব ([ সমুচিত ] উপদেশ না দিয়াই ) ভগবান্‌ (মহাশয়) 
অৰ বীৎ ( বলিয়াছিলেন )--“তা (তোমাকে ) অনু-অশিষম্‌ (উপদেশ দিলাম )” ইতি ৷ ৪ 


(প্রবাহণ )-_“তবে তুমি কেন বলিলে, “আমি উপদিষ্ট হইয়াছি’ ? 
যে এই বিষয়গুলি জানে না, সে কিরূপে বলিতে পারে, আমি উপদিষ্ট 
হইয়াছি* ?” শ্বেতকেতু মনোবেদনা প্রাপ্ত হইয়া পিতার নিকট আসিলেন 
এবং তাহাকে বলিলেন, “আপনি আমায় (সমুচিত ) উপদেশ না দিয়াই 
বলিয়াছিলেন, ‘তোমায় উপদেশ দিলাম’ 1” ৪ 


পঞ্চ মা রাজন্থ/বন্ধুঃ প্ৰশ্নানপ্ৰাক্ষীৎ তেষাং নৈকঞ্চনীশকং 
বিবক্তমিতি স হোবাচ যথা মা ত্বং তদৈতানবদো ষথাইহমেষাং 
নৈকঞ্চন বেদ যগ্যহমিমানবেদিষ্যং কথং তে নাবক্ষ্যমিতি ॥ ৫ 


রাজন্যবন্ধুঃ (যে আপনাকে ক্ষত্রিয়গণের বন্ধু বা স্বজাতীয় বলিয়া পরিচয় দেয়, অথচ 
নিজে দুর্বৃত্ত, সে) মা পঞ্চ প্রশ্নান্‌ (আমাকে পাঁচটি প্রশ্ন ) অপ্রাক্ষীৎ (জিজ্ঞাসা করিয়াছিল); 
তেষাম্‌ (তাহাদের ) একম্‌ চন (একটিও ) বিবক্ত,ম্‌ ( বলিতে ) ন অশকম্‌ (পারি নাই ) 
ইতি । সঃ (পিতা! ) উবাচ হ--ত্বম্‌ (তুমি) তদা (তখনই, রাজার নিকট হইতে আসিয়াই) 
এতান্‌ (এই প্রশ্নগুলি ) থা (যে তাবে, অর্থাৎ তাহাদের উত্তর জান ন! বলিয়1) মা 
( আমায়) অবদঃ ( বলিলে ) [ তাহা হইতেই বুঝিতে পারিবে যে], যথা (যেরূপ ভাবে, 
অর্থাৎ তুমিও যেরূপ জান না, সেইরূপ ) অহম্‌ (আমিও ) এষাম্‌ (ইহাদের ) একম্‌ চন 
( একটিও ) ন বেদ (জানি না)। যদি অহম্‌ ইমান্‌ (এইগুলি ) অবেদিষাম (জানিতাম ) 
কথম্‌ (কেন ) তে (তোমায়) ন অবক্ষাম্‌ (না বলিতাম)? ইতি। ৫ 


( শ্বেতকেতু )_রাজন্যবন্ধু আমায় পাঁচটি প্রশ্ন জিজ্ঞাসা করিয়াছিল 


৬৬ উপনিষৎ গ্রন্থাবলী [ ৫1৩1৬ 


আমি তাহাদের একটিরও উত্তর দিতে পারি নাই।” পিতা বলিলেন, 
“রাজার নিকট হইতে আসিয়াই তুমি যে ভাবে ( অর্থাৎ উত্তর জান না 
বলিয়া ) উক্ত প্রশ্নগুলি আমায় বলিলে, ( তাহা ) আমিও যেরূপ ইহাদের 
একটিও জানি না, € তদন্ৃরূপই বটে ; অর্থাৎ তুমি যেমন জান না, আমিও 
তেমনি জানি না)।১৯ যদি আমি এইগুলি জানিতাম তবে কেন তোমায় 
উপদেশ না দিতাম ?” ৫ 


১। তুমি আমার প্রিন্ন পুত্র; তোমায় অদেয় আমার কিছুই নাই । তোমায় যখন 
আমি এই বি্ভাদান করি নাই; তখন সহজেই বুঝিতে পারিবে ঘে,আমিও এই বিষয়ে অজ্ঞ। 


স হ গৌতমো রাজ্ঞোহ্ধমেয়ায় তস্মৈ হ প্রান্তায়ার্হাঞ্চকার স হ 
প্রাতঃ সভাগ উদেয়ায় তং হোবাচ মানুষস্য ভগবন্‌ গৌতম বিত্তৃম্ 
বরং বৃণীথা ইতি স হোবাচ তবৈব রাজন্‌ মানুষং বিত্তং যামেব 
কুমারহ্যান্তে বাচমভাষধান্তামেৰ মে ৰ হীতি স হ কৃচীৰভূব ॥ ৬ 


সঃ হ গৌতমঃ রাজ্ঞঃ (রাজার ) অর্ধন্‌ এয়ায় (স্থানে গেলেন )। প্রাপ্তায় (সমাগত ) 
তশ্মৈ হ (তাহার প্রতি) [ রাজ! ] অর্াম্‌ চকার (পৃন্জা বা আতিধা করিলেন )। সঃ হ 
(গৌতম ) [রাত্রিকালে রাজজভবনে কাটাই] প্রাঃ: (প্রাতঃকালে ) [রাজা ] সভাগে 
(সভা সমাগত হইলে) [অথবা_-স-ভাগ: = রাজার দ্বার! পূজিত বা সেবিত হই! গৌতম] 
[ রাজসমীপে ] উদেয়াক্স ( উপস্থিত হইলেন )। [রাজা] তম্‌ (গোৌঁতষকে ) উবাচ হ--ভগবন 
গৌতম, মানুষস্ত বিত্তন্ত ( মানবীয় বিত্বদন্থন্ধে) বরম্‌ (বর ) বৃণীখাঃ ( প্রার্থনা করুন ) ইতি । 
সঃ উবাচ হ--রাজন্‌ মামুধম্‌ বিত্তম্‌ (মানবীয় বিত্ত ) তব এব ( আপনারই ) [ থাকুক ]; 
কুমারন্ত অন্তে (কুমারের, শ্বেতকেতুর, নিকট ) ঘাম্‌ বাচম্‌ এব ( যে কথাটি ) অভাহধাঃ 
( বলিয়াছিলেন ) তাম্‌ এব ( তাহাই ) মে ( আমায় ) বহি (বলুন) ইতি । সঃ হ ( রাজা) 
কৃচ্ছ' ( দুঃখী ) বতূব (হইলেন )। ৬ 


গৌতম রাজসমীপে উপস্থিত হইলেন । তিনি সমাগত হইলে প্রবাহ 
জৈবলি তাহার অভ্যর্থনাদ্ি করিলেন। ( পরদিন ) প্রাতঃকালে রাজ! 


1৭ ] ছান্দৌগ্যোপনিষৎ ২৬৭ 


মতায় আগমন করিলে গৌতম তথায় সমুপস্থিত হইলেন । (রাজা) 
তাহাকে বলিলেন, “ভগবন্‌ গৌতম, মনুষ্যস্বূলভ বিত্ত সম্বন্ধে বর প্রার্থনা 
করুন।* গৌতম বলিলেন, “হে রাজন্‌, মানবীয় বিত্ত আপনারই থাকুক; 
পুত্রের নিকট আপনি যে কথাটি বলিয়াছিলেন, আমায় তাহাই বলুন ।” 
রাজা ( ইহাতে ) দুঃখিত হইলেন |? ৬ 

১। ক্ষত্রিযরপরম্পরায় আগত পঞ্চাগ্রিবিষ্ধা ব্রাহ্মণের লভা নহে ; বিশেষতঃ ব্রাহ্ধণকে 
কষত্রিয়ের উপদেশ দেওয়! স্যায়বিরুদ্ধ ; অথচ ব্রাহ্মণের অনুরোধ প্রত্যাখ্যান করাও অসম্ভব । 
এই সকল চিন্তা করিয়। রাজ! বিষ হইলেন । 


তং হু চিরং বণেত্যাজ্ছাপয়াঞ্ককার তং হোবাচ যথা মা ত্বং 
গৌতমাবদে! যথেয়ং ন প্রীক্‌ ত্বত্তঃ পুরা বিদ্যা ৰহ্মণান্‌ গচ্ছতি 
তস্মাদ সর্বেধু লোকেষু ক্ষত্রন্তেব প্রশাসনমভূদিতি তশ্যৈ 
হোবাচ ॥ ৭ 
ইতি পঞ্চমাধ্যায়স্ত তৃতীয়খণ্ডঃ ॥ 


[রাজা] তম্‌ (গৌতমকে ) চিরম্‌ বস (দীর্ঘকাল বাস করুন) ইতি ( এইরূপ ) 
মাঙ্াপয়াম-চকার হ (আদেশ করিলেন)। [ অতঃপর ] তম্‌ উবাচ হ-_-গৌতম, ত্বম্‌ 
( মাপনি ) মা (আমাকে ) যথা (যে অবস্থায় পড়িয়া) অবদঃ (বলিলেন. অনুরোধ করিলেন), 
তাহা] যথা (যে প্রকারে) ত্বৎ-তঃ ( আপনা হইতে ) প্রাক (পূর্বে ) ইয়ম্‌ বিদ্া (এই 
বিদ্যা) ৰ্যান্ষপান্‌ ন গচ্ছতি (ব্রাহ্মণদিগের মধ্যে যায় নাই) [ তাহারই অনুরূপ হইয়াছে ] 
তন্মাৎ উ (সেই জন্তই ) পুর! (অতীতকালে ) সর্বেষু লোকেধু (নকল লোকে ) ক্ষত্রস্ত এব 
(ক্ষত্রিয়েরই ) [ এই বিদ্যায়] প্রশাসনম্‌ ( উপদেশ-কর্তৃত্ব) অভূৎ (হইয়াছিল) ইতি। 
হন্মৈ (ভাহাকে, গৌতমকে ) উবাচ হ (উপদেশ দিলেন )_-। ৭ 


(রাজা) গৌতমকে আদেশ করিলেন, “দীর্ঘকাল বাস করুন 1১ 
( দীর্ঘকাল পরে ) তাহাকে বলিলেন, “আপনি যে অবস্থায় পড়িয়া আমায় 
অনুরোধ করিলেন ( তাহা হইতেই বুঝিতে পারিবেন যে ), কি ভাবে এই 


২৬৮ উপনিষৎ গ্রস্থাবলী লগ 


বিদ্যা আপনার পূর্বে ব্রাহ্মণগণের মধো প্রবেশ করে নাই ।২ সেই জন্মই 
পৃরাকালে সর্বঙ্গগতে ক্ষত্রিয়গণ ( এই বিদ্যার ) উপদেষ্টা হইয়্াছিলেন।” 
( অতঃপর ) তিনি উপদেশ দ্িলেন-_। ৭ 


১। বিদ্যালাভের পূর্বে যথাবিধি গুরুকুলে বাস কর! আবশ্যক । 
২। এই কারণ দেখাইয়া রাজা দীর্ঘকাল উপদেশ ন! দেওয়ার জন্য ক্ষমা চাহিতেছেন। 


গঞ্চমাধ্যায়___চতুর্থ খণ্ড 
( পঞ্চাগ্রিবিদ্যা, শ্রদ্ধাহুতি ) 


অসৌ বাব লোকো! গৌতমাশ্নিস্তম্তাদিত্য এব সমিদ্রশ্ময়ো 
ধূমোহহরচিশ্চন্দ্রমা অঙ্গারা নক্ষত্রাণি বিস্ফুলিঙ্গাং ॥ ১ 


গৌতম, অদে বাব লোকঃ: (এ লোকই, ছ্ালোকই ) অগ্রিঃ, [ ছ্বালোকে অগ্নিদবষ্ট 
বিধেয় ]; আদিতাঃ এব তন্ঠ সমিৎ ( ধজ্ঞকা্ঠ ), [ আদিতো সমিধ-দৃষ্টি কর্তব্য ]; রশ্রয়: 
( রশ্মিসকল ) ধূমঃ, [ রশ্মিতে ধূমদৃষ্ি বিধেয় ] ; অহ: (দিবাভাগ ) অচিঃ ( অগ্রিশিখা ), 
[ দিবাতে অচিদ্ৃষ্টি কর্তবা ]; চত্রমাত অঙ্গারাঃ, [ চন্দে অঙ্গারদৃষ্টি বিধেল্র ] | নক্ষত্রাণি 
( তারকারাজি ) বিস্ফ্লিঙ্গাঃ, [ নক্ষত্রবৃন্দে বিস্ফুলিঙ্গদৃষ্টি বিধের ]1 [ পরবর্তী! স্থলগুলিতেও 
এইরূপ বিভিন্ন দৃষ্টি বিহিত হইয়াছে__বুঝিতে হইবে ]। ১ 


“হে গৌতম, দ্রালোকই অগ্নি ,১ আদিতাই তাহার সমিধ,, কিরণসমূহ 
ধূম, দিবাভাগ অগ্নিশিখা, অজারসমূহ চন্দ্র, এবং নক্ষত্ররন্্ (সেই অগ্নির ) 
বিস্ফুলিজ ।২ ১ 

১। জৈবলি প্রথম প্রশ্র (৫1৩২) প্রথমে না ধরিয়া শেষটিই (৫1৩1৩ ) ধরিলেন : 
কারণ এইরুপে বিষয়টি সহজে বোধগম্য হইবে । 


২। এই উপাসনাটি সাদৃষ্তের উপর প্রতিষ্টিত-_আহবনীয়াগ্রিতে যেরূপ অস্সিহোত্র 
অনুষ্ঠিত হয়, অর্থাৎ আহবনীয় বেরূপ অপ্রিহোত্রের অধিষ্ঠান, তেমনি ছ্াোলোকও আলোচা 


৫81২ | ছান্দোগ্যোপনিষত ২৬৯ 


অগ্রিটির অধিষ্টান--কারণ সমিধ--স্থানীয় হুর্ধের দ্বার! উহ! উদ্ভাসিত: সমিধ_ হইতে ধুমের 
তায় হূর্ধ হইতে কিরণ বিকীর্ণ হয়; দিবা ও অগ্নিশিখা উভয়ই উজ্জ্বল; অগ্নি প্রশান্ত 
হইলে যেমন অঙ্গার অভিব্যক্ত হয়, তেমনি দিবসের শেষে চন্দ্রম! উদিত হয়; নক্ষত্রগণ 
বিস্কুলিঙ্ষের ন্যায় ইতস্ততঃ বিক্ষিপ্ত হইয়া আছে। পরবর্তী স্থলগুলিতেও যথানুরূপ সাদৃশ্য 


মাছে বুঝিতে হইবে । 
তম্মিন্নেতস্মিন্নগ্ৌ দেবাঁঃ শ্রদ্ধাং জুহবতি তন্যা আহুতেঃ সোমো 
রাজা সম্ভবতি। ২ 


ইতি পঞ্চমাধ্যায়স্ত চতুর্থবণ্ডঃ ॥ 


তম্মিন (উক্ত ) এতম্মিন্‌ (এই) অগ্নে! ([ হ্যলোক ] অগ্নিতে ) দেবাঃ (দেবগণ [ অর্থাৎ 
বয়ানের প্রাণবৃন্দ ও তাহাদের অধিষ্ঠাতা দেবগণ। পরবর্তী স্থলগুলিতেও এইরূপ বুঝিতে 
হইবে ]) শ্রদ্ধাম্‌ (শ্রদ্ধাকে ) জুহ্বতি ( আহৃতি দেন) । তন্তাঃ আহতেঃ ( সেই [ শ্রদ্ধারূপ ] 
মাহতি হইতে ) রাজ! সোমঃ ( সমুজ্জ্বল চন্দ্র) সম্ভবতি (জাত হন)। ২ 


দেবগণ উক্ত অগ্নিতে শ্রদ্ধাকে আহুতি দেন। দেই আহুতি হইতে 
সযুজ্জল চন্দ্র জাত হন।৯ ২ 

১। অগ্রিহোত্রাদিতে শ্রদ্ধানহকারে যে সকল তরল আহতি প্রদত্ত হয়, অপূর্বরূপে 
পরিণত তাহারাই শ্রদ্ধাশব্দের বাচা । আহুতিময় অপ. অপূর্বাকার হইয়। যজমানকে 
বেষ্টনপূর্ক বিবিধ লোকে লইয়া যায় (ব্রঃ ৩1১।৫-৬)। শ্রদ্ধাপূর্বক কৰ্ম আরব্ধ হয় এবং 
বন্ধাপূর্বক আহুতি প্রদত্ত হয় । অগ্রিহোত্রাদির আহুতি পুনঃপুনঃ বর্তমান প্রকরণে বর্ণিত 
অগ্গুলিতে আহত হইয়। সুক্ৰ হইতে ুক্মতর হইতে থাকে, এবং প্রতি স্তরেই উহাতে শ্রদ্ধা 
অনুহ্যত থাকে | যজমানগণ দুগ্ধ, সোম প্রভৃতি তরল প্দার্থের দ্বার! সম্পাদ্য যে নকল কম 
শ্ধাপূর্বক অনুষ্ঠান করেন, দেই কম্ফলের দ্বারা আকৃষ্ট হইয়। তাহারা দুযুলোকে প্রবেশপূর্বক 
চন্দ্রূপে জাত হন; অর্থাৎ চন্দ্রের সারূপ্যলাভ করেন । কারণ এ ফল লাভের জন্যই আগ্নি- 
হোত্রাদি অনুষ্ঠিত হয় (মুঃ ১২।৬)। কর্মনিরত শ্রদ্ধালু যজমান যেন আহুতির সহিত 
আাপনাকেই ঢালিয়া দেন । তাহার ফলে তিনি আহুতির সহিত ক্রমে উর্ধ্বগতি প্রাপ্ত হইয়া 
মবশেষে ছ্যুলোকাগ্রিতে আহত হন । ( এই টাকাতে “যজ্ঞকথার” বাখা। অনুস্থত হইল )। 


২৭০ উপনিষৎ গ্রন্থাবলী [ ৫1৫1১ 


তৃতীয়াধ্যায়ের প্রথম চারি খণ্ডে দেখানো! হইয়াছে বে, খশ্ষেদাদিরূপে পুষ্পরস আদিতোর 
লোহিতাদিরূপ বশ: প্রভৃতিতে পরিণত হয়; আহতির পরিণামও এরূপই বুঝিতে হইবে। 
এখানে জরষ্টব্য এই যে, ৎ-৮ম খণ্ডে গতি বণিত হইতেছে না। উপাসনার জন্য পঞ্চাপ্থির 
আহতির ক্রমপরিণাষ-প্রদর্শনই ইহাদের উদ্দেশ্য । উক্ত উপাসকের গতি ১ম খণ্ডে বর্ণিত 
হইবে । 


গঞ্চমাধ্যায়--গঞ্চম খণ্ড 


( পঞ্চাপ্রিবিছ্যা, সোমাহুতি ) 
পর্জন্তো বাব গৌতমা্রিস্তম্ত বাযুরেব সমিদভ্রং ধূমো বিদ্যুদ- 
চিরশনিরঙগারা হাদনয়ে বিস্ফুলিঙ্গাঃ ॥ ১ 


[দ্বিতীর অগ্নি প্রদর্শিত হইতেছে ] [হে] গৌতম, পর্জন্ঠঃ (মেঘের দেবতা) বাব 
অগ্িঃ; তন্তু বায়ু: এব সমিৎ, [ কারণ পূর্ববাহুর দ্বারাই পজ্ স্বরূপ অগ্নি প্রন্থলিত হয়, অর্থাৎ 
বৃষ্টি আরস্ত হয়]; অভ্রস্‌ ( মেঘ ) ধূম$, [ কারণ মেঘ ধূম হইতে সন্ভৃত হয় এবং উহ্‌! ধূমেরই 
সদৃশ ]; বিছাৎ অচিঃ [কারণ বিছ্াৎ ও অগ্নিশিখ! উভয়ই উজ্জ্বল ] ; অশনিঃ ( বচ ) 
অঙ্গারাঃ, [ কারণ উজ্তয়ই শক্ত ]; হাদনয়ঃ (গর্জন ) বিস্ফুলিঙ্গঃ, [কারণ উভয়ই ইতস্তত: 
প্রসারিত হয় ]। 

হে গৌতম, পর্ন্যই অগ্নি । বায়ুই তাহার সমিধ্‌, মেঘই ধৃম”, বিছা 
অগ্থিশিখা, বন্ত্র অঙ্গার ও গর্জন বিস্ফুলিক্ক ।২ ১ 

১। ধূম হইতে মেঘের উৎপত্তি সম্বন্ধে পুরাণে উক্ত হইয়াছে 

বজ্জধূমোস্তবং ত্বত্রং ছিজানাং চ হিতং সদ] । 
দাবাস্রিধুষসভৃতমত্রং বনহিতং স্মতম্‌। 
মৃতধুযোস্তবং ত্বত্রষশুভায় ভবিষ্ঠতি 
অভিচারাগ্রিধূমোখং ভূতনাশার বৈ দ্বিজা: ॥ 

২। সাদৃষ্হেতু অগ্নি প্রভৃতির দৃষ্টি আরোপ করিয়া প্জন্তাগ্রি উপাস্য । 


৫1৬১ ] ছান্দোগ্যোপনিষৎ ২৭১ 


তশ্মিন্নেতস্মিন্রগ্রৌ দেবাঃ মোমং রাঁজানং জুহবতি তত্যা 
আহুতেবর্ষং সম্ভবতি ॥ ২ 


: ইতি পঞ্চমাধ্যায়স্য পঞ্চমখণ্ড ॥ 


উক্ত এই পর্জন্যাগ্রিতে দেবগণ সমুজ্জল চন্দ্রকে আহুতি দেন। উক্ত 
আহুতি হইতে বৃষ্টি হয়। ২ 


১। চন্দ্রাকারে পরিণত শ্রদ্ধাথা (৫181২ টীক1) জল বা তরল আহতিকে । 
২। অর্থাৎ এ শ্রদ্ধাথ্য তরল পদার্থ পর্জন্তাপ্রির সংস্পর্শে বৃষ্টিতে পরিণত হয় । 


গঞ্চমাধ্যায়-__যঠ খণ্ড 
পঞ্চাগ্নিবিদ্যা, বৰ্খাহুতি ) 


পৃথিবী বাব গৌতমাগ্রিস্তস্তাঃ সংবৎসর এব সমিদাকাশো ধূমো 
রাত্রিরচিদিশোহঙ্গারা অবানস্তরদিশো বিস্ফুলিঙ্গাঃ ॥ ১ 


হে গৌতম, পৃথিবীই অগ্নি; সংবৎসর তাহার সমিধ্‌, আকাশ ধূম, 
রাত্রি শিখা, দিকৃসমুহ অঙ্গার, অবাস্তরদিক্‌ (অর্থাৎ দিকৃ-কোপ ) সকল 
বিস্ফুলিঙ্গ | ১ 

১। সাদৃষ্ঠ এই__সংবৎসররূপ কাল পৃথিবীকে প্রজ্বলিত ব। উদ্বোধিত করিয়া ধাস্ঠাদি 
উৎপাদনের জন্য সমর্থ করে, অতএব সংবৎসর সমিধ.; ধূম উর্ধ্বে উত্থিত হয়, আকাশও 
যেন পৃথিবী হইতে উতিত বলিয়| বোধ হয়; অগ্নির উচ্ছল শিখ! যেমন অগ্নির অনুরূপ 
জ্যোতির্ময়, জোতিঃশূষ্ক পৃথিবীর অন্ধকার রাত্রিও তেমনি পৃথিবীর অনুরূপ জ্যোতিঃশূষ্ত ; 
অঙ্গার শান্ত, দিক্সকলও তন্রপ (দিকেতেই পৃথিবী উপশাস্ত বা শেষ ); ক্ষুলিঙ্গ ক্ষুদ্র, 
দিকৃকোণও তত্রপ। 


২৭২ উপনিষ্ৎ গ্রন্থাবলী [ ৫1৭1২ 


তশ্মিল্নেতশ্মিক্পগৌ দেবা বর্ষং জুহ্বতি তন্তা আহুতেরন্নং 
সম্ভবতি ॥ ২ 
ইতি পঞ্চমাধ্যায়স্য যষ্টথণ্ডঃ ॥ 


উক্ত এই অগ্বিতে দেবগণ বৃষ্টিকে আহুতি দেন। সেই আহুতি হইতে 
(ব্রীহিষবাদি ) অন্ন সমুৎপন্ন হয়। ২ 


গঞ্মাধ্যায়_ সপ্তম খণ্ড 
( পঞ্চাগ্নিবিদ্াাঃ অম্নাহুতি ) 
পুরুষো বাব গৌতমাগ্রি্তস্ত বাগেব সমিৎ প্রাণে! ধূমে৷ 
জিহবাহচিশ্চক্ষুরঙ্গা রাঃ শ্রোত্রং বিস্ফুলিঙ্গাঃ ॥ ১ 
হে গৌতম, পুরুষই অগ্নি; তাহার বাক্‌ সমিধ্‌, প্রাণ ধূম, জিহ্বা 
শিখা, চক্ষু অঙ্গার, ও শ্রোত্র বিস্ফুলিঙ্গ ।৯ ১ 
১। সাদৃষ্ত__বাক্সহায়ে পুরুষ সভাদিতে দেদীপামান হয়, বাক ষেন পুরুষকে 
সমুজ্জল করে । অগ্নি হইতে ধুমের স্তায্ন মুখ হইতে প্রাণবাযু নির্গত হয়; জিহব! শিখার সার 


লোহিত ; অঙ্গার যেমন আলোকের আশ্রয়, তেমনি চশ্ুও আলোকের আশ্রয়; বিস্ফৃলি্র 
যেমন চতুদিকে প্রদার্িত হম, কর্ণও তেমনি শব্দশ্রবণের জন্ঠ চতুদিকে প্রসারিত হয়। 


তশ্মিন্নেতস্মিন্নগ্রৌ দেবা অন্নং জুহবতি তস্য) আহুতে রেতঃ 
সম্তবতি ॥ ২ 
ইতি পঞ্চমাধ্যায়স্য সপ্তমখণ্ড: ॥ 


উক্ত এই অগ্নিতে দেবগণ অন্নকে আহুতি দেন। সেই আন্তি হইতে 
শুক্র সমুৎপন্ন হয়! ২ 


গঞ্চমাধ্যায়__অষ্টঘ খণ্ড 
( পঞ্জাগ্রিবিদ্াঃ শুক্রাহুতি ) 
যোষা বাব গৌতমাগ্িস্তস্তা উপস্থ এব সমিদ্‌ যদুপমন্ত্রয়তে 
স ধূমো যোমনিরচির্ঘদন্তঃকরোতি তে অঙ্গারা অভিনন্দা 
বিস্ফুলিঙ্গাঃ ॥ ১ 


হে গৌতম, যোষিৎই ( অর্থাৎ নারীই ) অগ্নি ইত্যাদি । ১ 


তস্মিন্নেতন্মিন্নগলৌ দেবা রেতে জুহবতি তন্যা আহুতেগর্ভঃ 
সম্তবতি ॥ ২ 


ইতি পঞ্চমাধ্যায়স্থ অষ্টমখণ্ডঃ ॥ 


উক্ত এই ( ভার্ধাব্ূপ ) অগ্নিতে দেবগণ শুক্রকে আহুতি দেন। সেই 
আহুতি হইতে গর্ভসঞ্চার হয় | ২ 


গঞ্চমাধ্যায়র_ নব খণ্ড 
( পঞ্চাগ্নিবিষ্যা, জন্মমৃত্যু ) 


ইতি তু পঞ্চম্যামাহুতাবাপঃ পুরুষবচসো ভবস্তীতি স 
উল্বাবৃতো গর্তো দশ বা নব বা মাসানন্তঃ শয়িত্বা যাবদাহথ 
জায়তে ॥১ 

ইতি তু (এই প্রকারেই) পঞ্চম্যাম্‌ আহুতৌ (পঞ্চম আহুতিতে ) আপ: (জলাখ্য 
আহুতি ) পূরুষবচসঃ ( পুরুষাখ্য ) ভবন্তি (হয়) [ সন্তানরূপে পরিণত হয়] ইতি। [ এই 
পর্যন্ত শেষ প্রশ্নের উত্তর শেষ হইল । এখন প্রথম প্র্জের (৫1৩।২) উত্তরের ভূমিক। হইতেছে ।] 
নঃ গর্ভঃ উক্ত গর্ভ) উলবাবৃতঃ (জরাযুদ্ধারা আবৃত হইয়! ) যাবৎ ব1 (যথাসম্ভব, ন্নাধিক) 

১৮ 


২৭৪ উপনিষৎ গ্রন্থাবলী Len 


দশ বা নৰ বা (দশ ৰ! নয়-) মাসান্‌ (মাস) অন্তঃ (মাতৃকুক্ষিতে) শয়িত্ব। (শয়ন করিয়া ) 
অণ (অনন্তর) জায়তে (জাত হয়)। ১ 


এই প্রকারেই পঞ্চম আছতিতে জলাখ্য আহুতি পুরুষসংজ্ঞ লাভ 
করে। জরাযুদ্বার৷ আবৃত উক্ত গর্ভ মাতৃজঠরে নানাধিক নয় বা দশ 
মাস শয়ন করিয়! অতঃপর জাত হয়। ১ 


স জাতো যাবদামুষং জীবতি তং প্রেতং দিষউমিতোহগ্রয় 
এব হরস্তি যত এবেতো ষতঃ সম্ভুতো ভবতি ॥ ২ 


ইতি পঞ্চমাধ্যায়স্ত নবমখণ্ডঃ ॥ 


সঃ ( সেই গর্ভস্থ সন্তান ) জাত: (জাত হইয়1) যাবৎ আমুষম্‌ (ম্বীয় আয়ু যে পরিমাণ 
সেই পরিমাণ ) জীবতি (জীবনধারণ করে )। [ ঘদি সে বৈদিক কর্ম ও উপাসনা করিয়া 
থাকে, তবে তদনুযায়ী ] দিষ্টম্‌ প্রেতম্‌ ( নির্দিষ্ট লোকাভিলাষে ত্যক্তদেহ ) তম্‌ (তাহাকে ) 
[ খত্বিন ব। পুত্ৰগণ ] ইতঃ (এখান, গৃহ, হইতে ) [ সেই ] অগ্রয়ে এব ( অগ্নিরই অভিমুখে ), 
[ অন্তাকর্ম-সম্পাদনের জন্য ] হরস্তি (লইয়! যান) ধতঃ এব ( যাহ! হইতে, [ ছালোক পর্তস্ত- 
পৃণিবী-নর-নারীকপ অগ্রিতে বপাক্রমে শ্রদ্ধা-লোম-বর্ব-অন্ন-শুক্ররূপে আহত হইয়া ]) [সে] 
ইতঃ ( আসিয়াছে ) [ এবং ] ষতঃ সম্ভৃতঃ ভবতি ( সমুৎপন্ন হইয়াছে )। ২ 


উক্ত গর্ভস্থ সন্তান জাত হইয়া স্বকর্মোপাঞ্জিত আয়ুদ্ধাল জীবিত থাকে। 
স্বকর্মনির্দিষ্ট লোকলাভের জন্য সে যখন দেহত্যাগ করে, তখন তাহাকে 
( অন্তেনিক্রিয়ার জন্য ) এখান হইতে সেই অগ্নিতেই লইয়া যাওয়া হয়, যে 
অগ্নি হইতে সে আসিয়াছে এবং যে অগ্নি হইতে সে উৎপন্ন হইয়াছে 1১ ২ 


১ বর্তমান খণ্ডে অন্মৃত্া-ব্ণনার উদ্দেষ্ট এই--ইহাদের সহগামী কষ্ট ও বিনশ্বরত্ব 
প্রদর্শন করিয়। বৈরাগা উৎপাদন করা । 


গঞ্চমাধ্যায়_ দশম খণ্ড 
( পঞ্চাগ্রিবিছ্যা, গতি ) 


তদ্‌ য ইখং বিদুর্যে চেমেহরণ্যে শ্রদ্ধা তপ ইত্যুপাসতে 
তেহচিষমভিমন্তবন্ত্যঠিষোইহরহ্ন  আপূর্যমীণপক্ষমা পূর্মীণপক্ষাদ্‌ 
যান্‌ ষড়, দঙডেতি মাসাংস্তান্‌ ॥ ১ 


মাসেভ্যঃ সংবৎসরং সংবতসরাদাঁদিত্যমা দিত্যা চ্চন্দ্রমসং চন্দ্রমসো 
বিদ্যুতং তৎ পুরুষোহমানবঃ স এনান্‌ ৰক্ম গময়ত্যেষ দেবযানঃ 
পন্থা ইতি ॥২ 


[ জৈবলির অপর প্রশ্বের উত্তর প্রদত্ত হইতেছে ]--তৎ (তন্মধো, উচ্চলোকাভিলামী ও 
পঞ্চাগ্রিবিদ্ভায় অধিকারী গৃহস্থগণের মধো ) যে (যাহার) ইথম্‌ (এইরূপ, অর্থাৎ “আমর! 
হালোকাদি অগ্নি হইতে ক্রমে জাত হইয়াছি; আমরা পঞ্চাগিশ্বরূপ”__এইরূপে পঞ্চাগ্নিবিদ্যা) 
বিদুঃ (জানেন ), যে চ ইমে (ও এই যাহারা, [ গৌণসন্যানী বা পরিব্রাজক ও বানপ্রস্থগণ]) 
অরণো শ্রদ্ধা তপঃ ইতি (ইতাদি ) উপাসতে (উপাসনা করেন, [ শ্রদ্ধ। তপস্যা! প্রভৃতিতে] 
তৎপর হন ) তে (তাহারা, উক্ত শ্রদ্ধালু ও তপোনিষ্ঠ বাক্তিগণ ) অচিষম্‌ (জ্যোতিরভিমানী 
দেবতাকে ) অভিনস্তবন্তি (প্রাপ্ত হন)। [ অপরাংশের অন্বয়াদি ৪১৫।৫ এর ন্যায় ] ৷ ১-২ 


তন্মধো যাহার! এই পঞ্চাগ্নিবিদ্া1১ জানেন এবং যে পরিব্রাজকগণ ও 
বান্প্রস্থগণ অরণ্যে ( থাকিয়া ) শ্রদ্ধা ও তপস্যা্দির সেবা করেন, তাহারা 


অচিরভিমানী দেবতাকে প্রাপ্ত হন; অচি হইতে অহ, অহ: হইতে 
শুক্লপক্ষ, শুক্লপক্ষ হইতে সেই ষগ্মাসে যাহাতে সূর্য উত্তর দিকে গমন 
করেন, এ মাসসমূহ হইতে (অর্থাৎ উত্তরায়ণ হইতে) সংবৎসরে, 
বৎসর হইতে আদিতো, আদিত্য হইতে চন্দ্রে গমন করেন, এবং চক্র 
হইতে বিছ্বাদদভিমানী দেবতাকে (প্রাপ্ত হন)। (ব্ৰহ্মলোক হইতে ) 
অমানব কোনও পুরুষ আসিয়! বিদ্রাল্লোকে অবস্থিত ইহাদিগকে ব্রহ্মপ্রাপ্ত 
করান | ইহাই দেবযান পথ। ১-২ 


২৭৬ উপনিষৎ গ্রন্থাবলী CE 


১। অগ্নিহোত্ৰাদির আহুতি হইতে উৎপন্ন অপূর্বই জগদাকারে পরিণত হয়। উক্ত 
জগৎকে পাঁচ ভাগে বিভক্ত করিয়! প্রতিভাগে অগ্নিদৃষ্টি বিহিত হইয়াছে। এইরূপ দৃষ্টি 
আরোপ করিয়। উপাসন! করিলে উত্তরমার্গে ব্রহ্মলোকে গতি হয়। 

২। নৈষ্ঠিক ব্রহ্মচারী ও হিরণ্যগর্ভের উপাসকেরাও এই দলভুক্ত (৪1১৫।৫ )। 


অথ য ইমে গ্রাম ইষ্টাপূর্তে দত্তমিত্যুপাসতে তে ধূমমভিসম্ভবস্তি 
ধূমাদ্রাত্রিং রাত্রেরপরপক্ষমপরপক্ষাদ্‌ যান্‌ যড়, দক্ষিণৈতি 
মাসাংস্তান্‌ নৈতে সংবৎসরমভিপ্রাপু বন্তি ॥ ৩ 


অপ (আর) ইমে ঘে (এই যাহার!) গ্রামে (গৃহস্থা শ্রমে থাকিয়া) ইষ্টাপূর্তে (অগ্নিহোত্রাদি 
শ্রৌত কর্ম এবং বাপীকৃপাদির প্রতিষ্ঠারূপে স্মার্ত কর্ম) দত্তম্‌ (যজ্ঞবেদির বাহিরে দান) ইতি 
(ইতাদি [আদি শব্দে সেবা, গুরুশুঅধা, নিত্যন্বাধ্যায় প্রভৃতি ]) উপাসতে ( তৎপরতা 
সহকারে অনুষ্ঠান করেন) তে (ডাহারা ) [ উপাসনাবঞ্রিত বলিয়1] ধূমম্‌ (ধূমাভিমানী 
দেবতাকে ) অভিসম্তভবস্তি (প্রাপ্ত হন ) ; ধূমাৎ ( ধূমদেব তা! হইতে ) রাত্রিম্‌ (রাত্রাভিমানী 
দেবতাকে ), রাত্রেঃ (রাত্রিদেবতা। হইতে ) অপরপক্ষম্‌ ( কৃষ্ণপক্ষ-দেবতাকে ), অপরপক্ষাৎ 
যান্‌ ষড়মানান্‌ (যে ছয় মাস ব্যাপিয়। ) [ নুর্ঘ ] দক্ষিণ! ( দক্ষিণ দিকে, দক্ষিণমার্গে ) এতি 
(গমন করেন) তান্‌ (সই দক্ষিণায়ন-দেবগণকে [ইহারা সঙ্বচারী দেবতা ]) [প্রাপ্ত 
হন ]। এতে (ই হার!) সংবৎসরমূ (সংবংদর দেবতাকে ) ন অভিপ্রাপ্ বস্তি (প্রাপ্ত 
হন লা)। ৩ 


আর যে সকল গ্রামবাসী (গৃহস্থ ) ইউ, পূর্ত, দত্ত ইত্যাদি অনুষ্ঠান 
করেন, তাহার! ধৃমকে প্রাপ্ত হন ; ধূম হইতে রাত্রি, রাত্রি হইতে কৃষ্ণপক্ষ, 
কৃষ্ণপক্ষ হইতে যে ষণ্মাসে সূর্য দক্ষিণে গমন করেন, সেই মাসসকলকে 
প্রাপ্ত হন। ইহারা (দেবষানপথে গমনকারীদের ন্যায়) সংবৎসরকে 
প্রাপ্ত হন না।+ ৩ 


১। দেৰঘান ও পিতৃযান মাৰ্গ চিতাগ্রি হইতেই বিচ্ছিন্ন হইয়াছে__ইহাই তৃতীয় প্রশ্বের 
(৫।৩।২) আংশিক উত্তর । উপাসকের। সংবৎসরের অবন্নব উত্তরারণ বন্থাসকে পাইয়া 


৫1১৯1৬ ] ছান্দোগ্যোপনিষৎ ২৭৭ 


মংবৎসরে গমন করেন এবং ক্রমে ব্ৰহ্মলোক প্রাপ্ত হন।, কিন্তু কর্মীরা সংবৎসরের 
অবয়ব দক্ষিণায়ন ষগ্মাদকেই মাত্র প্রাপ্ত হন, সংবৎসরকে নহে । বগ্মাস হইতে তাহারা 
পিতৃলোকে ও ক্রমে চন্দ্রলোকে গমন করেন । 


মাসেভ্যঃ পিতৃলোকং পিতৃলোৌকাদাকাশমা কাশী চ্চন্দ্রমসমেষ 
সোমো রাজা তদ্দেবানামন্নং তং দেবা ভক্ষয়ন্তি ॥ ৪ 


মাস সকল হইতে পিতৃলোক, পিতৃলোক হইতে আকাশ, আকাশ 
হইতে চন্দ্রমাকে প্রাপ্ত হন*__ইনিই ( অর্থাৎ এই চন্দ্রমাই ) ব্রাহ্গণদিগের 
রাজা সোম ; ইনি দেবগণের অন্ন, দেবগণ ইহাকে ভক্ষণ করেন 1২ ৪ 

১। পূর্বে বলা হইয়াছে যে, অদ্ধাখ্য তরল আহুতি বা জল দ্বালোকে হত হইয়া 
চন্দরলোকে উপভোগযোগ্য জলীয় শরীর (৫181২) নির্মাণকরে। কারণ গৃহস্থের দেহ 
যখন চিতাগ্নিতে হুত হয়, তখন দেহোডূত জল এঁ যজমানকে বেষ্টন করিয়া ধূমসহ উধ্বে 
উথিত হয় এবং চন্দ্রলোকে যাইয়া ভোগশরীর নির্মাণ করে। কর্মী গৃহস্থগণ চন্্রলোকে 
যাইয়া এই উৎপন্ন শরীরই প্রাপ্ত হন। মনে রাগিতে হইৰে যে, উক্ত জল জলতন্মাত্র নহে; 
উহ! সুসম হইলেও অপর ভূতের সহিত পঞ্কীকৃত ; সুতরাং জল = জলপ্রধান পঞ্চভৃত । 

২। অন্ন-্ভোগোপকরণ । দেবগণ মুখে আহার করেন না, তাহার! দর্শন করিয়াই 
তৃপ্ত হন। স্বামিকর্তৃক উপভোগ্য ভূতোরও যেমন পৃথক ভোগ থাকে, তেমনি চন্দ্রলোকস্থ 
জীবগণ দেববৃন্দকর্তৃক উপভুক্ত হইলেও তাহাদের পৃথক ভোগ আছে। সুতরাং কর্মফলের 
দ্বার! লব্ধ চন্দ্রলোক একটি ভোগক্ষেত্র মাত্র । 


তস্মিন যাঁবতসম্পাতমুধিত্বাইঘৈতমেবাধবানং পুননিবর্তন্তে 


যথেতমাকাশমাকা শাদায়ুং বাযূর্ভৃত্বা ধূমো ভবতি ধূমো৷ ভূত্বাহভং 
তবতি ॥ ৫ 


অভ্রং ভূত্বা মেঘো ভবতি মেঘে ভুত্বা প্রবর্ষতি ত ইহ ব্রীহিষবা 
ওষধিবনস্পতয়ন্তিলমাষা ইতি জায়ন্তেতো বৈ খলু দুমিস্রপতরং 
যো যো হান্নমন্তি যো রেতঃ সিঞ্চতি ততুয় এব ভবতি ॥ ৬ 


২৭৮ উপনিষত গ্রম্থাবলী রিও 


[ দ্বিতীয় প্রশ্নের ( ৫।৩।২ ) উত্তর প্রদত্ত হইতেছে ]-_তন্মিন্‌ (উক্ত চজলোকে ) ঘাবৎ- 
সম্পাতম্‌ (কমক্ষরপর্ধন্ত ) উধত্বা (বাম করিয়া) অপ ( অনস্তর ) যথা (যে প্রকারে, যে 
মার্গে) ইতম্‌ (গমন হইয়াছিল) [সেই প্রকারে ] এতম্‌ অধ্বানম্‌ (এই বক্ষ্যমাণ পথে) 


পুনঃ নিবর্তন্তে (পুনরায় ফিরিয়া আসেন ); আকাশম্‌ (আকাশকে ) [ প্রাপ্ত হন ], 
আকাশাৎ বার়ুম্‌; বায়ুঃ ভূত্বা ( হইয়া ) ধূমঃ ভবতি (হন )7 ধূমঃ ভূত! অত্রম্‌ (পাতলা মেঘ) 


ভবতি ; অত্রম্‌ ভূত্বা মেঘঃ ভবতি ; মেঘঃ ভূত্বা প্রবর্ধতি (বর্ধণ করেন )। তে (তাহারা, 
জীবগণ ) ইহ ( এই পৃথিবীতে ) ব্রীহি-যবাঃ ওধধি-বনম্পতয়ঃং, তিল-মাধাঃ, ইতি (ইত্যাদি 
রূপে )জায়ন্তে (জাত হন )। অতঃ বৈ খলু (এই কারণেই, অথবা উহা হইতেই কিন্ত) 
ছুঃ-শিম্রপতরম্‌ ( »ছুঃনিশ্রপত-তরমূ, নিক্রমণ ব1 নিঃসরণ অধিকতর দুঃসাধ্য )/ যঃ যঃ হি 
(যে কেহই) অন্রম অত্তি ( অন্ন ভক্ষণ করে) [ এবং ] যঃ রেতঃ সিঞ্চতি (যে রেতঃসেক 
করে, সন্ভানোৎপাদন করে) তৎ-ভুয়ঃ এব (তাহারই আকার লাভ করিয়।) ভবতি 
(জাত হন)। ৫-৬ 


কর্মফল ক্ষয় ন! হওয়] পর্যন্ত উক্ত চন্দ্রলোকে বাস করিয়া অতঃপর 
ফেরূপে গিয়াছিলেন সেইরূপেই বক্ষামাপ মার্গে তাহারা পুনর্বার৩ ফিরিয়া 
আসেন ।£ তাহারা আকাশকে প্রাপ্ত হন, আকাশ হইতে বায়ুকে প্রাপ্ত 
হন; বায়ু হইতে ধূম হন? ধূম হইয়া অভ্র হন ; অভ্র হইয়া মেঘ হন) 
মেঘ হইয়া বর্ষণ করেন। অনন্তর উক্ত (ক্ষীণকর্ষা ) জীবগণ এই লোকে 
ব্রীহি, যব, ওষধি, বনস্পতি, তিল, মাষ, ইত্যাদি রূপে ভ্রাত€ হন। এই 
ব্রীহি প্রভৃতি হইতে নিজ্তুমণ কিন্তু অধিকতর দুঃসাধ্য ।৬ ( সন্তানোৎপাদন- 
সমর্থ) যে কেহ এ (ক্রীহি প্রভৃতি) অর ভক্ষণ করে এবং যে কেহ 
সম্তানোৎপাদন করে, জীব তাহারই আকার গ্রহণ করিয়া" জাত হন। &-৬ 

১। কর্মফল বহু প্রকার। সকল কর্মের ফল ক্ষয় হইলেই মাত্র ঘে চন্্রলোক 
হইতে পতন হইবে এইরূপ নহে। যে সকল কর্মের ফলে চন্দ্রলোক লাভ হইয়াছিল, 
কেবল সেই ফলগুলি ক্ষয় হইলেই চন্রলোক হইতে পতন হয়। অবশিষ্ট কর্মের ফলে 


জীব সংসারে প্রতাবৃত্ত হইয়া জন্মগ্রহণ করে । 
২। পর পর ঘে সকল স্তর অতিক্রম করিয়। চন্দ্রলোকে যাওয়া হয়, ঠিক লেই 


৫1১০1৭ ] ছান্দোগ্যোপনিষত ২৭৯ 


সকল স্তরের মধ্য দিয়াই যে ফিরিতে হইবে এমন কোন নিয়ম নাই £--আরোহণ ও 
অবরোহণ মার্গের পার্থকা আছে। বর্তমানস্থলে প্রত্যাগমনের একটি বিশেষ প্রকারমাত্র 
দশিত হইতেছে। 


৩। পুনর্বার শব্দে ইহাই বুঝাইতেছে যে, পূর্বে বহুবার যাতায়াত হইয়াছে । 


৪1 কর্ক্ষয়ে চন্দ্রলোকম্থুলভ জলময় দেহ সুগ্্াকার ধারণ করিয়। আকাশসদৃশ হয়; 
এইরূপে পর পর বাঁঘুসম, ধূমসম, অন্রসম ও মেঘসম হইয়। বৃষ্টিধার!রূপে পতিত হয়। 


৫। অর্থাৎ ব্রীহি-যবাদিতে সংশ্লিষ্ট হইয়া থাকে । আকাশাদি-দেবত সেই সেই 
স্থলে এক বলিয়। তাহাদের প্রতি দৃষ্টি রাখিয়! মূলে “ভবতি,” “প্রবর্ষতি” ইতারি ক্রিয়ার 
একবচন প্রযুক্ত হইয়াছে ; কিন্ত ক্ষীণকমাদিগের সংখ্য! বহু ৰলিয়। “জায়ন্তে” শব্দে বহুবচন 
ব্যবহৃত হইয়াছে। 


৬। বৃষ্টির জল কোথায় পড়িবে এবং তৎসংলগ্ন জীব কোথায় যাইবে, কিছুই ঠিক নাই । 
আবার সম্তানোৎ্পাদনে সমর্থ পুরুষের দ্বার! ব্রীহিযবাদি তক্ষিত না হইলে জীবের পক্ষে 
মাতৃগর্ভে যাওয়া অসম্ভব । ব্রীহিষবাদি-ভাব প্রাপ্ত হওয়াই ছুঃসাধা ; পুরুষদেহে যাইয়। 
যথাকালে মাতৃগর্তে যাওয়! আরও কঠিন। কিন্তু যাহার! স্বকর্মবশে ব্রীহ্ষিবাদিরূপেই জাত 
হইয়াছে, অর্থাৎ ব্রীহিষবাদি যাহাদের পক্ষে মনুষ্যাদিজন্ম লাভের জন্য একটি স্তরমাত্র নহে, 
তাহাদের কথ! ভিন্ন । তাহার! কর্মক্ষয়ে ব্রীহিষবাদি তাগ করিয়! অন্য ভাব প্রাপ্ত হয়। 

৭। প্রথমে পিতৃদেহে শুক্ররূপে থাকিয়1 পরে গর্ভাবস্থায় মনুষ্ঠাদির আকৃতি প্রাপ্ত হয়। 


তদ্‌ ষ ইহ রমণীয়চরণা অভ্যাশে! হ যত্তে রমণীয়াং যোনি- 
মাপছ্েরন্‌ ৰ 'হ্মণযোনিং বা ক্ষত্রিয়যোনিং বা বৈশ্যষোনিং বাংথ য 
ইহ কপুয়চরণা অভ্যাশো হ যত্তেকপূয়াং যোনিমাপদ্কেরঞ শ্বযোনিং 
বা সূকরযোনিং বা চগ্ডালযোনিং বা ॥ ৭ 


তৎ (তাহাদের মধ্যে ) যে ( যাহার!) ইহ (ইহলোকে) রমণীয়চরণাঃ (শুভকর্মফল বিশিষ্ট, 
[ যাঁহাদের পুণ্যাবশেষ আছে--ব্রঃ ৩।১।৯ 1) তে (তাহারা) অভ্যাশঃ হ যৎ ( অতি শীঘ্রই 
যে প্রাপ্তি সেইরূপে ) যোনিম্‌ ( জন্ম )__ৰঙ্গণ-যোনিম্‌ বা, ক্ষত্ৰিয়-যোনিম্‌ বা, বৈগ্ঠ-যোনিম্‌ 
বা আপতেরন্‌ (প্রাপ্ত হন)। অথ (আবার ) যে ইহ কপুয়চরণাঃ ( অশুভকর্মফলবিশিষ্ট ) 


২৮০ উপনিষৎ গ্রন্থাবলী চিত 


তে অতাশঃ হ যৎ কপুর্নাম্‌ (অশুভ, মন্দ ) যোনিম্-শ্বযোনিম্‌ বা, সুকর-যোনিম্‌ বা, 
চণ্ডাল-ঘোনিম্‌ বা আপক্টেরন্‌। ৭ 


তাহাদের মধো ধাহাদের ইহলোকে অজিত (ও চন্দ্রলোকপ্রাপ্তির 
পূর্বে অভুক্ত ) শুভ কর্মফল ( অবশিষ্ট ) আছে, তাহারা ব্রাহ্মণযোনিতে 
বা ক্ষত্রিয়ষোনিতে ব! বৈশ্টযোনিতে অতিশীঘ্র জম্মলাত করেন। আবার 
যাহার্দের ইহলোকে অজিত অশুভ কর্মফল ( অবশিষ্ট) আছে, তাহার! 
কৃকুরষোনিতে বা শুকরযোনিতে বা চণ্ডালযোনিতে অতিশীঘ্র জন্মলাভ 


করে। ? 


অধৈতয়োঃপথোর্ন কতরেণচন তানীমানি ক্ষুদ্রাণাসকুদাবত্তণনি 
ভূতানি ভবন্তি জায়স্ব ভিয়স্বেত্যেততৃতীয়ং স্থানং তেনামৌ লোকে! 


ন সম্পূর্যতে তন্মাজ্জুগুপ্সেত তদেষ শ্লোকঃ ॥ ৮ 


[ বপন জীবগণ উপালনা ব! ইষ্টাপূর্তাদি কর্ম করে না] অথ (তখন) [ তাহারা ] 
এতয়োঃ পথোঃ ([উত্তর ও দক্ষিণ] এই উত্তপু পথের) কতরেণ চন ( কোনও 
পথেই ) (গমন করে] ন (না) তানি ইমানি (উক্ত [পথত্র&] জীবগণ ) জায়ন্ব ভরি 
(“জন্মাও ও মর”) ইতি (এইরূপ ঈশ্বরাদেশক্রমে ) অলকৃৎ আবতীনি (পুনঃ পুনঃ 
জন্মমরণশীল ) ক্ষুাণি ভূতানি (ক্ষুদ্র [ মশকাদি ] প্রানী) ভবস্তি (হর)। এতং 
(ইহাই, এই শ্ষৃত্প্ৰাণী হইয়া জন্মই ) (মার্গন্বয়াতীত ] তৃতীর়ম্‌ স্থানম্‌ ( তৃতীয় স্থান )। 
তেন (এই কারণে ) [ অর্থাৎ যেহেতু দক্ষিণমার্গগামীর! এ লোক হইতে প্রত্যাবর্তন করে 
এবং কর্ম ও উপাসনাতে ঘাহারা! অধিকারী নহে, তাহারা সেখানে যায় না, অতএব ] 
অসৌ লোকঃ (এ চন্্রলোক ) ন সম্পূর্ধতে (পূর্ণ হয় না)। [এখানে চতুর প্রশ্নের 
(41৩৩) উত্তর হইল ]। [যেহেতু ক্ষুদ্র প্রাণীদের জীবন ছুংখময় এবং স্বল্প বলিয়। 
ভোগেরও অবসর নাই ] তশ্মাৎ (হৃতরাং) [ এই গতিলাতকে ] জুগুপ্দেত ( মৃণ! করিবে )। 
তৎ ( পঞ্চাগ্রিবিস্ত।র স্তুতির জন্তু ) এয: শ্লোক২-- । ৮ 


(শাস্ত্রীয় কৰ্মাদি হইতে বিমুখ জীবগপ) এই উভয় পথের কোন পথেই 


৫1১১০] ছান্দোগ্যোপনিষৎ ২৮১ 


গমন করে না। সেই জীবগণ “জন্মাও ও মর” এই ঈশ্বরাদেশক্রমে১ পুনঃ 
পুনঃ ( সংসারচক্রে ) ভ্রমণকারী ক্ষুদ্র প্রাণী হইয়া থাকে । ইহাই তৃতীয় 
স্থান। এই কারণেই এ লোক পরিপূর্ণ হয় না|. স্ৃতরাং (এই গতিকে) 
ত্বণা করিবে । উক্ত ( পঞ্চাগ্রিবিদ্য! ) বিষয়ে এই শ্লোক আছে__| ৮ 


১। অথবা জায়ন্য জিয়ন্থ ইতি =( তাহার!) পুনঃ পুনঃ জন্মায় ও মরে । 


স্তেনো হিরণ্যস্য স্থরাং পিৰংস্চ 
গুরোস্তল্লমীবসন্‌ বক্ষহা 

চৈতে পতস্তি চত্বারঃ 
পঞ্চমশ্চীচরংস্তৈ।-_-ইতি ॥ ৯ 


হিরণাস্ত স্তেনঃ ([ ব্রাহ্মণের ] স্ববর্ণাপহীরক ) চ স্থরান্‌ পিবন্‌ (এবং হুরাপানকারী), 
গুরোঃ তল্পম্‌ আবসন্‌ গুরুর শয্যায় শঙ্পনকা রী, অর্থাৎ গুরুপত্বীগামী) ৰ ক্মহ! (এবং ব্রহ্মঘাতী) 
__এতে চত্বারঃ ( এই চারিজন ) চ ( এবং ) পঞ্চমঃ তৈঃ আচরন্‌ (যে পঞ্চম বাক্তি তাহাদের 
সংসর্গ করে, সে) পতন্তি (পতিত হয়) ইতি। ৯ 


স্ববর্ণাপহা রী, মদ্যপ, গুরুতল্পগ ও ব্রহ্ম্র--এই চারি বাক্তি এবং যে পঞ্চম 
বাক্কি ইহাদের সংসর্গ করে, ( ইহার! ) পতিত হয়। ৯ 


অথ হু য এতানেবং পঞ্চাগীন্‌ বেদ ন সহ তৈরপ্যাচরন পাঁপানা 
লিপ্যতে শুদ্ধঃ পৃতঃ পুণ্যলোকো ভবতি য এবং বেদ য এবং 
বেদ ॥ ১০ 
ইতি পঞ্চমাধ্যায়স্ত দশমথণ্ডঃ ॥ 


[উদ্ধত শ্রোকে পঞ্চাগ্রিবিগ্ার প্রশংসা নুম্পষ্ট না হওয়ায় বলা হইতেছে ]_অথ হ 
(পরন্ধ ) যঃ ( যিনি ) এতান্‌ পঞ্চাগ্রীন্‌ (এই পাঁচ অগ্নিকে ) এবম্‌ বেদ (এইরূপে উপাসনা 


২৮২ উপ নিষণৎ গ্রন্থাবলী [ e1১১১ 


করেন ) [তিনি] তৈঃ সহ ( উক্ত মহাপাতকীদের সহিত ) আচরন অপি (সংসর্গ করিয়াও ) 
পাপ, না! ন লিপাতে (পাপে লিপ্ত হন না), [কারণ] পূতঃ [ সন্‌ ] ([ পঞ্চাগ্রিবিদ্ভার ফলে ] 
পবিত্রীকৃত হইয়া) [তিনি ] শুদ্ধ: (শুদ্ধ) { হন ]। যঃ এবং বেদ ( যিনি পূর্বপ্রশ্বগুলির 
উত্তর যথাযথ জানেন ) [ তিনি ] পুণালোকঃ ( পুণ্যলোকগামী ) ভবতি (হন )। যঃ এবং 
বেদ [ সমস্ত প্রপ্রের মীমাংসাহুচক ] ৷ ১* 


পরস্ত ষিনি এই পঞ্চায়িকে যথোক্তরূপে উপাসনা করেন, তিনি উক্ত 
পাপীদের সংসর্গ করিলেও* পাপে লিপ্ত হন না, কারণ তিনি (পঞ্চাগ্রি- 
বিদ্যার ফলে ) বীতপাপ হইয়! বিশুদ্ধ হন । যিনি উক্ত বিষয়গুলি জ্বানেন, 
তিনি পুণালোকগামী হন । ১০ 

১। এখানে বিদ্বানের জন্ত পাপীর স্পর্শ বিহিত হয় নাই, বিদ্ভারই প্রশংসা হইয়াছে । 


পঞ্চঘাধ্যায়_একাদশ খণ্ড 


( অশ্বপতি ও ছয় ব্ৰাহ্মণ, বৈশ্বানর আত্ম! ) 


প্রাচীনশাল ওপমন্যবঃ সত্যষজ্ঞঃ পৌলুষিরিক্দ্দ্যুন্দে। ভাল্লবেয়ো 
জন: শীর্করাক্ষ্যো বড়িল আশ্বতবাশ্থিস্তে হৈতে মহাশালা 
মহাশ্রোত্রিয়াঃ মেত্য মীমাংসাং চক্রুঃ কো ন আত্মা কিং 
বন্দেতি ॥ ১ 


[পূর্বে (৫1১1৪) বলা হইয়াছে যে, দক্ষিণপথগামীর1 দেবগণের অন্ন হন; কোন 
কোনও জীব মশকাদিও হয় (৫1১*।৮)1 অধুনা উভয়দোষমুক্ত বিরাটপদপ্রাপ্তির উপাহ 
বল! হইতেছে ]--উপমন্তবঃ ( উপমন্যুতনব ) প্রাচীনশালঃ, পৌলুষিঃ ( পুলুষস্ুত ) সতাবক্ঞ:, 
ভাল্লবেত্্ঃ (ভল্লবির পৌত্র) ইন্দদ্রায়?, শার্করাক্ষঃ ( শর্করাক্ষতনয় ) জনঃ, আশ্বতরা্বিঃ 
( অশ্বতরাশ্বের পুত্র ) বৃড়িলঃ__মহাশ্রোত্রিত্রীঃ (বেদজ্ঞ ও বেদাচারী ) মহাশালাঃ (মহাগৃহস্থ) 
তে হ এতে ( এ পাঁচ জন ) সনেত্য (মিলিত হইয়!) মীমাংসাম্‌ চক্তুঃ (বিচার করিয়াছিলেন) 
কঃ নং আত্ম! (কে আমাদের আস্ম! ), কিম্‌ বন্ধ (কে ব্রন্ধ)? ইতি ৷ ১ 


৫১১1২] ছাঁন্দোগ্যোপ নিষত ৮৩ 


উপমন্ুতনয় প্রাচীনশাল, পুলুষস্ৃত সতাযজ্ঞ, ভাল্লবিপুত্র ইন্দরছবয়, 
শর্করাক্ষতনয় জন, অশ্বতরাশ্বতনয় বুড়িল, এই পাঁচজন মহাশ্রোত্রিয় ও 
মহাগৃহস্থ পরস্পর মিলিত হইয়। আলোচনা করিলেন, “কে আমাদের 
আত্ম, কে ব্ৰহ্ম” 1৯ ১ 

১। এখানে আত্ম! ও ব্ৰহ্ম পরস্পরের বিশেষণ ও বিশেষা হইয়! ইহাই বুঝাইতেছে যে, 


আধাক্সিক পরিচ্ছিন্ন আস্তা অথবা! আদিত্াব্রন্মাদি উপাস্ত নহেন, পরস্ত “আত্মাই ব্রহ্ম, ব্রহ্ম 
আত্ম।"_-এইরূপে “আত্মা হইতে অভিন্ন ব্রহ্ম” বা সর্বাত্মা বৈশ্বানরই উপান্ত ৷ 


তে হ সম্পাদয়াঞ্চক্রুকদ্দালকো বৈ ভগবন্তোহয়মারণিঃ 
সনপ্রতীমমাত্মানং বৈশ্বানরমধ্যেতি তং হস্তাভ্যাগচ্ছামেতি তং 
হাভ্যাজগু £॥ ২ 


তে হ (তাহার!) সম্পাদয়াম্‌-চক্তঃ ([ এইরূপে ] সমস্তার সমধান করিলেন )-_-ভগবন্তঃ 
(হে পূজজাপাদগণ ), অয়ন্‌ (এই) আরুণিঃ উদ্দালকঃ বৈ ( অরুণপুত্র উদ্দালক ) সম্প্রতি 
( অধুনা) ইমম্‌ (এই ) বেশ্বানরম্‌ আত্মানম্‌ (বিরাট্‌ আত্মাকে ) অধোতি (অবগত 
আছেন); হন্ত ( আনুন ), তম্‌ অভ্যাগচ্ছাম্‌ ( আমর! তৎসমীপে যাই) ইতি! তম্‌ 
অভাজগ্া ই (তাহার নিকটে গমন করিলেন )। ২ 


তাহার! এইরূপে সমস্যাটির সমাধান করিলেন, “মহোদয়গণ, স্ববিখ্যাত 
অরুণপুত্র উদ্দালক সম্প্রতি এই ধৈশ্বানর* আত্মাকে অবগত আছেন । 
আস্বন, আমর! তাহার নিকট যাই।” ( অনন্তর তাহারা) তাহার সমীপে 
গমন করিলেন । ২ 


১। বিশ্ব নকল, নর মানুষ; বিশ্ব+নর = বিশ্বানর = বৈশ্বানর, অর্থাৎ যিনি নকল 
মানবরূপে বিদ্যমান । অথবা বিশ্ব সকল বিকার, নর =কৰ্তা; বৈশ্বানর =সকল 
বিকারের কর্তা । অথবা--বিশ্ব =(সকল) নর যাহার, অর্থাৎ যিনি সকল নরের 
আত্মন্বরূপে বিগ্ধমান, তিনি বৈশ্বানর ৷ 


২৮৪ উপনিষৎ গ্রন্থাবলী [ ৫1১১)৪ 


স হসম্পাদয়াঞ্চকার প্রক্ষ্যন্তি মামিমে মহাশালা মহাশ্রোত্রিয়া- 
স্তেভ্যে৷ ন সর্বমিব প্রতিপৎস্তে হস্তাহমন্যমভ্যনুশীলানীতি ॥ ৩ 


সঃ হ (তিনি, উদ্দালক) সম্পাদদ্নাঞ্চকার (স্থির করিলেন )--ইমে ( এই সকল ) 
মহাশালাঃ মহাশ্রোত্রিয়াঃ মাম্‌ (আমাকে) প্রক্ষান্তি (প্রশ্ন করিবেন) । তেভ্যঃ (তাহাদিগকে) 
সর্বম্‌ ( সমস্ত ) ন প্রতিপৎস্তে ইব ( বলিতে বোধ হয় সমর্থ হইব না)। হন্ত (যাহা! হউক ), 
অহম্‌ অন্যম অভ্মুশাসানি ( অঙ্ঠ উপদেষ্টার সমীপে যাইতে বলি ) ইতি । ৩ 


উদ্দালক এই সিদ্ধান্ত করিলেন, “এই সকল মহাগৃহস্থ ও মহাশ্রোত্রিয়ের! 
আমায় প্রশ্ন করিবেন; কিন্তু তাহাদিগকে সকল কথ! বলিতে বোধ হয় 
সমর্থ হইব ন!। যাহা হউক, আমি তাহাদিগকে অপর একজন উপদেষ্টার 
সন্ধান দিই |” ৩ 


তান্‌ হোবাচাশ্বপতির্বে ভগবন্তোইয়ং কৈকেয়ঃ সম্প্রতীমমাত্মানং 
বৈশ্বানরমধ্যেতি তং হস্তাভ্যাগচ্ছামেতি তং হাভ্যাজগ,ঃ ॥ ৪ 


[ উদ্দালক ] তান (তাহাদিগকে ] উবাচ হ--ভগবস্তঃ, সম্প্রতি অঘম্‌ কৈকেযঃ 
( কেকয়পুত্র ) অশ্বপতিঃ বৈ বৈশ্বানরম্‌ [ ইত্যাদি পূর্ব ]1 ৪ 


( উদ্দালক ) তাহাদিগকে বলিলেন, “মহাশয়গণ, সম্প্রতি ত্প্রসিদ্ধ 
কেকয়পুত্র অশ্বপতি বৈশ্বানর আত্মাকে অবগত আছেন। আহ্বন, আমরা 
তাহার নিকট যাই।” ( অতঃপর ) তাহারা তাহার নিকট গেলেন । ৪ 


তেভ্যো হ প্রাপ্তেভ্যঃ পৃথগর্ঠাণি কারয়াঞ্চকার স হ প্রাতঃ 
সিহান উবাচ-_ 
ন মে স্তেনো জনপদে ন কদর্ষো ন মগ্পো 
নানাহিতাগ্লিনবিদ্বান্ন শ্বৈরী স্বৈরিণী কুতো 


৫1১১৫ ] ছান্দোগ্যোপনিষৎ ২৮৫ 


যক্ষ্যমাণে! বৈ ভগবন্তোহহমন্মি ষাবদেকৈকস্মা খত্বিজে ধনং 
দাস্যামি তাবস্তগবন্ত্যো দাস্তামি বসন্ত ভগবন্ত ইতি ॥ ৫ 


প্রাপ্তেতাঃ তেভাঃ হ (সমাগত তাহাদের জন্য ) [ অখপতি ] পৃথক (পৃথক পৃথক ভাবে) 
অর্থাণি কারধাঞ্চকার (পৃজ| করাইলেন)। দঃ হ (তিনি ) [ পরদিন] প্রাতঃ সঞ্জিহানঃ 
(প্রাতঃকালে শযাতাগ করিয়া) [ তাহাদিগকে ধন দিতে চাহিলেন; কিন্তু তাহার গ্রহণ 
করিতে অন্নীকৃত হইলে ] উবাচ (বলিলেন)-_মে ( আমার ) জনপদে (রাজ্যে) স্তেনঃ ন 
(চোর নাই) কদর্ধঃ (কৃপণ, নরাধম ) ন, মগ্ঘপঃ ন, অনাহিতাগ্রিঃ (এমন ব্রাহ্মণ যিনি 
অগ্রিহোত্রী নহেন ) ন, অবিদ্বান্‌ ( অশিক্ষিত ) ন, স্বৈরী (ব্যভিচারী ) ন, [সুতরাং] শৈরিণী 
কৃতঃ (ব্যাভিচারিণী কিরূপে থাকিবে)? [অর্থাৎ আমি নিষ্পাপ; অতএব আমার দান 
কেহ গ্রহণ করিবেন না]? [ ইহাতেও তাহার! দান গ্রহণ করিলেন না দেখিয়া রাজ 
ভাবিলেন যে, তাহার! অল্পে তুষ্ট নহেন ; সুতরাং তিনি পুনর্বার বলিলেন ]_-ভগবস্তঃ, অহম্‌ 
ক্ষামাণঃ বৈ অশ্মি [ আমি যজ্ঞে প্রবৃত্ত হইতেছি); এক-একন্মৈ খত্বিজে (এক এক 
জন ঝ্রত্বিককে ) যাবৎ (যে পরিমাণ) ধনমূ (ধন) দাশ্তামি (দিব) তাবৎ (সেই 
পরিমাণ ) ভগবস্ভাঃ (আপনা দিগকে ) দাক্তামি (দিব)। ভগবন্তঃ বসন্ত (অবস্থান করুন ) 
ইতি । ৫ 


তাহারা তথায় সমাগত হইলে রাজা প্রত্যেকের যথোচিত পৃজাদি 
করাইলেন। (তাহাদিগকে 'ধনাভিলাধী মনে করিয়া, অথচ প্রদত্ত ধন 
গ্রহণে অসন্মত দেখিয়া) পরদিবস প্রাতে শযাত্যাগান্তে তিনি তাহাদিগকে 
বলিলেন, “আমার রাজ্যে কোন চোর নাই, কৃপণ নাই, মগ্ঘপামী নাই, 
এমন ব্রাহ্মণ নাই যিনি আহিতা প্রি নহেন, অবিদ্বান্‌ নাই, বাতিচারী নাই, 
হতরাং ব্যভিচারিণী কিরূপে থাকিবে ? ( অতএব আমার দান কেন গ্রহণ 
করিবেন ন।?) আমি যজ্ঞে প্রৰৃত হইতেছি। (উহাতে) প্রতোক 
ধাত্বিকৃকে যত দক্ষিণা দেওয়া হইবে আপনাদের প্রতোককেও তত দেওয়া 


হইবে। মহাশয়গণ এখানে অবস্থান করুন (তাহা হইলে অধিকতর ধন 
পাইতে পারিবেন )1৮ & 


২৮৬ উপনিষত গ্রন্থাবলী [ ৫১১1৭ 


তে হোচুর্ষেন হৈবার্থেন পুরুষশ্চরেত্তং হৈব বদেদাত্মানমেবেমং 
বৈশ্বানরং সম্প্রত্যধ্যেষি তমেব নো বহীতি ॥ ৬ 

তে (তাহার!) উচুঃ হ (বলিলেন )--যেন এব হ অর্থেন (যে প্রয়োজনে ) পুরুষঃ 
(কোনও বাক্তি) [অপরের নিকট ] চরেৎ (গমন করে ) তম্‌ হ এব (সেই বিষয়টিই ) 
বদেৎ ( বলা উচিত )। সম্প্রতি ইমম্‌ বৈশ্বানরম আত্মানম্‌ এব অধোষি (আপনি অবগত 
আছেন ), নঃ তম্‌ এব ৰ হি (বলুন ) ইতি । ৬ 


তাহার! বলিলেন--“মাহষ ষে প্রয়োজনে (কাহারও নিকট) গমন করে, 
(তাহার নিকট ) তাহাই বলা উচিত।১ সম্প্রতি আপনি এই বৈশ্বানর 
আত্ম অবগত আছেন। আমাদিগকে উহাই বলুন |” ৬ 


১। অর্থাৎ আমর! ধনকামী নহি, বিদ্বাকামী । 


তান হোবাচ প্রাতর্বঃ প্রতিবক্তাম্মীতি তে হ সমিৎপাণয়ঃ 
পূর্বাহ্থে প্রতিচক্রমিরে তান্‌ হানুপনীয়ৈবৈতদুবাচ_॥ ৭ 
ইতি পঞ্চমাধ্যায়স্তৈকাদ শখণ্ডঃ ॥ 


তান্‌ ( সেই হয় ব্ৰাহ্মপকে ) [ রাজ! ] উবাচ হ--বঃ( আপন।দিগকে ) প্রাত: প্রতিবন্ধক 
[ অন্পি] (প্রত্যুত্তর দিব) ইতি । তে হ সমিৎপাণয়ঃ ([ উপনয়নের জন্ত ] সমিভার হস্তে 
লইয়1) পূর্বাহে প্রতিচক্রমিরে (রাঁজনকাশে গেলেন )। তান হ অনুপনীয় এব (উপনীত 
না করিযাই ) এতৎ ( এই কথ! ) উবাচ_ * 


€ রাজা) তাহাদিগকে বলিলেন, “আমি প্রাতঃকালে আপনাদিগকে 
প্রতুাত্তর দিব।” তাহার। (পরদিন ) পৃর্বাহ্নে সমিৎপাণি হইয়া! তৎসমীপে 
উপস্থিত হইলেন। (রাজ! ) তাহাদিগকে উপনীত ১ ন! করিয়াই এইবপ 

বলিলেন_- | ৭ 
১। উপনয়ন = পদদ্বয়ে পতন ( মানন্দ গিরি )। এই আখারিকার দ্বারা এই বুঝানে। 


ফি ছান্দৌগ্যোপনিষৎ ২৮৭ 


হইতেছে যে, হীনজাতি (ক্ষত্রিয়) রাজার নিকট ব্রাহ্মণগণ যেরূপ বিদ্ভাভিমান ত্যাগ 
করিয়া! বিনয়লহকারে গিয়াছিলেন, গরুদকাশে সেইরূপ বিনয়ী হইয়া গমন করিতে হয় 
এবং রাজ। ঘেরূপ উপদেশ দিয়াছিলেন, উপযুক্ত শিষ্যকে গুরুও সেইরূপ অবশ্যই উপদেশ 
দিবেন। সমিধ = গুরুসেবার উপযুক্ত দ্রব্য ৷ 


পঞ্চযাধ্যায়_দ্বাদশ খণ্ড 
(বৈশ্বানর আত্মার মম্তক- শ্বতেজস্ত্-গুণ-বিশিষ্ট দ্যলোক ) 


ওুপমন্যব কং ত্বমাত্মাননুপাস্স ইতি দিবমেব ভগবো রাজনিতি 
হোবাচৈষ বৈ সতেজ আত্মা বৈশ্বানরো যং ত্বমাত্মানমৃপাস্সে 
তস্মাত্তব স্ৃতং প্রস্থতমাস্থতং কুলে দৃশ্যতে ॥ ১ 


অৎস্তন্নং পশ্যসি প্রিয়মন্ত্যনং পশ্যতি প্রিয়ং ভবত্যস্ত ৰ হ্মবৰ্চসং 
কুলে য এতমেবাত্মানং বৈশ্বানরযুপান্তে মুর্ধা ত্বেষ আত্মন ইতি 
হোবাচ মুর্ধা তে ব্যপতিষ্যদ্‌ যন্মাং নাগমিষ্য ইতি ॥২ 


ইতি পঞ্চমাধ্যায়স্য দ্বাদশখণ্ডঃ ॥ 


[রাজ বলিলেন]-__[ হে ) পমন্যব, ত্বম্‌ (তুমি ) কম্‌ (কোন্‌) [বৈশ্বানর ] আত্মানম্‌ 
(আত্মাকে ) উপান্সে (উপাননা! কর )?. ইতি । [প্রাচীনশাল ] উবাচ হ (বলিলেন )-_- 
[ হে] ভগবঃ রাজন্‌, দিবম্‌ এব (ছ্যলোককেই )ইতি। [রাজা ]=যম্‌ (যে) আত্মানস্‌ 
তম্‌ উপাস্সে এষঃ বৈ (ইনিই ) স্ুতেজাঃ (উত্তম জ্যোতি বলিয়া প্ৰসিদ্ধ ) বৈশ্বানরঃ আত্মা! ; 
তম্মাৎ (দেই জন্যই ) তন কুলে (তোমার বংশে) নুতম্‌ ([ একাহে সমাপ্ জ্যোতিষ্টোমে ] 
সোমরস অভিযুত বা নি্চাসিত হইতে ) প্রস্থতম্‌ ( [দুই হইতে দ্বাদশ দিনব্যাপী অহীনযাগে] 
প্রকৃষ্টরূপে নিষধাসিত হইতে) আন্তম্‌ ([ বহুদিনব্যাগী সত্তে ] সম্যক্‌ নিঙ্ধাদিত হইতে ) 


২৮৮ উপনিষত গ্রন্থাবলী চিন 


দৃষ্ঠতে (দেখা যায় )। [ এইজন্যই ] অন্নম অৎসি (অনু ভক্ষণ কর ), প্রিয়ম্‌ (ইষ্ট বিষয় ) 
পশ্ঠলি (দর্শন কর)। যঃ (যে কেহ) এতম্‌ বৈশ্বানরম্‌ আত্মানম্‌ এবম্‌ উপাস্তে (উপাসন। 
করেন)। [তিনি] অন্নম্‌ অত্তি (ভক্ষণ করেন), প্রিয়ম্‌ পশ্যতি (দর্শন করেন ), অস্ত 
কুলে ৰ দ্ধবর্চসম্‌ ([ কর্মকুশলতারূপ ] ব্রহ্মতেজ ) ভবতি । তু (পরস্তু ) এষঃ (ইনি) আত্মন: 
(বৈশ্বানর আস্থার ) মুর্ধা (মস্তক) [ যু: ২।১।৪ ] ইতি উবাচ হ (এই কথা বলিলেন )। 
[ এবং আরও বলিলেন ]__ষৎ ( যদি ) মাম্‌ ( আমার কাছে) ন আগমিষ্যঃ (ন! আসিতে ) 
[তবে অংশমাত্রকে পূর্ণবূপে উপাসনা করার অপরাধে] তে মূর্ঘ। (তোমার মন্তক ) বাপতিষ্যৎ 
(পড়িয়া যাইত )। ইতি । ১-২ 


(রাজা )_-০হে ওপমন্যব, তুমি কিরূপ আত্মাকে উপাসনা কর ?” 
(প্রাচীনশাল )--”হে রাজ! মহাশয়, (আমি) হ্ালোককেই (উপাসনা 
করি )।” (রাজা )_-“তুমি যে আত্মাকে উপাসনা কর, ইনি স্বতেজ৷ নামে 
প্রসিদ্ধ বৈশ্বানর আত্ম! ;৯ ( যেহেতু হ্বতেজাকে উপাসনা কর ) সেই জন্য 
তোমার কুলে সোমরস স্বৃত, প্রশ্থত ও মাম্ৃত হইতে দেখা যায় ।২ ( এই 
কারণে ) তুমি অন্নভোক্ষী হইয়া এবং প্রিয়বস্ত দর্শন করিয়া থাক। যে 
কেহ এই বৈশ্বানর আত্মাকে এইন্ূপে উপাসনা করেন, তিনি অন্নভোন্ধী 
হন, প্রিয় বস্তু দর্শন করেন, এবং তাহার কুলে ব্রহ্মতেজ সমস্ত হয় । পরস্ত 
ইনি (বৈশ্বানর) আত্মার (একাজ) মস্তক মাত্র । তুমি যদি আমার নিকট 
না আসিতে, তবে তোমার মস্তক পড়িয়। যাইত ।” ১-২ 


১। উহ1বৈশ্বানর আম্মার একদেশ মাত্র । 


২। অর্থাৎ তোমার বংশীয়েরা দাতিশয় কনিষ্ঠ । সোমযাগ মোট ভিন শ্রেণীতে 
বিভক্ত--জোতিষ্টোষ, অহীন ও সত্র। জোোতিষ্টোম একদিনে, অহীন দুই হইতে দ্বাদশ দিনে 
এবং সত্র বহুদিনে সমাপ্য; অনুষ্ঠানকালের দীর্ঘতানুষায়ী সোমরসেরও অধিককা ধিক 
প্রয়োজন হয় । এই উপাসনার ফলে উপালকের বংশধরগণ সমৃদ্ধ ও ধর্মপরায়ণ হইয়াছেন 
ইহাই তাৎপর্য । দোমাভিষব =শাস্বীয় নিয়মামুসারে মোষলতা। ছে চিয়া রদ বাহির করা । 


গঞ্চমাধ্যায় অয়োদশ খণ্ড 


( বৈশ্বানর আত্মার চক্ষু__বিশ্বরূপত্ব-গুণ-বিশিষ্ষ আদিতা ) 

অথ হোবাচ সত্যযজ্ঞং পৌলুষিং প্রাচীনযোগ্য কং ত্বমাত্মা- 
নমুপাস্স ইত্যাদিত্যমেব ভগবো রাঁজন্নিতি হোবাচৈষ বৈ বিশ্বরূপ 
আত্মা বৈশ্বানরো যং ত্বমাত্মানমুপাস্দে তস্মাত্তব ৰহু বিশ্বরূপং 
কুলে দৃশ্যতে ॥ ১ 

প্রবৃস্তোহশ্বতরীরথো দাসীনিক্ষোহতস্ান্নং পশ্যসি প্রিয়মন্ত্যনং 
পশ্যতি প্রিয়ং ভবত্যস্ত ৰ হ্মবৰ্চদং কুলে য এতমেবমাত্মানং 
বৈশ্বানরযুপান্তে চক্ষুষ্টে,তদাত্মন ইতি হোবাচান্ধোইভবিস্বো যন্মাং 
নাগমিষ্য ইতি ॥ ২ 

ইতি পঞ্চমাধ্যায়স্ ভ্রয়োদশখণ্ডঃ ॥ 


অথ..'দৃপ্ততে, [ পূর্ববৎ ]। বহু বিশ্বরূপম্‌ (ইহলোকের ও পরলোকের জন্য বিবিধ 
ভৌগসাম গ্রী)। অশ্থতরী-রথঃ ( অশ্বতরী-বাহিত রথ [৪1২1১ ]) দামী-নিক্ষঃ (দালীবৃন্দ 
সহ কণ্ঠহার ) [ ত্বাম্‌ অনু] প্রবৃত্তঃ (তোমার জন্য প্রস্তুত রহিয়াছে )। অৎসি [ ইত্যাদি 
পূর্ব] চক্ষুঃ তু এতৎ আত্মনঃ (পরস্ত ইহা আত্মার চক্ষু )। অন্ধঃ অভবিষ্যুঃ (তুমি 
অন্ধ হইতে )। ১-২ 

অনস্তর সতাযজ্ঞ পৌলুষিকে (রাজা ) বলিলেন, “হে প্রাচীনযোগ্য, 
তুমি কিরূপ আত্মাকে উপাসনা কর?” ( তিনি বলিলেন )-_-দরাজা 
মহাশয়, আমি আদিতাকেই (উপাসনা করি )1৮ ( রাজা) “তুমি যে 
আয্মাকে উপাসনা কর, ইনিই বিশ্বরূপ* নামে প্রসিদ্ধ বৈশ্বানর আত্মা ; 
এই কারণেই তোমার বংশে সর্বপ্রকার ভোগ্োপকরণ দৃষ্ট হয় | তোমার 
জন্য অশ্বতরীরথ' দাসীবৃন্দ ও কঠহার প্রস্তুত রহিয়াছে ; তুমি অন্নভোজী 
হইয়াছ এবং প্রিয়বস্ত দর্শন করিতেছ। যে কেহ এই বৈশ্বানর আত্মাকে 


এইরূপ দর্শন করেন, তিনি অন্নভোজী হন, প্রিয়বন্ত দর্শন করেন, এবং 
১৯ 


২৯০ উপনিষণৎ গ্রন্থাবলী [ ৫1১৪।২ 
তাহার কুলে ব্রহ্গতেজ সমত হয়। পরস্ত ইহা (বৈশ্বানর ) আত্মার 
( এক অঙ্গ) চক্ষু মাত্র। তুমি যদি আমার নিকট ন! আসিতে, তবে 
তুমি অন্ধ হইয়া যাইতে |” ১-২ 


১। কারণ বিশ্ব বা সমস্ত রূপই হুর্যের। 


গঞ্চমাধ্যায়_ চতুর্দীখ খণ্ড 
€(বৈশ্বানর আত্মার প্রাণ__পৃথগ্বত্বত্ব-গু৭-বিশিষ্ট বায়ু) 


অথ হোবাচেন্দ্রদ্যন্থং ভাল্লবেয়ং বৈয়াত্রপন্য কং ত্বমাত্মানমুপাস্স 
ইতি বায়ুমেব ভগবো রাজন্সিতি হোবাচৈষ বৈ পৃথগ বক্তা 
বৈশ্বানরো যং ত্বমাত্মানমুপাস্্‌সে তস্মান্বাং পৃথগ ৰলয় আয়ন্তি 
পৃথগ্রথশ্রেণয়োহমুষন্তি ॥ ১ 


অংশ্ন্নং পশ্যসি প্রিয়ম্ত্যন্নং পশ্যতি প্রিয়ং ভবত্যস্ৰ,গ্ধবনং 
কুলে ষ এতমেবমাস্মানং বৈশ্বানরমুপান্তে প্রাণস্বেষ আত্মন ইতি 
হোবাচ প্রাণজ্ত উদক্রমিধ্যদ্‌ যন্মাং নাগমিষ্য ইতি ॥ ২ 


ইতি পঞ্চমাধ্যায়স্ত চতুর্দশখ গুঃ ॥ 


পৃপকৃ-বস্ত্1 ( নান! বস্তু বা পথ যাহার, অর্থাৎ আবহ, উদ্বহ প্রভৃতি ভেদবিশিষ্ট বামু)। 
পৃথক্‌-বলছঃ (নানাদিকে উৎপন্ন [বস্ত্রাদি] উপহার ) ত্বাম্‌ আরস্তি (তোমার নিকট আসে)। 
অনুযন্তি ( অনুগমন করে )। তে (তোমার) প্রাণঃ উদক্রমিস্তৎ ( উৎক্রমণ করিত ) 
[ অপরাংশ পূর্ববৎ ]। ১-২ 


অনস্তর ইন্দ্রহায় ভাল্লবেয়কে রাজ। জিজ্ঞাসা করিলেন,“হে বৈয়াঘ্রপত্থ, 
তৃমি কিরূপ আত্মাকে উপাসনা! কর?” ( তিনি বলিলেন )--"রাজা 


৫1১৫২ ] ছান্দোগ্যোপ নিষত ২৯১ 


মহাশয়, আমি বায়ুকেই (উপাসনা করি )।” রাজ! বলিলেন, “তুমি যে 
আত্মাকে উপাসনা কর, ইনিই পৃথগ্বস্্ব নামক বৈশ্বানর আত্মা। এই 
জন্যই বিভিন্ন দিক্‌ হইতে তোমার নিকট উপঢোৌকন আসে এবং বিভিন্ন 
রথশ্রেণী তোমার অনুগমন করে; তুমি অন্নভোজী হইয়াছ এবং প্রিয়বস্ত 
দর্শন করিয়া থাক। যেকেহ এই বৈশ্বানর আত্মাকে এইরূপ জানেন, 
তিনি অন্নভোজী হন, প্রিয়বন্ত দর্শন করেন এবং তাহার কুলে ব্রহ্মতেজ 


হয়। পরস্ত ইনি আত্মার এক অঙ্গ প্রাণ মাত্র । তুমি যদি আমার নিকট 
না আসিতে, তবে তোমার প্রাণ উৎক্রমণ করিত !” ১-২ 


গঞ্চঘাধ্যায়-_-গঞ্চশ খণ্ড 


(বৈশ্বানর আত্মার স্বন্দ__বহুলত্ব-গুণ-বিশিষ্ট আকাশ ) 


অথ হোবাচ জনং শার্করাক্ষ্য কং ত্বমাত্মানমুপাস্স ইত্যাকাশমেব 
ভগবো রাজনিতি হোবাচৈষ বৈ বহুল আত্মা বৈশ্বানরো যং 
ত্বমাত্মানমুপাস্সে তস্মান্বং বুলোহসি প্রজয়া চ ধনেন চ॥ ১ 


অতহ্যন্ধং পশ্যসি শ্রিয়মত্যন্নং পশ্যতি প্রিয়ং ভবত্যস্ত 'ৰ,্ষবৰ্চসং 
কুলে য এতমেবমাত্বানং বৈশ্বানরমুপাস্তে সন্দেহস্তেয আত্মন ইতি 
হোবাচ সন্দেহস্তে ব্যশীর্ষদ যন্মাং নাগমিস্ত ইতি ॥ ২ 


ইতি পঞ্চমাধ্যায়স্য পঞ্চদশখণ্ড ॥ 


প্রজয়। চ ধনেন চ (সন্তানসন্ততি ও ধনসম্পদে ) বহুলঃ ( সমৃদ্ধ ) অসি (আছ )। ১ 
অনস্তর জনকে রাজ! জিজ্ঞাসা করিলেন, “হে শার্করাক্ষ্য, তুমি কিরূপ 
আত্মাকে উপাসনা কর?” তিনি বলিলেন, “রাজা মহাশয়, আমি 


২৯২ উপনিষৎ গ্রন্থাবলী [ ৫1১৬২ 


আকাশকে উপাসনা করি ।»রাজা বলিলেন, “তুমি যে আত্মাকে উপাস না 
কর, ইনিই বহুল? নামক বৈশ্বানর আত্মা। এইজন্মই তুমি ( বহু) 
সম্ভানসস্ততি ও ধনসম্পদে সমৃদ্ধ হইয়াছ; তুমি অন্নভোজী হইয়াছ এবং 
প্রিয়বন্তু দর্শন করিতেছ। যে কেহ এই ধশ্বানর আত্মাকে এইবূপে 
উপাসনা করেন, তিনি অন্নতোজী হন ও প্রিয়বস্তু দর্শন করেন এবং তাহার 
কুলে ব্ৰহ্মতেজ্জ হয়। পরস্ত ইহ! আত্মার সন্দেহ২ ( বা দেহমধাভাগ )। 
তুমি যদি আমার নিকট না আসিতে, তবে তোমার দেহস্কন্দ বিশীর্ণ 
হইত |” ১-২ 

১। আকাশ সর্বব্যাপী বলিয়া বহুল ( - প্রচুর, আয়ত ) ; শরীরে মাংস, রুধিরাদি বহু 
পদার্থ থাকে বলিয়। উহাও বহুল-পদ-বাচা_-ইহা পরেই বল! হইতেছে । 

২। সন্দেহ শৰ্দটি উপচয়াৰ্থক বা বৃদ্ধিবোধক দিহ. ধাতু হইতে নিষ্পন্ন হইয়াছে । 
মাংসাদির বৃদ্ধিত্বারা শরীর নিমিত হয় । 


পঞ্চমাধ্যায়__(াড়ণ খণ্ড 


( বৈশ্বানর আত্মার বস্তি __রয়িত্ব-গুণ-বিশিষ্ট জল) 
অথ হোবাচ ৰুড়িলমাশ্বতরাস্থিং বৈয়ানরপছ্য কং ত্বমাত্মানমুপাস্স 
ইতাপ এব ভগবো রাজনিতি হোবাচৈষ বৈ রয়িরাত্মা বৈশ্বানরে! যং 
ত্বমাত্মানমুপাস্্‌সে তস্মাবং রয়িমান পুষ্টিমানসি ॥ ১ 
অৎস্যন্নং পশ্যসি প্রিয়মন্তান্নং পশ্যতি প্রিয়ং ভবত্যহ্য ৰ.হ্ধবর্চনং 
কুলে য এতমেবমাত্সীনং বৈশ্বানরমুপাস্তে বস্তিস্বেষ আত্মন ইতি 
হোবাচ ৰস্তিস্তে ব্যভেতস্যদ ষন্মাং নাগমিষ্য ইতি ॥ ২ 
ইতি পঞ্চমাধ্যায়স্ ষোড়শখণ্ডঃ ॥ 


অপ: জলকে ' বন্থিং (মুত্রাশয়) বতেত্স্তৎ (ফাটিয়া যাইত ) ৷ ১-২ 


৫1১৭২) ছান্দোগ্যোপ নিষৎ ২৯৩ 


অনন্তর বুড়িল আশ্বতরাশ্থ্িকে রাজ! জিজ্ঞাসা করিলেন, “হে বৈয়াস্্রপদ্যা 
তুমি কিরূপ আত্মাকে উপাসনা! কর ?” তিনি বলিলেন, “রাজ! মহাশয়, 
আমি জলকে উপাসনা করি ।” রাজা বলিলেন, তুমি যে আত্মাকে 
উপাসন] কর, ইনিই রয়ি৯ নামক বৈশ্বানর আত্মা । এইজন্যুই তুমি ধনবান্‌ 
ও পু্টিমান্‌ হইয়াছ ; তুমি অন্নভোজী হইয়াছ এবং প্রিয়বস্ত দর্শন করিয়া 
থাক। যে কেহ এই বৈশ্বানর আত্মাকে এইরূপে উপাসনা করেন, তিনি 
অন্নভোজী হন, প্রিয়বস্তু দর্শন করেন এবং তাহার কুলে ব্রহ্মতেজ হয় । 
পরস্ত ইহা আত্মার বস্তি বা মৃত্রাশয়। তুমি যদি আমার নিকট না 
আসিতে, তবে তোমার মৃত্রাশয় বিদীর্ণ হইয়| যাইত |” ১-২ 


১। বয়িশ্ধন। জল হইতে ধান্ঠাদি অন্ন হয়, এবং অন্ন হইতে ধনসম্পদ্‌ ও দেহপুষ্টি 
লাভ হয়। বৈয়াস্্রপস্থ-বাস্্রপদের বংশসন্ভূত । 


গঞ্চমাধ্যায়-_অঙ্গদশ খণ্ড 
( বৈশ্বানর আত্মার পদ-_প্রতিষ্ঠাত্ব-গপ-বিশিষ্ট পৃথিবী ) 


অথ হোকাচোদ্বালকমারুণিং গৌতম কং ত্বমাত্মানমুপা স্স 
ইতি পৃথিবীমেব ভগবো রাজঙ্সিতি হোবাচৈয বৈ প্রতিষ্ঠাত্মা 
বৈশ্বানরো! যং ত্বমাত্মানমূপাস্সে তশ্মান্ধং প্রতিঠিতোহসি প্রজয়া 
চ পশুভিশ্চ ॥ ১ 


অংস্যন্নং পশ্যসি প্রিয়মত্যন্নং পশ্যতি প্রিয়ং ভবত্যস্ত ৰ হ্মবৰ্চসং 
কুলে য এতমেবমাত্মানং বৈশ্বানরমুপান্তে পাদে ত্বেতাবাত্মন ইতি 
হোবাচ পাদৌ তে ব্যন্াস্তেতাং যম্মাং নাগমিষ্য ইতি ॥ ২ 
ইতি পঞ্চমাধ্যায়স্ সপ্তুদ শখণ্ডঃ ॥ 


বান্নান্তেতাম্‌ (বিশীর্প হইত )। ১-২ 

অনস্তর উদ্দালক আরুণিকে রাজা! প্রশ্ন করিলেন, “হে গৌতম, তুমি 
কিরূপ আত্মাকে উপাসনা কর?” তিনি বলিলেন, “রাজা মহাশয়, আমি 
পৃথিবীকে উপাসনা করি ।” রাজা বলিলেন, “তুমি যে আত্মাকে উপাসনা! 
কর, ইনিই প্রতিষ্ঠা নামক বৈশ্বানর আত্মা । এইজ্ন্যই তুমি সম্ভান ও 
পশুবৃন্দে সৃপ্রতিষ্ঠিত রহিয়াছ ; তুমি অন্নভোজী হুইয়াছ এবং প্রিয়বস্ত 
দর্শন করিয়া থাক। যে কেহ এই বৈশ্বানর আত্মাকে এইবূপে উপাসনা! 
করেন, তিনি অন্নভোজী হন, প্রিয়বন্ত দর্শন করেন এবং তাহার কুলে 
ব্রহ্মতেজ হয়। পরস্ত ইহ! আত্মার চরণদ্ন্ন। তুমি যদি আমার নিকট 
না আসিতে; তবে তোমার পাদদ্বয় বিশীর্ণ হইয়া যাইত |” ১-২ 


পঞ্চমাধ্যায়_ অষ্টাদশ খণ্ড 
( সবাক্পপ্রাপ্তি ও প্রাণাগ্নিহোত্র ) 


তান্‌ হোবাচৈতে বৈ খলু যুয়ং পৃথগিবেমমাত্মানং বৈশ্বানরং 
বিদ্বাংমোহননমণ্থ যন্তেতমেবং প্রাদেশমাত্রমভিবিমানমাসত্মানং বৈশ্বা- 
নরমুপাস্তে স সর্বেষু লোকেু সর্বেষু ভূতেষু সর্বেঘাত্মন্ব্নমত্তি ॥ ১ 


[ রাজ ] তান্‌ (তাহাদিগকে) উবাচ হ--এতে বৈ খলু ধূত়ম্‌ (এইরূপ [ থণ্িতজ্ঞানবান্‌ ] 
তোমরা) ইমম্‌ বৈশ্বানরম্‌ আক্মানম্‌ পৃথক ইব বিদ্বাংসঃ (পৃথক ভাবির) অন্ম্‌ অথ (আহার 
করিতেছ ) ৷ তু যঃ (কিন্তু যিনি) প্রাদেশমাত্র (প্রাদেশমাত্র ) অভিবিমানম্‌ ( প্রতাগাস্তর- 
স্বরূপে “আমি বলিয়া" জ্ঞাত ) এতম্‌ বৈশ্বানরম্‌ আত্মানষ্‌ (এই বৈশ্বানর আত্মাকে ) এবম্‌ 
(পরবর্তী কঙ্িকাতে উক্ত বিধি অনুসারে ) উপান্তে (উপাসনা করেন ), সঃ (তিনি) সর্বেষু 
লোকেষু ([ ছালোকাদি ] সকল লোকে ), সর্বেধু ভৃতেযু( চরাচর সকলের মধো ) সর্বেষু 


৫1১৮২ ] ছান্দোগ্যোৌপনিষৎ ২৯৫ 


আন্মহ্থ ( আস্মরূপে প্রতিভাত [ শরীর, ইন্্রিয়, মন ও বুদ্ধি ] সকলের মধ্যে ) [ বৈশ্বানররূপে 
অবস্থানপূর্ব ক ] অন্রম অত্তি ([ সকল প্রানীর ভোজা ] অন্ন আহার করেন )। ১ 


রাজা তাহাদিগকে বলিলেন, “এইরূপ (স্বল্পজ্ঞানবান্‌ ) তোমরা এই 
বৈশ্বানর আত্মাকে পৃথকৃরূপে জানিয়া অন্ন আহার করিতেছ; কিন্ত 
কেহ যদি এই প্রাদেশমাত্র১ ও অভিবিমান২ বৈশ্বানর আত্মাকে যথোক্ত 
প্রকারে উপাপনা করেনঃ তবে তিনি সকল লোকে, সকলের মধ্যে এবং 
সকল আত্মাতে অন্ন আহার করেন |” ১ 


১। প্রাদেশমাত্র--(১) প্রাদেশ -ছালোক-মূর্ধাহইতে পৃধিবী-পাদ পর্ধন্ত অবয়বসকল ; 
যিনি এইরূপ প্রাদেশ বা! অবয়ববিশিষ্টরূপে প্রত্যগাস্মার মধো ( মীয়তে ) জ্ঞাত হন, তিনি। 
(২) দ্রালোক হইতে পৃথিবী পর্বস্ত প্রদেশ বা স্থান, মান বা পরিমাণ বাহার তিনি । 
(৩) প্রাদেশ (হালোকাদি) যাহ! প্রকৃষ্ঠরূপে শাস্ত্রে আদিষ্ট হইয়াছে, যিনি তাবৎপরিমাণ, 
তিনি প্রাদেশমাত্র । (৪) যুখাদি প্রদেশে বা অবয়বে অত্তা বা সাক্ষিরূপে যিনি ( মীয়তে ) 
জ্ঞাত হন, তিনি । (৫) জ্ঞানের অভিবাক্তিস্থল হাদয়াদি প্রদেশে যিনি বিশেষরূপে 
অতিবাক্ত হন, তিনি । 

২। অভিবিমান (১) প্রতাগাস্বরপে অভিবিমত বা “আমি” বলিয়! জ্ঞাত। 
(২) প্রতাগাস্রপে সকলের “অভিগত” বা! সমীপবর্তা এবং “বিমান” অর্থাৎ অপরিমেয়। 
(৩) জগৎকারণরূপে সকলের পরিমাপক ৷ ব্রঃ ১২৩২ 


তস্য হ বা এতম্যাত্মনো বৈশ্বানরস্যামুখে'ব স্থৃতেজাশ্চক্ষুবিশ্ব- 
রূপঃ প্রাণঃ পৃথগ বর্ত্মবস্মা সন্দেহো বহুলো বস্তিরেব রয়িঃ 
পৃথিব্যেব পাদাবুর এব বেদির্লেোমানি বহির্দয়ং গাহপত্যে 
মনোহম্বাহাধপচন আশ্তমাহবনীয়ঃ ॥ ২ 


ইতি পঞ্চমাধ্যায়ম্যাফটাদ শখণ্ডঃ ॥ 
[ সর্বাক্ম। বৈশ্বানরের উপাসক সর্বাম্বা হন; অতএব তিনি সর্বান্নভোজী হন; ইহাই 


২৯৬ উপনিষণ্ড গ্রন্থাবলী [ *।১৯।১ 


প্রদশিত হইতেছে ]--তক্ত হ বৈ এত্ত ( উক্ত এই) বৈশ্বানরস্ত আত্মনঃ (বৈশ্বানর আম্মার ) 
সুতেজাঃ এব মূর্ধ [৫1১২ ], বিশ্বরূপঃ চক্ষুঃ [ ৫1১৩ ], পৃথগ বস্ম স্ব প্রাণঃ [ ৫1১৪ ], বহুলঃ 
সন্দেহঃ [৫1১৫ ], রয়িঃ এব বস্তিঃ [ ৫1১৬ ], পৃথিবী এব পাদৌ [৫1১৭] [ এইরূপে 
প্রধান উপাসনা বলিয়া অতঃপর উক্ত উপালনার অঙ্গ প্রাপাগ্রিহোত্র প্রদর্শনের জন্ত ভূমিকা 
করা হইতেছে । বৈশ্বানরবিদের ভোজনই যে অগ্রিহোত্র, ইহ! প্রদর্শনের জন্ক অন্বপতি 
বলিতে লাগিলেন--“এইরপ বৈশ্বানরবিদের ] উরঃ এব ( বক্ষ-স্থলই ) বেদি: (বেদি), 
[ কারণ উভয়ের আকার একরপ ]; [ বক্ষঃস্থ ] লোমানি (লোমলসকল ) বহিঃ ([ বেদিতে 
আস্তীর্ণ ] কুশ); হাদয়ম্‌ গার্হপত্যঃ; মন: অম্বাহার্যপচন: ( দক্ষিণাগ্রি); আস্তম্‌ (মুখ ) 
আহবনীয়ঃ ৷" ২ 


(রাজা বলিতে. লাগিলেন )-_-ছ্যলোকই উক্ত বৈশ্বানর আত্মার 
মস্তক, আদিতা চক্ষু,বায়ু প্রাণ, আকাশ দেহহস্বন্দ, জল মূত্বাশয়, ও পৃথিবী 
পাদদ্বয় । (বৈশ্বানররূপী ভোক্তার) বক্ষঃস্থল বেদি,” (বক্ষঃস্থ) লোমসকল 
কুশ, হৃদয় গারৃপত্যাগ্ি মন দক্ষিণাগ্রি, ও মুখ আহবনীয়াগ্নি ।*২ ২ 


১। স্থঙিল, অর্থাৎ বজ্জের জন্য প্রস্তুত সমতল সমচতুক্ষোণ ভূমি । 

২। গারৃপত্য হইতে দক্ষিণাপ্নির উৎপত্তির ম্যায় যেন হৃদয় হইতে মন উদিত হয়: 
এবং আহবনীয়ে দেবোদ্দেস্ঠে আহতি-প্রদানের শ্যায় যেন মুখে অন্র হৃত হত । ৪1১১।১ ও 
৪1১২১, টীকা! ত্র | 


পঞ্চমাধ্যায়__উনবিংশ খণ্ড 
(প্রাণাগ্রিহোত্রে প্াণায় স্বাহা” ) 


তদ্‌ ষদ্‌ ভক্তং প্রথমমাগচ্ছে তন্ধোমীয়ং স যাং প্রথমামাহুতিং 
জুহুয়াৎ তাং জুহুয়াণড প্রীণায় স্বাহেতি প্ৰাণস্তূপ্যতি ॥ ১ 


তৎ ( অতএব, উপাসকের ভোজনই অগ্নিহোত্রবস্বরূপ হওয়ায়) বং (যে) জক্তম্‌ 


41১৯২) ছান্দোগ্যোপনিষৎ ২৯৭ 


(অন্ন) [ আহারকালে ] প্রথমম্‌ ( সর্বাগ্রে ) আগচ্ছেৎ ( আসিবে ), তৎ (উহ!) হোমীয়ম্‌ 
( আহুতিরূপে অর্পণীয় ); [ অগ্থিহোত্র-স্থানীয় ভোজনে ] সঃ (তিনি ) যাম্‌ (যে) প্রথমাম্‌ 
আহুতিম্‌ (প্রথম আহুতি ) জুহুয়াৎ ([ অগ্নিতে] অৰ্পণ করিবেন ), তাম্‌ (সে আহুতিকে ) 
প্রাণায় স্বাহা ইতি (“প্রাণের উদ্দেষ্যে স্বাহ!” এই মন্ত্রে) জুহয়াৎ ([ আহবনীয়-স্থানীয় নিজ 
মুখে] হোম করিবেন); [ তাহাতে ] প্রাণঃ তৃপাতি (তৃপ্ত হন)। ১ 


স্বতরাং যে অন্ন সর্বাগ্রে উপস্থিত হইবে, উহা আহৃতিবূপে অর্পণীয় ।* 
উক্ত হোতা (ব1 তোক্তা)প্রথমে যে আহুতি অর্পণ করিবেন, উহ] “প্রাণায় 
স্বাহা” এই মন্ত্রে অর্পণ করিবেন | ইহাতে প্রাণ তৃপ্ত হন। ১ 

১1 এখানে ইহ! বলা হইতেছে না যে, প্রাণাগ্রিহোত্রেও প্রসিদ্ধ অগ্নিহোত্রের যাবতীয় 
অঙ্গাদি অনুষ্ঠেয় ; পরস্ত এখানে কেবল ভোজনে অগ্নিহোত্রদৃষ্টি বিহিত হইতেছে । প্রথম 
অন্নগ্রাস-গ্রহণকালে “প্রাপায় স্বাহ!” এই মস্ত্রোচ্চারণপূর্বক মনে করিতে হইবে, আমি 
“অগ্রিহোত্রে প্রথম আহুতি দিতেছি-_ইহ1 আমার আহার মাত্র নহে।” 


প্রাণে তৃপ্যতি চক্ষুত্প্যতি চক্ষুষি তৃপ্যত্যাদিত্যন্তপ্যত্যাদিত্যে 
তৃপ্যতি ছোত্তপ্যতি দিবি তৃপ্যন্ত্যাং ষ কিঞ্চ ঘোম্চাদিত্যাশ্চাখি- 
তিষ্ঠতন্তৎ তৃপ্যতি তন্তানু তৃপ্ডিং তৃপাতি প্রজয়া পশুভিরন্নাঘ্েন 
তেজসা ৰ দ্ষবর্চমেনেতি ৷৷ ২ 


ইতি পঞ্চমাধ্যায়ন্তৈোকোনবিংশখণ্ডঃ ॥ 


প্রাণে তৃপ্যতি (প্রাণ তৃপ্ত হইলে ) চক্ষুঃ তৃপাতি (তৃপ্ত হন) [ ইতাদি একরূপ ]; 
দিবি তৃপ্যন্ত্যাম ( ঘৌঁ তৃপ্ত হইলে ) যৎ কিম্‌ চ (যাহা কিছু ) ঘোঁঃ চ আদিত্য: চ (চো ও 
আদিত্য ) অধিতিষ্ঠঃ ([ নিজেদের ] অধীনে বা অধোদেশে রাখেন ) তৎ (তাহ! ) তৃপ্তি ; 
তন্ত তৃপ্তিম অনু (তাহার তৃপ্তির পরে ) [ স্বয়ং ভোক্তা তৃপাতি, এবং ] প্রজয়। পশুতিঃ 
(সন্তানসত্ততি ও পশুবর্গে) অন্নাঘেন ( ভোজ্য অর্নে ), তেজসা ( দেহকান্তিতে বা বাগ্সিতাতে 
বা বৃদ্ধিপ্রাথধে ) ৰ্‌ হ্মবৰ্চ লেন ( ব্ৰহ্মতেজে ) [ সমৃদ্ধ হন ] ইতি ।২ 


প্রাণ তৃপ্ত হইলে চক্ষু তৃপ্ত হন; চক্ষু তৃপ্ত হইলে আদিত্য তৃপ্ত হন; 
আদিতা তৃপ্ত হইলে দ্রালোক তৃপ্ত হন ; দ্রালোক তৃপ্ত হইলে ছ্যলোক ও 
আদিতোর অধোদেশে যাহা কিছু আছে, তৎসমন্তই তৃপ্ত হয় । তাহার 
তৃপ্তিতে তোক্তাও তৃপ্ত হন; এবং তিনি প্রজা, পশু, ভোগা অল্প, দেহ- 
কান্তি ও ব্রহ্মতেজে পরিতৃপ্ত হন । ২ 


গঞ্চমাধ্যায় বিংশ খণ্ড 


(প্রাণাগ্রিহোত্রে ‘বানায় স্বাহা” ) 


অথ যাং দ্বিতীয়াং জুহুয়াৎ তাং জুুয়াৎ ব্যানায় ম্বাহেতি 
বানস্তুপ্যতি ॥ ১ 


ব্যানে তৃপ্যতি শ্রোত্রং তৃপ্যতি শ্রোত্রে তৃপ্যতি চন্দ্রমাস্তপ্যতি 
চন্দ্রমসি তৃপ্যতি দিশস্তৃপ্যন্তি দিক্ষু তৃপ্যন্তীষু যৎ কিঞ্চ দিশশ্চ 
চন্দ্রমাশ্চাধিতিষ্টন্তি তৎ তৃপ্যতি তস্যানু তৃপ্তিং তৃপ্যতি প্রজয়া 
পশ্টভিরন্নাগযেন তেজস! ব্দব্চসেনেতি ॥ ২ 


ইতি পঞ্চমাধ্যায়স্য বিংশখণ্ডঃ ॥ 


অনস্তর যে দ্বিতীয় আহুতি অর্পণ করিবেন, তাহা “বানায় স্বাহা* এই 
মন্বে আছুতি দিবেন । তাহাতে বান তৃপ্ত হন। ব্যান তৃপ্ত হইলে 
শ্রবণ তৃপ্ত হন; শ্রবণ তৃপ্ধ হইলে চন্দ্র তৃপ্ত হন; চন্দ্র তৃপ্ত হইলে দিকৃসমূহ 
তৃপ্ত হন *দিকৃসমূহ তৃপ্ত হইলে দিক্সমূহ ও চন্দ্রের দ্বারা অধিঠিত যাহা কিছু 
আছে তৎসমস্ত তুষ্ট হয়। তাহার তৃপ্তিতে ভোক্তা তৃপ্ত হন; এবং তিনি 
প্রজা, পশু, ভোগা অন্নঃ দেহলাবণা ও ব্রহ্মতেজে পরিতুষ্ট হন । ১-২ 


গঞ্চমাধ্যায়_একবিংশ খণ্ড 


(প্রাণাগ্নিহোত্রে “অপানায় স্বাহ1” ) 


অথ যাং তৃতীয়াং জুহুয়াৎ তাং জুহুয়াদপানায় স্বাহেত্য- 
পানস্তৃপ্যতি ॥ ১ 
অপানে তৃপ্যতি বাক্‌ তৃপ্যতি বাচি তৃপ্যন্ত্যামগ্রিত্ত্প্যত্যগ্লৌ 
তৃপ্যতি পৃথিবী তৃপ্যতি পৃথিব্যাং তৃপ্যন্ত্যাং যৎ কিঞ্চ পৃথিবী 
চাগ্রিষ্চাধিতিষ্ঠতস্তৎ তৃপ্যতি তন্যানু তৃপ্তিং তৃপ্যতি প্রজয়। 
পশুভিরন্নাঘ্যেন তেজসা ৰ ক্মবৰ্চসেনেতি ॥ ২ 
ইতি পঞ্চমাধ্যায়স্তৈকবিংশখণ্ডঃ ॥ 
অতঃপর যে তৃতীয় আহুতি অর্পণ করিবেন,তাহা“অপানায় স্বাহা* এই 
মন্ত্রে আহুতি দিবেন ;তাহাতে অপানতৃপ্ত হন। অপান তৃপ্ত হইলে বাকৃ 
তৃপ্ত হন ; বাক্‌ তৃপ্ত হইলে অগ্নি তৃপ্ত হন ; অগ্নি তৃপ্ত হইলে পৃথিবী তৃপ্ত 
হন ;পৃথিবী তৃপ্ত হইলে পৃথিবী ও অগ্নির অধীনে যাহা কিছু আছে তাহ! 


তৃপ্ত হয়। উহা তৃপ্ত হইলে ভোক্ত| তৃপ্ত হন ; এবং তিনি প্রজা, পশু, 
ভোগা অন্ন, দেহলাবণা ও ব্রহ্মতেজে পরিতৃপ্ত হন | ১-২ 


পঞ্চমাধ্যায়__দ্বাবিংশ খণ্ড 
(প্রাণাগ্রিহোত্রে “সমানায় স্বাহ!” ) 


অথ যাং চতুর্থীং জুহুয়াৎ তাং জুহুয়াৎ সমানায় স্বাহেতি 
সমানস্তূপ্যতি ॥ ১ 


সমানে তৃপ্যতি মনস্তপ্যতি মনসি তৃপ্যতি পর্জন্যত্প্যতি 


পর্জন্যে তৃপ্যতি বিদ্যুৎ তৃপ্যতি বিদ্যুতি তৃপ্যন্ত্যাং যৎ কিঞ্চ বিদ্যুচ্চ 
পর্জন্শ্চাধিতিষ্ঠতন্তৎ তৃপ্যতি তস্যানমু তৃপ্ডিং তৃপ্যতি প্রজয়া 
পশুভিরন্নাগ্যেন তেজসা ৰ হ্মবৰ্চসেনেতি ॥ ২ 


ইতি পঞ্চমাধ্যায়ন্ত দ্বাবিংশখণ্ডঃ ॥ 


অত:পর যে চতুর্থ আহুতি অর্পণ করিবেন? উহা! “সমানায় স্বাহা!” এই 
মন্ত্রে আহুতি দ্রিবেন | তাহাতে সমান তৃপ্ত হন । সমান তৃপ্ত হইলে মন 
তৃপ্ত হন ; মন তৃপ্ত হইলে পর্জন্য তৃপ্ত হন ; পর্জন্য তৃপ্ত হইলে বিদ্যুৎ তৃপ্ত 
হন ;বিছ্বাৎ তৃপ্ত হইলে বিদ্যুৎ ও পর্জন্যের অধীনে যাহ! কিছু আছে তাহা 
তৃপ্ত হয়। উহ] তৃপ্ত হইলে ভোক্তাও তৃপ্ত হন; এবং তিনি প্রজা, পশু 
ভোগ্য অন্ন, দেহলাবপা ও ব্রহ্মতেজে পরিতুষ্ট হন। ১-২ 


পঞ্চমাধ্যায়_ত্রয়োবিংশ খণ্ড 
(প্রাপাগ্রিহোত্রে “উদানায় স্বাহা” ) 


অথ যাং পঞ্চমীং জুনুয়া তাং জুহুম়াদুদানায় স্বাহেত্যু- 
দানস্তপ্যতি ॥ ১ 

উদানে তৃপ্যতি ত্বক তৃপ্যতি ত্বচি তৃপ্যন্ত্যাং বায়ৃস্তূপ্যতি বায়ো 
তৃপ্/ত্যাকাশত্তৃপ্যত্যাকাশে তৃপ্যতি 'যৎ কিঞ্চ বায়ুশ্চাকাশশ্চাবি- 
তিষ্ঠতস্তৎ তৃপ্যতি তস্তানু তৃপ্তিং তৃপ্যতি প্রজয়া পশুভিরন্নাদ্বেন 
তেজস। ৰ হ্ধৰ্বচসেনেতি ॥ ২ 


ইতি পঞ্চমাধ্যায়স্থ ব্রয়োবিংশখণ্ড ॥ 


৫1২৪২ ] ছান্দোগ্যোপনিষত ৩০১ 


অতঃপর তিনি যে পঞ্চম আন্থতি অর্পণ করিবেন,উহা “উদানায় স্বাহা” 
এই মন্ত্রে আহুতি দিবেন । ইহাতে উদান তৃপ্ত হন ; উদান তৃপ্ত হইলে 
বায়ু তৃপ্ত হন; বায়ু তৃপ্ত হইলে আকাশ তৃপ্ত হন ; আকাশ তৃপ্ত হইলে 
আকাশ ও বায়ুর অধীনে যাহ] কিছু আছে তাহা তৃপ্ত হয়। তাহার 
তৃপ্তিতে ভোক্তাও তৃপ্ত হন; এবং তিনি প্রজা,পত্ত, ভোগা অন্ন, দেহকান্তি 
ও ব্রহ্মতেজে পরিতৃপ্ত হন | ১-২ 


পঞ্চমাধ্যায়-_চত্ববিংখ খণ্ড 


( প্রাণাগ্রিহোত্রের ফল) 

স ষ ইদমবিদ্বানগ্িহোত্রং জুহোতি যথাহঙ্গারানপোহা ভম্মনি 
জুহয়াৎ তাদৃক্‌ তৎ স্যাৎ ॥ ১ 

সঃ যঃ (যে কেহ) [যদি] ইদম্‌ (এই যথোক্ত বৈশ্বানর-বিজ্ঞান ) অবিদ্বান্‌ (ন! জানিয়!) 
অগ্রিহোত্রম ভুহোতি ([ প্ৰসিদ্ধ ] অগ্রিহোত্রে হবন করেন ) [ তবে ] [আহুতিযোগ্য জ্বলন্ত] 
লঙ্গারাণ্‌ ( অঙ্জারগুলিকে ) অপোহা ( সরাইয়। ) যথা! ( যেমন ) [কেহ] ভশ্মনি (ভস্মে ) 
নুহয়াৎ ( আহুতি দেয়), তৎ ( উক্ত আগ্রিহোত্রও ) তাদৃক স্তাৎ ( তৎসদবশ হইবে )। ১ 

কেহ যদি এই বৈশ্বানরদর্শন না জানিয়া অগ্রিহোত্রে হবন করেনঃ তবে 
কেহ জ্বলন্ত অঙ্গারগুলিকে সরাইয়৷ দিয়! ভস্মে আহুতি” দিলে যেমন 
হয়, উক্ত অগ্নিহোত্রও তাহারই সদৃশ হইবে। ১ 

১। এখানে সাধারণ প্রসিদ্ধ অগ্রিহোত্রের নিন্দা কর! উদ্দেগ্য নহে; পরন্ত তুলনা- 
অবলম্বনে বৈশ্বানরবিদের প্রাণাগ্রিহোত্রের প্রশংসা করাই অভিপ্রেত ৷ বৈশ্বানরবিদের এইরূপ 
হবন কর! অবশ্য কর্তবা-__ইহাও দেখানো হইল । 


অথ য এতদেধং বিদ্বানগ্রিহোত্রং জুহোতি তম্ত সর্বেষু লোকেষু 
সবেষু ভূতেষু সর্বেষাত্স্ব হুতং ভবতি ॥ ২ 


৩০২ উপনিষৎ গ্রন্থাবলী 1 


অথ ঘঃ (আর যিনি ) এতৎ (বৈশ্বানরের সর্বাজ্মত্বাদি) এবম্‌ বিদ্বান ( এইরূপ জানিয়!) 
অগ্রিহোত্রম্‌ (গ্রাপাগ্রিহোত্র ) জুহোতি, তল্ত (তাহার) সর্বেষু ইত্যাদি [ ৫।১৮।১ দ্রঃ ] হুতম্‌ 
ভবতি (আহতিপ্রদান হয় )। ২ 


আর যিনি এই বৈশ্বানর-বিজ্ঞানটি এইরূপে জানিয়। প্রাণাগ্নিহোত্র 
সম্পাদন করেন তাহার সবলোকে, সর্বভূতে ও সকল আত্মায় আহুতি 
প্রদত্ত হইয়া থাকে |১ ২ 


১। অর্থাৎ তিনি সর্বস্বরূপে আহার করেন; সকলের অন্ন তাঁহার অন্ন হয়। এখানে 
হৃতম্‌ = অনম্‌ (৫1১৮।১ ভ্রঃ)। 


তদ্‌ যথ্েধীকাতুলমগৌ প্রোতং প্রদূয়েতৈবং হাল্ত সর্বে 
পাপ্মানঃ প্রদূয়ন্তে ষ এতদেবং বিদ্বানগ্রিহোত্রং জুহোতি ॥ ৩ 


তৎ (উক্ত [ বৈশ্বানরবিস্ভার মাহাত্ম্য ] বিষয়ে দৃষ্টান্ত )__বখা। ( যেমন ) অগ্নে। (অগ্রিতে) 
প্রোতম্‌ ( প্রক্ষিপ্ত ) ইধীকাতুলম্‌ ( মূপ্া! ঘাসের শীষের তুল] ) প্রদূরেত ( ভশ্মীতৃত হইয়া যায় ) 
এবম্‌ হ (তেমনি) যঃ এতৎ এবম্‌ বিদ্বান [ মাহবনীয়-স্বানীয় নিজমূখে ] অগ্রিহোত্রষ 
জুহোতি, [ সর্ধাস্্সূত ] অস্ত (উক্ত বিদ্বানের ) সর্বে পাপ নঃ (নিখিল পাপ) প্রদূয়স্তে 
([ অভি শীদ্ব ) নিঃশেষে দগ্ধ হন )। ৩ 


উক্ত বিষয়ে দৃষ্টান্ত এই_ুঞ্জার শীষের তৃলা অগ্নিতে প্রক্ষিপ্ত হইলে 
যেমন ( নিঃশেষে ) ভস্মীভূত হয়ঃ তেমনি যে বাক্তি এই বিদ্যাটি এইরূপে 
জানিয়া প্রাণাগ্রিহোত্র হবন করেন, তাহার নিখিল পাপ? নিঃশেষিত হয় ।৩ 


১। ‘পাপ’ শব্দটি উপলক্ষণে প্রযুক্ত অনেক পূর্ব জন্মে সঞ্চিত, জ্ঞানোৎপত্তির পূর্বে এই 
জন্মে সঞ্চিত, এবং জ্ঞানসহ ভাবী সমস্ত পাপ ও পুণাক্ূপ কর্মফল । 


তস্মাহ্‌ হেবংবিদ্‌ ষগ্ভপি চগ্ডালায়োচ্ছিষ্টং প্রযচ্ছেদাতমুনি 
হৈবাস্ত তধৈশ্বানরে হুতং শ্যাদিতি তদেষ শ্রোকঃ__ ৪ 


৫1২81৫ ] ছান্দোগ্যোপনিষৎ ৩০৩ 


তম্মাৎ উ হ (এই জন্যই ) এবং-বিৎ যদি-অপি চঙ্ালায় (চণ্ডালকে) উচ্ছিষ্টম্‌ (উচ্ছিষ্টান) 
প্রধচ্ছেং (দান করেন), তৎ হ (এ অন্ন) অস্ত ( উক্ত জ্ঞানীর ) বৈশ্বানরে আত্মনি এব 
(চগালদেহস্থ বৈশ্বানর আত্মীতেই ) হুতম্‌ স্তাং (হুত হয়) ইতি। তৎ (উক্ত [বিদ্বানের 
প্রাণাগ্রিহোত্রের স্তুতি ] বিষয়ে ) এষঃ শ্লোকঃ (এই শ্লোক আছে )--1৪ 

এই কাঁরণেই এইরূপ বিজ্ঞানবান্‌ কেহ যদিই বাচগ্ডালকে উচ্ছিষ্ট অন্ন 
প্রদান করেন,তবে এ অন্ন উক্ত বিদ্বানের বৈশ্বানর আত্মাতেই হুত হয়।* 
এই বিষয়ে এই শ্লোক আছে-_| ৪ 


১। চণ্ডালকেও উচ্ছিষ্ট দেওয়া অনুচিত; সুতরাং নিষিদ্ধ কর্মের ফলে উক্ত দাতার 
পাপ হওয়া উচিত। কিন্তু এই বিদ্বান বৈশ্বানরত্ব প্রাপ্ত হইয়। চগ্ডালের আত্মার সহিত 
অভিন্ন হইয়াছেন । উচ্ছিষ্টান্ন এ আত্মাতে হৃত হওয়ায় বিদ্ধানের পাপ হয় না। এইরূপে 
বৈধ্বানরবিদ্তার গতির দ্বার! প্রাণাগ্নিহোত্রেরই স্তুতি করা হইল। 


যথেহ ক্ষুধিতা বালা মাতরং পর্যু পাসত 

এবং জবাণি ভূতান্যগ্নিহোত্রযুপাসত 
ইত্যগ্মিহো ত্রমুপাসত ইতি ॥ ৫ 

ইতি পঞ্চমাধ্যায়স্ চতুবিংশখগুঃ ॥ 


ইতি ছান্দোগ্যোপনিষদি পঞ্চমাধ্যায়? ॥ 


ইহ ( এই জগতে ) ক্ষুধিতাঃ বালাঃ ( বালকগণ ) যথ। ( যেমন ) [ কখন মা অন্ন দিবেন, 
এই চিন্তায়] মাতরম্‌ পর্যু পাদতে ( মাতার চারিদিকে সাগ্রহে সমবেত হয় ) এবম্‌ ( তেমনি ) 
সর্বাণি ভূতানি ([ অন্নভোজী ] সকল প্রাণী) অগ্রিহোত্রম্‌ উপাসতে (অগ্রিহোত্রের দেবা করে 
[ উক্ত বিদ্বানের ভোজনের প্রতীক্ষা। করিয়। থাকে; কারণ সরবাস্্রূপী বৈশ্বানরবিদের আহারে 
সমস্ত জগৎ পরিতৃপ্ত হয় ] ইতি । অগ্নিহোত্রম উপাসতে ইতি [ অধায়ের পরিসমাপ্তিসুচক 
দ্বিরুক্তি ]। ৫ 


এই জগতে ক্ষুধার্ত বালকগণ যেমন সাগ্রহে মাতার নিকটে অবস্থান 
করে, তেমনি সকল প্রাণী অগ্রিহোত্রের প্রতীক্ষা করিয়া থাকে | ৫ 


ষষ্টাধ্যায়__ প্রথম খণ্ড 
( শ্বেতকেতু ও আকরুণি, একজ্ঞানে সর্বজ্ঞান ) 


ও | শ্বেতকেতুহাঁরুণেয় আস তং হু পিতোবাচ শ্বেতকে তো 
বস ৰ্ষচর্যং ন বৈ সোম্যাস্মৎকুলীনোহননূচ্য ৰক্ধৰন্ধুরিব 
ভবতীতি ॥ ১ 

পূর্বে (৩1১৪।১ এ) ব্ৰহ্ম হইতে সৃষ্টি, স্থিতি ও লয় বল! হইয়াছে ; এবং একজন 
বিদ্বানের ভোজনে সকলের তৃপ্তি হয়, ইহাও বলা হইয়াছে ( ৫1২৪৫) সর্বভূতের আস্ত! 
এক হইলেই ইহ! সম্ভবপর; সুতরাং সম্প্রতি তাহাই প্রদশিত হইবে ]--আরুণেয়ঃ ( অরুণের 
পৌত্র ) স্বেতকেতৃঃ হ (একদা ) আস (ছিলেন )। তম্‌ হ পিতা উবাচ-_[হে] শ্বেতকেতো, 
[ উপযুক্ত গুরুকুলে ] ৰ ক্ষচর্ধম্‌ বস ( ব্রক্ষচর্ধ বাস কর ) ৷ [হে ] সোমা ( প্রিন্নদর্শন ) অস্মৎ- 
কুলীনঃ (আমাদের বংশীয় কেহ) অননূচা ([ বেদ ] অধায়ন না করিব) ৰ ক্ষবন্ধুং ইব 
[ ব্ৰাহ্মণোচিত আচারাদি ন| পাকিলেও যিনি ব্ৰাহ্মদদিগকে আপন বান্ধব বলিয়া! পরিচযর 
দেন, তাহার সদৃশ ) ন বৈ ভবতি ( কখনও হয় না) ইতি। ১ 


পুরাকালে অরুণপৌত্র শ্বেতকেতৃ নামে এক বাক্তি ছিলেন। তাহার 
পিতা তাহাকে বলিলেন, “হে শ্বেতকেতু, তুমি ব্রহ্গচর্ধ-অবলম্বনে ওকরুগৃহে 
বাস কর ৷ হে সোমা, আমাদের বংশে কেহই অধায়ন না করিয়া ব্রচ্মবন্ধু- 
সদৃশ হয় না|!” ১ 

স হু দ্বাদশবধ উপেত্য চতুবিংশতিবর্ষঃ সর্বান্‌ বেদান ধীতা। 
মহামনা অনূচানমানী স্তৰ ধ এয়ায় তং হু পিতোবাচ শ্েতকেতে! 
যন্ন সোম্যেদং মহামনা অনুচানমানী স্তৰ ধোহস্থ্যৃাত তমাদেশম- 
প্রাক্ষ্যঃ- ॥ ২ 


ষেনাশ্রুতং শ্রুতং ভবত্যমতং মতমবিজ্ঞাতং বিজ্ঞাতমিতি কথং 
নু ভগবঃ স আদেশো ভবতীতি ॥ ৩ 


৬১৪ ] ছান্দোগ্যোপনিষৎ ৩০৫ 


[ পিতার দ্বারা আদিষ্ট ] দ্বাদশ-বর্ষঃ (দ্বাদশ বৎসর বয়স্ক ) সঃ হ (তিনি) [গুরুকুলে] 
উপেতা (উপস্থিত হইঘ়1) চতুধিংশতি-বর্ষঃ (যতদিন চতুবিংশতি বৎসর বয়স্ক না হইয়াছিলেন 
ততদিন ) সর্বান্‌ বেদান্‌ (সকল বেদ) অধীত্য (অধ্যয়ন করিয়া) মহামনাঃ ( গন্তীরচিত্ত ; 
যাহার মন কাহীকেও নিজের সদৃশ দেখিতে পায় না, এইরূপ),অনুচানমানী (যিনি আপনাকে 
বেদজ্ঞ মনে করেন, এইরূপ ), স্তৰ ধঃ (অবিনীতন্বভাব ) [হইয়া] এয়ায় ( আসিলেন )। 
পিতা তম্‌ উবাচ হ--[ হে] সোমা শ্বেতকেতো।, যৎ নু ইদম্‌ (এই যে ) [তুমি] মহামনাঃ, 
অনুচানমানী, স্তৰ ধ: অসি ( হইয়াছ ) তম্‌ (দেই ) আদেশম্‌ (উপদেশ বা উপদিষ্ট বিষয় ) 
উত্ত অপ্রাক্ষ্যঃ (জিজ্ঞাসা করিয়াছ কি)--যেন (যে উপদেশ সহায়ে বা যাহার জ্ঞানে ) 
অশ্রুতম্‌ (অত্রত বিষয় ) শ্রুতম্‌ (শ্রুত) ভবতি (হয়), অমতম্‌ ( অবিচারিত বিষয় ) মতম্‌ 
[ ভবতি ], অবিজ্ঞাতম্‌ (অনিশ্চিত বিষয়) বিজ্ঞাতম্‌ [ ভবতি ]? [মুঃ ১১।৩] ইতি। 
[ শ্বেতকেতু ], তগবঃ, সঃ আদেশঃ (উক্ত উপদেশ বা উপদেষ্টব্য বিষয়) কথম্‌ নু (কি 
প্রকার ) ভবতি? ২-৩ 


শ্বেতকেতু বার বৎসর বয়সে ( গুরুগৃহে ) যাইয়! সমস্ত বেদ অধায়ন- 
পূর্বক গন্ভীরচিত্ত, বেদজ্ঞানাভিমানী ও অবিনীতম্বভাব হইয়। চবিবশ বৎসর 
বয়সে ফিরিয়া আসিলেন। পিতা ( আরুণি ) তাহাকে বলিলেন, “হে 
সোমা শ্বেতকেতৃ, তুমি তে| দেখিতেছি, গম্ভীরচিত, বেদজ্ঞানাভিমানী ও 
অবিনীতম্বভাব হইয়াছ ; সেই আদেশটি১ জিজ্ঞাস করিয়াছিলে কি, 
ধাহার জ্ঞানে (বা যৎসহায়ে ) অশ্রুত বিষয় শ্রুত হয়, অচিস্তিত বিষয় 
স্বচিন্তিত হয় ও অনিশ্চিত বিষয় স্বনিশ্চিত হয়?” (শ্বেতকেতু )-“সে 
আদেশ আবার কিরূপ 1” ২-৩ 


১। আদেশ-আদিগ্ঠতে যঃ ইতি -ঘাহ। আদিষ্ট হয়; যে (ব্ৰহ্ম ) বস্তু (কেবল শাস্ত্র 
ও গুরুর ) উপদেশ হইতে লভ্য। অথবা আদেশঃস্যেন আ'দিগ্ততে ইতি =যনদ্বার! ব্রদ্ষের 
উপদেশ দেওয়া হয়, তাহা? রহন্তবিদ্ভাদি । 


যথা মোম্যৈকেন মৃৎপিণ্ডেন সর্বং মৃন্ময়ং বিজ্ঞাতং হ্যাদ 


বাচারস্তণং বিকারে৷ নামধেয়ং মৃত্তিকেত্যেব সত্যম্‌ ॥ ৪ 
২0 


৩০৬ উপনিষৎ গ্রন্থাবলী টা 


যথা সোম্যৈকেন লোহমণিনা সর্বং লোহময়ং বিজ্ঞাতং স্যাদ্‌ 
বাচারভ্ণং বিকারো নামধেয়ং লোহমিত্যেব সত্যম্‌ ॥ ৫ 


যথা সোম্যৈকেন নখনিকৃন্তনেন সৰ্বং কাষ্ণায়সং বিজ্ঞাতং 
স্তাঁদ্‌ বাচারভ্তণং বিকারো নামধেয়ং কৃষ্ণায়সমিত্যেব সত্যমেবং 
সোম্য স আদেশে ভব্তীতি ॥ ৬ 


লোম্য, ঘা একেন মৃংপিঞ্েন (একটি মৃত্তিকাপিশ্ডের দ্বারা, একটি মাটির ঢেল! জান। 
হইলে) মৃন্মযম্‌ সর্বম্‌ (মৃত্বিকার বিকারভূত সমস্ত বস্তু ) বিজ্ঞাতম্‌ স্তাৎ (সুবিদিত হয় )__ 
[ কারণ ] বিকারঃ ( বস্তুর পরিণাম ) বাচা আরম্ভণম্‌ (নাম-অবলম্বনে অবস্থিত ) নাম-ধেয়ম্‌ 
(নামমাত্ৰ [শ্বার্থে ধেয়-প্রত্যর়]) মৃত্তিকা ইতি এব (কেবল মাটিই ) সত্যম্‌ (যপাধণ বস্তু) । 
লোহমণিন! (স্থবর্ণপিওুদ্বারা), লোহম্‌ (পর্ণ ), নখনিকৃন্তনেন ( নরুন, তদুপলক্ষিত লৌহপিখ্খের 
দ্বারা), কার্্যায়লম্‌ (লৌহের পরিণাম ), কৃষ্ণায়নম্‌ ( লৌহ )। এবম্‌ (এইরূপে ) সঃ 
আদেশ: ভবতি । ৪-৬ 


“হে সোমা, যেমন একটি মৃত্তিকাপিণ্ডের দ্বারা মৃত্তিকার পরিণামভূত 
সমস্তই জানা যাইতে পারে,_( কারণ) সমস্ত বিকারই ৰাগবলম্বনে 
অবস্থিত নামমাত্র, কেবল মৃত্তিকাই সত্য ; যেমন একটি স্ববর্ণপিণ্ডের দ্বার! 
স্ববর্ণের পরিণ।মভভূত সমস্তই জান যাইতে পারে,_(কারণ) সমস্ত 
বিকারই বাগবলম্বনে অবস্থিত নামমাত্র, কেবল স্ববর্ণই সত্য ; যেমন 
একটি লৌহপিণ্ডের দ্বারা লৌহের পরিণামভূত সমন্তই জান! যাইতে 
পারে”_( কারণ ) সমস্ত বিকারই বাগবলম্বনে অবস্থিত নামমাত্র, কেবল 
লৌহই সতা ;__হে সোমা, এইব্পেই উক্ত উপদেশ হইয়! থাকে 1১ ৪-৬ 

১। স্বেতকেতু আশঙ্ক! করিয়াছিলেন, “গুরুর উপদেশে কোনও একটি বিশেষ বস্তুই 
জানিতে পারি; কিন্তু তদ্বারা অজ্ঞাত বস্তুও জানিব, ইহা হইতে পারে না,1” পিতা উত্তর 


দিলেন, “কাধ ও কারণ ভিন্ন হইলে তোমার আশঙ্গ! যুক্তিযুক্ত হইত ; কিন্তু কার্য ও কারণ 
অভিন্র। অতএব কারণের জ্ঞান হইলেই কার্ধের জ্ঞানও হইল । ঘট, সরা, ইট ইত্যাদির 


30 ছান্দোগ্যোপনিষৎ ৩০৭ 


মধো আছে মাটি এবং ঘটাদির নাম ও রূপ । তন্মধ্যে মৃত্তিকা! এই সকলেরই মধো অনুস্যত ; 
সুতরাং সতা। নাম ও রূপ প্রতিস্থলে বিভিন্ন ; অতএব উহার! কেবল শব্দরাশিরূপেই 
বিদ্যমান । 

ন বৈ নূনং ভগবস্তস্ত এতদবেদিযুর্যদ্ধোতদবেদিয্যন্‌ কথং মে 
নাবক্ষ্যন্নিতি ভগবাংস্বেৰ মে তদ্‌ ৰবীত্বিতি তথা সোম্যেতি 
হোবাচ ॥ ৭ 

ইতি যষ্ঠাধ্যায়স্থয প্রথমখণ্ডঃ ॥ 
[ শ্বেতকেতু ]_-ভগবস্তঃ তে (আমার পুজার্থ গুরুগণ ) এতৎ (ইহা!) নুনম্‌ বৈ (অবপ্ঠই) 
ন অবেদিধূঃ (জানিতেন ন!) যৎ হি ( যদি ) এতদ্‌ অবেদিষুন (জানিতেন), [ তবে গুণবান্‌ 
ও অনুগত ] মে (আমায়) কথম্‌ ন অবক্ষাম্‌ (কেন না বলিতেন ) ইতি; ভগবান্‌ তু এব 
(আপনিই কিন্তু) মে তৎ (উহা) ৰবীতু ( বলুন)। [ পিতা! ]--সোম্য, তথা (তাহাই 
হউক) ইতি উবাচহ। ৭ 

( শ্বেতকেতু )--“পৃজাপাদ গুরুগণ ইহ। অবশ্যই জানিতেন না? যদি 
তাহারা জানিতেন তবে কেনই বা আমায় না বলিতেন ? যাহাই হউক,* 
আপনিই মামায় উহ! বলুন ।” পিতা বলিলেন, “হে সোম্য, তথাস্ত ।” ৭ 

১। পিতার জ্ঞান থাকা সত্বেও পুত্রকে যখন একবার গুরুকুলে পাঠাইয়াছিলেন, 
তপন আবগ্তক হইলে পুনর্বারও পাঠাইতে পারেন। এই ভয়ে শ্বেতকেতু পিতার নিকট 


উপাধ্যায় সম্বন্ধে হীনোক্তি করিতেও দ্বিধা বোধ করিলেন ন1। ইহাকে গুরুনিন্দ ন! 
বলিয়। ভয় বল! উচিত । 


ষষ্টাধ্যায়-দ্বিতীয় খণ্ড 
(ব্রহ্ম জগৎকারণ ) 


সদেব সোম্যেদমগ্র আসীদেকমেবাদ্বিতীয়ম্‌। তদ্ধৈক আহুরস- 
দেবেদমগ্র আসীদেকমেবাদ্বিতীয়ং তন্মাদসতঃ সজ্জায়ত ॥ ১ 


৩০৮ উপনিষৎ গ্রস্থাবলী [ ৬২৩ 


[ ধাহার বিজ্ঞানে সর্ববিজ্ঞান হয় তাহাকে প্রদর্শনের অন্ত অগ্রে সমস্ত জগতের সন্মাত্রত্ব 
প্রতিপাদিত হইতেছে ]- সোমা, ইদম্‌ (এই জগৎ) অগ্রে (উৎপত্তির পূর্বে) একম্‌ এব 
( একদাত্র, স্বজাতীয় ও শ্বগত্ত ভেদবিহীন ) অদ্থিতীয়ম্‌ ([ সহকারী কারণন্থানীয় ] দ্বিতীয়- 
বিহীন, বিজাতীয় ভেদশূন্ঠ) আদীৎ ( ছিল )-+[ অর্থাৎ যে জগৎ বর্তমানে ইদং ( = এই )- 
শব্দ ও ইদং-বুদ্ধির এবং সৎ-শব ও সং-বুদ্ধির বিষম়ীভূত, পূর্বে তাহ! কেবলমাত্র সৎ-শপব্দ ও 
সং-বুদ্ধির গম্য ছিল ; দেই দতের লক্ষণ “একম্‌ এব অদ্বিতীয়ম্” ]। তৎ ([ স্থাষটর পূর্ব- 
বর্তা ] উক্ত [ বস্তুর নিরূপণ ] বিষয়ে ) একে হ (কেহ কেহ, শৃষ্তবাদীর! ) আহঃ (বলেন) 
ইদম্‌ অগ্রে একম্‌ এব অদ্বিতীয়ম্‌ অসৎ (সতের অভাবন্বরূপ ) আনীৎ | তন্মাৎ অসত: (সেই 
সৰান্ভাবক্প অসৎ হইতে ) সৎ (বিভভমান যাহ! কিছু) জায়ত (-অজাদত, জাত হইল) 1১ 


“হে সোমা, সৃষ্টির পূর্বে এই জগৎ এক অদ্বিতীয় সদ্বপে (বিদ্যমান ) 


ছিল। উক্ত বিষয়ে কেহ কেহ বলেন, ‘এই জগৎ পূর্বে এক অদ্বিতীয় 
অসংস্বর্ূপ ছিল, সেই অসৎ হইতে সৎ জাত হুইল” |” ১ 


কুতস্ত খলু পোম্যৈবং স্যাদিতি হোবাচ কথমসতঃ 
সজ্জায়েতেতি। সদেব সোম্যেদমগ্র আসীদেকমেবাদ্িতীয়ম্‌ ॥ ২ 

[ আরুণি: ] উবাচ হ_-সোমা, তু (পরস্ত) কৃতঃ (কোন্‌ প্রমাণ-অবলম্বনে ) এবম্‌ স্তাৎ 
(ইহ! স্থাপিত হইতে পারে)? ইতি । আসতঃ কথম্‌ (কি প্রকারে) সৎ জায়েত (জাত 
হইতে পারে [ গীতা ২১৬])1? ইতি। লোমা, তু অগ্রে একম্‌ এব অদ্বিতীঘ়ম্‌ সৎ 
এব আলীৎ। ২ 

(আরুশি) বলিলেন, “পরস্ত, হে সোমা, ইহা কিরূপে হইতে পারে ;_ 
অসৎ হইতে কিরুপে সৎ জ্ঞাত হইতে পারে ছে সোমা, প্রকৃতপক্ষে 
সৃষ্টির পূর্বে একমাত্র অদ্বিতীয় সংই ছিলেন। ২ 


তদৈক্ষত বহু স্যাং প্রজায়েয়েতি তত্তেজোহস্জত তত্তেজ 
এক্ষত বনু স্তাং প্রজায়েয়েতি তদপোইস্জত তশ্মাদ যত্ৰ কচ 
শোচতি স্বেদতে বা পুরুষস্তেজস এব তদধ্যাপো জায়ন্তে ॥ ৩ 


২1৪ |] ছাঁন্দোগ্যোপ নিষণ ৩০৯ 


[ অদ্বিতীয়ত্ব স্কুটাকরণের জন্য দেখানে। হইতেছে যে, মহাভূতসমূহ ব্রচ্গেরই কার্ধ ]--তৎ 
(উক্ত নং) এক্ষত (ঈক্ষণ বা দর্শন করিলেন, স্থষ্টিবিধয়ে আলোচন। করিলেন )_ বহু স্তাম্‌ 
(আমি বহু হইব), প্রজজায়েয় (প্রকৃষ্টরূপে উৎপন্ন হইব) ইতি [ এঃ ১1১১ ]) তৎ তেজঃ 
অস্থজত (সৃষ্ট করিলেন)। তৎতেজঃ এক্ষত-_-বহু স্তাম্‌ প্রজায়েরর ইতি; তৎ ( উক্ত 
তেজ ) অপ: (জলকে) অস্থজত। [যেহেতু জল তেজের কার্ধ ], তন্মাৎ ( সেই জন্য) 
যত্ৰ ক চ (যে কোনও স্থানে বা কালে) পুরুষঃ ( মানুষ ) শোচতি (তাপপ্রাপ্ত হয়) বা 
স্বেদতে ( ঘৰ্মাক্ত হয়) তৎ (তখন ) তেজসঃ এব (তেজ হইতে ) আপঃ (জল ) অধিজায়ান্তে 
( উৎপন্ন হয় )।৩ 


“উক্ত সৎ ঈক্ষণ করিলেন, “আমি বহু হইব, প্রকৃষ্টরূপে জাত হইব ।' 
তিনি তেজ সৃষ্টি করিলেন । সেই তেজ ঈক্ষণ করিলেন,১ “আমি বহু হইব, 
প্রকৃ্টরূপে জাত হইব ।’ উক্ত তেজ জল সৃষ্টি করিলেন । এই হেতু যখনই 
মানুষ সন্তাপগ্রস্ত হয় বা ঘর্নাক্ত হয়,২ তখনই তেজ হইতে জল উৎপন্ন হয়।৩ 


১। মনে হইতে পারে যে, তেজ প্রভৃতির ঈক্ষণ অসম্ভব ; কিন্ত পরমেশ্বরই তেজ ও 
অগ্নিরূপে অবস্থিত থাকিয়া! জলাদির সৃষ্টি করেন (ত্র ২/৩১৩)। 

২। অর্থাৎ সে কাদে কিংব! তাহার ঘাম হয়। 

৩। তেজ-্ যাহা দগ্ধ করে, পক্ক করে বাপ্রকাশ করে ও যাহা লোহিত । জল-্যাহ্‌। 
ভ্রব, স্নিন্ধ, বহমান ও শুরু । তৈ:২।১৩ এ আছে থে; আস্বা হইতে ক্রমে আকাশ, বায়ু, 
অগ্নি, জল ও পৃথিবী স্থষ্ট হইল । এখানে মাত্র তিনটির উল্লেখ থাকিলেও এ ক্রমই গ্রাহা । 
বর্তমান স্থলে প্রপঞ্চের সনম ত্রত্ব-প্রদর্শনের প্রতিই দৃষ্টি নিবদ্ধ থাকায়, উক্ত ক্রমের বিস্তার না 
করিয়া প্রতিপান্ত বিষয়েন্র পক্ষে যেটুকু যথেষ্ট, তাহার--অর্থাৎ মাত্র তেজ, জল ও পৃথিবীরই 
উল্লেখ কর! হইয়াছে । 


তা আপ এক্ষন্ত বহব্যঃ স্যাম প্রজায়েমহীতি তা অন্নমস্জন্ত 
তন্মাদ্‌ যত্র ক চ বর্ধতি তদেব ভূয়িষ্টমন্নং ভবত্যস্তয এব তদধ্যনা্ঘং 
জায়তে ॥ ৪ 


ইতি ষষ্ঠাধ্যায়স্ত দ্বিতীয়থণ্ডঃ ॥ 


৩১৩ উপনিষৎ গ্রন্থাবলী [ ৬৩1১ 


তাঃ আপঃ [ ইত্যাদি পূর্ববৎ, সর্বত্র বহুবচন ]। যত্ৰ ক চ (ঘেখানেই) বর্ধতি ( বধণ 
হয়) তৎ ( সেখানে ) ভূক্িষ্ম্‌ (প্রভৃত ) অন্রম্‌ ( অন্ন ) ভবতি ; অন্তঃ এব (জল হইতেই ) 
তৎ (দেখানে ) অন্র-অস্ভম্‌ ( ভক্ষ্য অন্ন, ব্রীহিষবাদি ) অধিজায়তে (উৎপন্ন হয়)। ৪ 
“উক্ত জল ঈক্ষণ করিলেন; ‘বহু হইব, প্রকৃষ্টবূপে জাত হইব ।” উক্ত 
জল (অর্থাৎ জলরূপী সৎ) অন্ন (অর্থাৎ পৃথিবী ) সৃক্তন করিলেন । এই 
হেতু যেখানেই বর্ষণ হয়, সেখানেই অন্ন জাত হয়, সেখানে জল হইতেই 
ভক্ষ্য অন্ন উৎপন্ন হয়। ৪ 


ষষঠাধ্যায়_ তৃতীয় খণ্ড 


(ত্ৰিবৃৎকরণ ) 


তেষাং খল্বেষাং ভূতানাং ত্রীপ্যে বীজানি ভবস্ত্যাগুজং 
জীবজমুন্তিজ্জমিতি ৷ ১ 


[ ভূতস্থষ্টি যেমন রঙ্গের কাধ, জীবাবিষ্ট ভৌতিকস্বষ্টও তেমনি ডাহারই কার্ধ__ইহাই 
প্রদদশিত হইতেছে ]--[ €1১* খণ্ডে ধাহাদের গমনাগমন প্রদশিত হইয়াছে এবং যাহাদের 
তৃতীয় স্থান বলা হইয়াছে, জীবাবিষ্ট ] তেঘাম্‌ এবাম্‌ (উক্ত এই প্রতাঙ্ষদৃষ্ট) তূতানাম্‌ 
(পক্ষী পশু বৃক্ষ প্রভৃতি প্রানীর ) ত্রীণি এব খলু ( কেবল তিনটি ) বীজানি (কারণ ) ভবস্তি 
(আছে )-আগুজম্‌ ( সঅওজম্‌, অণ্ড হইতে জাত), জীবজম্‌ (জরাফুজ ), উদ্ভিজ্জম্‌ 
(বীজজ বা অঞ্কুরজ ) ইতি । ১ 


“পূর্বোক্ত এই ভূতবর্গের* মাত্র তিনটি কারণ আছে-__অণুজ, জীবজ 
ও উত্তিজ্জ *। ১ 
১1 মূলের "“তেঘা্‌” শব্দে ঘহাভৃতবর্গ ( অমিশ্রিত সুস্ম পৃথিব্যাদি) গৃহীত হইতে 


পারে ন! ; কারণ পরে “এযাষ্”শব্দ প্রযুক্ত হওয়ায় প্রত্যক্ষ জীবাবিষ্ট ভূতগণকেই বুঝাইতেছে ; 
ত্রিবৃৎকরণের পূর্বে, অর্থাৎ মিশ্রিত হইয়া স্থল হওয়ার পূর্বে মহাভূতগণ প্রত্যক্ষ হয় না । 


৬৩1২ ] ছান্দৌগ্যোপ নিষত ৩১১ 


বিশেষতঃ পরে ( ৬৩1২) অত্রিবৃৎকৃত মহাভূতগণকে দেবতা বলা হইবে,--দেবতার) প্রত্যক্ষ 
নহেন। 

২। স্বেদজ প্রভৃতি জীবের! এই তিনেরই অন্তভু ক্ত। অণ্ড প্রভৃতিকে কারণ না বলিয়! 
অগ্ুজ প্রভৃতিকে কারণ বল! হইয়াছে ; ইহ শ্রুতির অভিরুচি । অধিকন্তু অণ্ড না থাকিলেও 
পক্ষী প্রভৃতি অওজ জীব হইতে নূতন অও উৎপন্ন হইয়! সৃষ্টি হইতে পারে ; কিন্ত অওজার্দি 
জীব না খাকিলে স্বষ্ট হয় না। অতএব অওজাদিই প্রকৃত কারণ । 


সেয়ং দেবতৈক্ষত হন্তাহমিমাস্তিশো দেবতা অনেন 
জীবেনাত্মনাহনুপ্রবিশ্য নামরূপে ব্যাকরবাণীতি ॥ ২ 


[ পূর্বে বল| হইয়াছে যে, জীবাবিষ্ট ভূত ব্ৰহ্মের কার্ধ। কিন্তু মনে রাখিতে হইবে যে, 
বিশিষ্টরূপে জীব ব্রঙ্গের কার্ধ হইলেও স্বরূপতঃ নে ব্রহ্ম হইতে অভিন্ন; উপাধিবিশিষ্ট ব্ৰহ্মই 
জীবরূপে জ্ঞাত হন! অতএব ব্রহ্মক্জানের দ্বারা জীবঞ্ঞান হওয়া সম্ভব এবং এইরূপে 
একবিজ্ঞানে সর্ববিজ্ঞানও সম্ভব । ইহাই প্রদশিত হইতেছে এবং ভোগায়তন ভৌতিক স্থষ্টির 
জন্য নামরূপের অভিবাক্তিও দিত হইতেছে ]__সা ইয়ম্‌ দেবতা! (পূর্বোক্ত [৬1২৩ ] এই 
সৎ) এক্ষত--হন্ত (আচ্ছা), [মহাতৃত হৃষ্টির পরে এখন] অনেন (এই) আত্মনা 
(আপন! হইতে অভিন্ন) জীবেন (প্রাণবিধারক চৈতন্যের দ্বার!) ইমাঃ তিশ্রঃ দেৰতাঃ 
(এই তিনি দেবতার [তেজ, জল ও পৃগিবীর ] মধো) অনুপ্রবিষ্ঠ (প্রবেশ করিয়। ) 
[ এঃ ১।৩1১১-১৩ 1 অহম্‌ নামরূপে (নাম ও রূপ) ব্যাকরবাণি ( অভিব্যক্ত করি) ইতি । ২ 


“পূর্বোক্ত এই ( সংস্বরূপ ) দেবতা ঈক্ষণ করিলেন, “অধুনা আমি এই 
প্রাণধারক আত্মারূপে৯ এই তিন দেবতার মধ্যে অনুপ্রবিষ্ট হইয়া নাম ও 
রূপ অভিবাক্ত করি ।' ২ 


১। সৃষ্টির প্রাক্কালে সৎস্বরূপ ভগবানের মনে পূর্বস্বষ্টির স্মৃতির উদয় হইলে এ স্মৃতির 
সহিত তাহার মনে যে জীবের কথ! উদ্ধ দ্ধ হইল, সেই জীবরূপে । এই জীব উক্ত সতের 
প্রতিবিপ্বমাত্র ; ভূত ও ইন্দ্রিয়ের সহিত চিদাত্মার সংসর্গ হইতে উহা উদ্ভূত । মুখ যেমন দর্পণে 
প্রতিবিদ্বরূপে প্রবিষ্ট হয়, ব্রদ্ধও সেইরূপ প্রতিবিশ্বরূপে বৃদ্ধিদর্পণে প্রবিষ্ট হন--ইহা 
লোকদিদ্ধ প্রবেশ নহে। এই জন্য জীবের হুখছুঃখা দিতে ব্রহ্ম স্পৃষ্ট হন না । 


গজ 


৩১২ উপনিষত গ্রন্থাবলী [ ৬৩৩ 


তাসাং ত্রিবৃতং ত্রিবৃতমেকৈকাং করবাণীতি সেয়ং দেবতেমা- 
স্তিো দেবতা অনেনৈব জীবেনাত্মনাহনুপ্রবিশ্য নামরূপে 
ব্যাকরোত ॥ ৩ 


তাপাম্‌ (উক্ত তিন দেবতার ) একৈকাম্‌ (প্রতোককে ) ত্রিবৃতম্‌ ত্রিবৃতম্‌ (ত্রশ্নীকৃত ) 
করবাণি (করি) ইতি ( এইরূপ [ ঈক্ষণ করিয়। ]) সা ইয়ম্‌ দেবতা! (উক্ত এই দেবত1) 
ইমাঃ তিত্রঃ দেবতাঃ অনেনৈব জীবেন আস্মন। অনুপ্রবিষ্ঠ (প্রতিবিম্ব-অবলদ্বনে হুর্ধের জলে 
প্রবেশের স্যায় প্রথমে বিরাট্‌পিঙে এবং পরে দেবগণের দেহপিণ্ডে] প্রবেশ করিয়া) নামরূপে 
(“ইহার এই নাম, ইহার এই রূপ” ইত্যাদি ) বাকরোৎ (ব্যক্ত করিলেন )। ৩ 


“উক্ত তিন দেবতার প্রতোককে ত্রিরৎ ত্রিবৎ১ করিব» এই চিন্ত! 
করিয়া উক্ত এই দেবতা এই তিনটি দেবতার মধো প্রাপবিধারক 
আত্মারূপে অনুপ্রবিষ্$ হইয়া নাম ও রূপ ব্যক্ত করিলেন । ৩ 


১। ভ্রিবৃতৎপ্রক্রিয়াটি এইরূপ--প্রতোক মহাভূতকে প্রধানরূপে গ্রহণ করিঘুা। অপর 
অপ্রধান ছুইটিকে তাহার সহিত মিশ্রিত করিতে হইবে । বখা--( দুগ্ম ) তেজ ছুই ভাগের 
এক ভাগ + জল চার ভাগের এক ভাগ + পৃথিবী চার ভাগের এক ভাগ = স্থল তেজ; ( সুপ্র ) 
পৃথিবী ছুই ভাগের এক ভাগ + তেজ চার ভাগের এক ভাগ + জল চার ভাগের এক ভাগ = 
হুল পৃথিবী ; (হুশ্ম ) জল ছুই ভাগের এক ভাগ + তেজ চার ভাগের এক ভাগ + পৃথিবী চার 
ভাগের এক ভাগ »স্থুল জল । পঞ্ীকরণ-প্রক্রিয়াও এইরূপ ( ৬।২।৩ এর টীকা) । যথা 
আকাশ ছুই ভাগের এক ভাগ + বাষু আট ভাগের এক ভাগ + তেজ আট ভাগের এক ভাগ 
+জল আট ভাগের এক ভাগ+ পৃথিবী আট ভাগের এক ভাগস্স্থল আকাশ; বায়ু দুই 
ভাগের এক ভাগ+ আকাশ আট ভাগের এক ভাগ+ তেজ আট ভাগের এক ভাগ+ জল 
আট ভাগের এক ভাগ+ পৃথিবী আট ভাগের এক ভাগ = স্থূল বায়ু ; অস্তান্ত স্থল ভূতের 
রচনাও এইরূপ । এই ভ্রিবৃৎ-প্রক্রিয়। আবার দুই প্রকার-__€১) শরীরে ত্রিবুৎকরণ এবং 
(২) এ শরীরসমূহের বাহিরে ষুল মহাতৃতবর্গের ত্রিবৃৎকরণ । প্রথম প্রক্রিয়া পরে (৬1৫-৬ 

খণ্ডে ) বণিত হইবে । দ্বিতীয়টি বর্তমান খণ্ডে ও পরবর্তী খণ্ডে বরিত হইতেছে । 


৬1৪1১ ] ছান্দোগ্যোপনিষৎ ৩১৩ 


তাসাং ত্রিবৃতং ত্রিবৃতমেকৈকামকরোদ্‌ যথা তু খলু 
সোম্যেমাস্তিআ্ো দেবতান্ত্রিবৎ ত্রিবুদেকৈকা ভবতি তম্মে 
বিজানীহীতি ॥ ৪ 
ইতি যণ্তাধ্যায়স্য তৃতীয়থগুঃ ॥ 
তাসাম্‌ ত্রিবৃতম্‌ ত্ৰিবৃতম্‌ একৈকাম্‌ অকরোৎ ( করিলেন )। তু (পরস্ত ), দোমা (হে 


শ্বেতকেতু ), যথ। ( যে প্রকারে ) ইমাঃ তিব্র: দেবতাঃ একৈক! (প্রত্যেকে ) ত্রিবৃৎ ত্রিবৃৎ 
ভবতি, তৎ ( তাহ!) মে ( আমার সকাশে ) বিজানীহি ( বিদিত হও ) ইতি । ৪ 


“তাহাদের প্রতোককে ব্রিৰৎ ত্রিরৎ করিলেন। পরস্ত; হে সোম্য, 
এই তিনটি দেবতা ফেরূপে প্রত্যেকে (শরীরসমূহের বাহিরে ) ত্রিবৎ 
ত্রিবৃৎ হন, তাহ] আমার সকাশে অবগত হও | ৪ 


ষ্ঠাধ্যায়-_চতুর্থ খণ্ড 
( ত্রিবৃৎকৃত স্থুলভূত ) 


যদগ্নে রোহিতং রূপং তেজসম্তজপং ষচ্ছুরুং তদপাং যৎ কৃষ্ণং 
তদন্নম্তাপাগাদগ্েরগ্রিত্বং বাচারস্তণং বিকারো নামধেয়ং ত্রীণি 
রূপাণীত্যেব সত্যম্‌ ॥১ 


[ মহাভূতগণের ত্রিবৃংকরণের উদাহরণ দেওয়া হইতেছে ] যৎ (যাহ1) [ ত্রিবৃৎ-কৃত ] 
অগ্নেঃ ( অপ্রির ) রোহিতম্‌ রূপম ( রক্তবণ ) [ বলিয়া পরিচিত ] তৎ (তাহা) [অত্রিবৃৎকৃত ] 
তেজলঃ (তেজের ) রূপম্‌; যৎ [ত্রিবৃৎকৃত অগ্নির] শুরুম [রূপম] তৎ [অত্রিবৃত্কৃত ] 
অপাম্‌ (জলের) [রূপ ]) যৎ [ত্রিবৃত্কৃত অগ্নির ] কৃ্ম [ রূপম্‌ ] তৎ [ অত্রিবৃৎকৃত ] 
অন্নস্ত (পৃথিবীর ) [ রূপ }। [ এই প্রকারে অগ্রিতে স্থিত বূপসমূহের বিবেক বা পৃথক্‌ 
পৃথক্‌ পরিচয় হওয়ায়, “রূপত্রয়কে বাদ দিয়! অগ্নি খাকে”_-তোমার অগ্নিবিষয়ক এতাদৃশ 
থে বুদ্ধি ছিল ] অগ্নেঃ ( অগ্নি হইতে) [ তোমার, শ্বেতকেতুর সেই ] অগ্নিত্বম্‌ ( অগ্নিত্ব, 
অপ্নিত্ববুদ্ধি) অপাগাৎ ( দূরীভূত হইল) [ বিবেক করার পূর্বে তোমার যাদৃশ অগ্রিবুদ্ধি এবং 


৩১৪ উপনিষৎ গ্রন্থাবলী [ ৬1৪1৩ 
যাদৃশ অগ্রিণব্দের সহিত পরিচয় ছিল, তাহা অপস্থত হইল ]) [কারণ] বাচারস্তপম্‌ 
[ ইত্যাদি ৬৷১৷৪ ], ত্ৰীণি রূপাণি ইতি এব (তিনটি রূপমাত্রই ) সতাম্‌ (সত্য )। ১ 

“(ত্রিরৎকৃত স্কুল) অগ্নিতে যে রক্রবর্ণ (দৃষ্ট হয়), উহাই (অত্রিব্বৎকৃত) 
অগ্নির রূপ; (স্থূল অগ্নিতে ) যে গ্রক্লবর্ণ, উহাই ( অত্রিবৃৎকৃত ) জলের 
রূপ; ( স্থূল অগ্নিতে ) যে কৃষ্ণবর্ণ, উহাই ( অত্রিরৃৎকৃত ) পৃথিবীর রূপ ;_ 
এইবূপে অগ্নি হইতে তোমার অগ্রিত্ববৃদ্ধি অপগত হইল; কারণ সমস্ত 
বিকারই বাগবলম্বনে অবস্থিত নামমাত্র, কেবল তিনটি রূপই সত্য 1১ ১ 

১। ত্রিবৃৎকৃত অগ্নির নাম ও এ অগ্রিবিষয়ক বুদ্ধি মিণা। ৷ অত্রিবৃৎকৃত কারণগুলি__ 
অর্থাৎ সুশ্্রভৃতত্রয় সমতা । রূপত্রয়ব্/তিরিক্ত কোনও স্থূল অগ্নি নাই। 

যদাদিত্যস্ত রোহিতং রূপং তেজসম্তদ্রপং যচ্ছুরুং তদপাং যৎ 
কৃষ্ণং তদনশ্তাপাগাদাদিত্যাদিত্যত্বং বাচারভ্তণং বিকারো 
নামধেয়ং ত্রীণি রূপাণীত্যেব সত্যম্‌ ॥ ২ 

“আদিতো যে রক্তবর্ণ (দৃষ্ট হয় ) উহাই তেজের রূপ? ( আদিতো ) 
যে শুক্লুবর্ণ উহাই জলের ব্ূপ; ( আদিত্যে ) ষে কৃষ্ণবর্ণ, উহ্থাই পৃথিবীর 
রূপ ;_এইরূপে আদিত্য হইতে তোমার আদিত্াত্ববৃদ্ধি অপগত হইল; 
কারণ সমস্ত বিকারই বাগবলম্বনে অবস্থিত নামমাত্র; কেবল তিনচি রূপই 
সত্য । ২ 

ষচ্চন্দ্রমসো রোহিতং রূপং তেঞ্জসস্তদ্রপং যচ্ছুক্রং তদপাং ষৎ 
কৃষ্ণঃ তদল্গম্তাপাগাচ্চন্দ্রাচ্চন্দ্রত্বং বাচারস্তণং বিকারো নামধেয়ং 
ত্রীণি রূপাণীত্যেৰ সত্াম্‌ ॥ ৩ 

“চক্রে যে রক্রবর্ণ (দৃষ্ট হয়), উহা তেজের রূপ ; (চন্দ্রে) যে শুত্রবর্ণ, 

উহা জলের; (চন্দ্র) যে কৃষ্ণবর্ণ, উহ! পৃথিবীর ; এইরূপে চন্দ্র হইতে 
তোমার চন্তরত্ববৃদ্ধি অপসৃত হইল ৮_কারণ সমস্ত বিকারই বাগবলম্বনে 
অবস্থিত নামমাত্র, কেবল তিনটি বূপই সত্য । ৩ 


৬1৪1৫ ] ছাঁন্দোগ্যোপনিষৎ ৩১৫ 


যদ্ধিদ্যুতো রোহিতং রূপং তেজসম্তদ্রপং যচ্ছুর্pং তদপাঁং যৎ 
কৃষ্ণং তদনস্যাপাগাদ্বিহ্যুতো বিদ্যুত্বং বাঁচারস্তণং বিকারো নামধেয়ং 
ত্রীশি রূপাণীত্যেব সত্যম্‌ ৷ ৪ 


“বিদ্বতে যে রক্তবর্ণ, উহা তেজের রূপ ১ যাহ! শুত্রবর্ণ, উহ! জলের; 
যাহা কৃষ্ণবৰ্ণ, উহ| পৃথিবীর ;__এইবপে বিদ্বাৎ হইতে তোমার বিদ্বাত্ব- 
বৃদ্ধি অপসূত হইল; কারণ সমস্ত বিকারই বাগবলম্বনে অবস্থিত নামমাত্র, 
কেবল রূপ তিনটিই সত্য 1১ ৪ 


১। এখানে অগ্রিবিষয়েই চারিটি উদাহরণ দেওয়! হইল ; স্থূল জল ও পৃথিবী সম্বন্ধেও 
এইরূপ বুঝিতে হইবে । রূপ-অবলম্বনে ভূতগণের সহিত সহজেই পরিচয় হয় বলিয়া শব্দ, 
স্পর্শ, রল ও গন্ধের অবতারণ! ন! করিয়! রূপের সহায়েই ব্যাখা। কর! হইল । যাহ! হউক, 
ইহাই পাঞ্চভৌতিক জগতের মিথ্যাত্ব-প্রমাণের পক্ষে যথেষ্ট । কেন না সুল বস্তমাত্রেরই 
কারণ অনুসন্ধান করিলে স্থূল অগ্নির অগ্নিত্বের ন্যায় জগতের জগন্ব চলিয়া যায়। পৃথিবীর 
কারণ গন্ধ; অতএব গন্ধ সত্য, পৃথিবী মিথ্যা । এইরপে মুল্য পঞ্চভৃতও মিথ্যা, তাহাদের 
মূল কারণ সৎই একমাত্র সত্য--তাহার আর কারণ নাই । এইরূপে ব্রহ্মবিজ্ঞানে সর্ববিজ্ঞান 
সিদ্ধ হইল (৬।১।৩)। 


এতদ্ধ স্ম বৈ তদ্িদ্বাংস আহুঃ পূর্বে মহাশালা মহাশ্রোত্রিয়া ন 
নোহদ্য কম্চনীশ্রুতমমতমবিজ্ঞাতমুদাহরিষ্যতীতি হোভ্যে 
বিদাঞ্চক্রুঃ ॥ ৫ 

এতৎ হ স্ম বৈ তৎ (পূর্বোক্ত এই ত্রিবৃৎকরণ ) বিদ্বাংসঃ বৈ ( জানিয়াই) পূর্বে (পূর্বতন) 
মহাশালাঃ মহাশ্রোত্রিয়াঃ আহঃ (বলিয়াছিলেন ), অন্ত ( ইদানীং, সম্প্রতি ) নঃ (আমাদের 
বংশের নিকট ) কঃ চন (কেহই ) অশ্রুতম্‌, অমতম্‌, অবিজ্ঞাতম্‌ ন উদাহরিষ্যতি (বলিতে 
পারিবে না) ইতি হি (কারণ ) [ ও মহাশ্রোত্রিয়ের! ] এভাঃ ( এই তিনটি রূপের সহায়ে 


ব! এই দৃষ্টাস্তগুলিকে অবলম্বন করিয়া ) [ অবশিষ্ট স্থূল দমন্তই যে অনুরূপ মিখ্য! ও কারণই 
সত্য ], [ তাহা] বিদাঞ্চক্ুঃ (জ্ঞাত হইয়াছিলেন ] । ৫ 


“পূর্বোক্ত ইহা জানিয়াই প্রাচীন মহা গৃহস্থ ও মহাশ্রোত্রিয়গণ বলিয়া- 


৩১৬ উপনিষৎ গ্রন্থাবলী [ ৬1৪৭ 


ছেন “সম্প্রতি আমাদের বংশীয়ের নিকট কেহই এমন কিছু বলিতে পারেন 
ন, যাহা অশ্রুত, অচিস্তিত বা অবিদ্দিত।" (তাহারা এইরূপ বলিতে সমর্থ 
ছিলেন ) কারণ এইগুলি হইতেই তাহারা ( অবশিষ্ট সমন্তও যে এতাদ্বশ, 
ইহ! ) অবগত হইয়াছিলেন।” ৫ 


১। সত্োর জ্ঞানলাভ হওয়ায় তাহার! সর্বজ্ঞ হইয়াছিলেন। 


যদু রোছিতমিবাভূদ্দিতি তেজসস্তত্রপমিতি তত্বিদাঞ্চক্র্ধদু 
শুরুমিবাডৃদিত্যপাং রূপমিতি তদিদাঞ্ক্ুর্যছ কৃষ্ণমিবাভূদিত্যনসথয 
রূপমিতি তছিদাক্চক্রুঃ ॥ ৬ 


[ তাহার! অবশিষ্ট সমস্ত কিরূপে জানিয়াছিলেন, ভাহ। দেখানো হইতেছে ]-_[ সন্দেহ- 
স্থলে ] ধং উ (অপর যে কোনও রূপ) রোহিতম্‌ ইব অতৃৎ ( [প্রাচীন ব্রহ্মজ্ঞদের নিকট ] 
রক্তবর্থ-সদৃশ বলিয়া প্রতিভাত হইয়াছিল) তৎ (তাহ!) [ অত্রিবৃৎকৃত ] তেজসঃ রূপম্‌ 
ইতি বিদাঞ্জুঃ ( তেকের রূপ, ইহ! অবগত হইয়াছিলেন )। [ অবশিষ্টাংশও অনুরূপ ]। ৬ 


"(তাহাদের নিকট অপর ) যে কোনওটি রক্তবর্ণের ন্যায় অনুভূত 
হইয়াছিল, তাহাকেও তাহারা তেজের রূপ বলিয়া জানিয়াছ্িলেন। যে 
কোনওটি শুরুসদৃশ বলিয়। অনুভূত হইয়াছিল, তাহাকে জলের রূপ বলিয়া 
জানিয়াছিলেন | যে কোনওটি কৃষ্ণসদবশ বোধ হইয়াছিল, তাহাকে 
পৃথিবীর রূপ বলিয়া জানিয়াছিলেন । ৬ 


যদ্ববিজ্ঞাতমিবাভূদিত্যেতাসামেব দেবতানাং সমাস ইতি 
তদ্দিদাঞ্চক্রুর্যথা নু খলু সোমোমাস্তিক্বো দেবতাঃ পুরুষং প্রাপ্য 
ত্রিবৃ ত্রিবুদেকেক ভবতি তম্মে বিজানীহীতি ॥ ৭ 
ইতি যষ্ঠাধ্যায়স্ত চতুর্থবণ্ডঃ ॥ 


যৎ উ (যাহা কিছু) অবিজ্ঞাতম্‌ ইব (নামরূপের দ্বার! দুক্তেয়, বিশেষ কোনও রূপ-বিহীন 


৬৭) ] ছান্দৌগ্যোপনিষ ৩১৭ 


বলিয়া!) অতৃৎ ইতি, এতাসাম্‌ দেবতানাম্‌ (এই দেবভাগণের ) এব দমাসঃ ( মিশ্রণ ) ইতি 
তৎ বিদাঞ্চতুঃ ৷ [ বাধবিষয় জানা হইল; এখন] যণা খলু নু ইমাঃ তি শ্রঃ দেব তাঃ [৬1৩1৪] 
পুরুষম্‌ ( হস্তপদাদিলক্ষণ কার্ঘকারণনক্বাতকে) প্রাপ্য (প্রাপ্ত হইয়া ) [অর্থাৎ পুরুষের দ্বারা 
ভুক্ত হইয়া ] একৈক] [ ইত্যাদি ৬।৩1৪ দ্রঃ ]1 ৭ 


“যে কোনওটি দুজ্ঞে়স্বরূপ বলিয়া অনুভূত হইয়াছিল, তাহাকে 
(তাহারা) এই দেবতাগণেরই মিশ্রণ বলিয়! জানিয়াছিলেন। (বাহ 


অগ্নাদি জান! হইল ; এখন ) হে সোমা, যেরূপে এই তিনটি দেবতা 


পুরুষের দ্বারা ভুক্ত হইয়! প্রতোকে ত্রিবৃৎ ত্রিব্বৎ হন, তাহা! আমার নিকট 
অবগত হও । ৭ 


ষষাধ্যায_গঞ্চম খণ্ড 
( শরীরে ত্রিরৎকরণ, অস্তঃকরণাদি তৌতিক ) 


অন্মশিতংত্রেধা বিধীয়তে তস্য যঃ স্থবিষ্ঠো ধাতুস্তৎ পুরীষং 
ভবতি যো মধ্যমস্তন্মাংসং যোহণিষ্টস্তম্মনঃ ॥ ১ 


[ নামরূপাকারে ব্যাকৃত দেবতাশরীরের তেজ, জল ও পৃণিবীরূপ ত্রেধাত্ব বল! হইতেছে 
_-৬।৩1৩, টীকা দ্রঃ ]--অন্নম্‌ অশিতম্‌ (ভুক্ত ) হইয়| ত্রেধা বিধীয়তে (তিন ভাগে বিভক্ত 
হয়)। তন্ত (তাহার) যঃ (যেটি) স্থবিষ্ঠঃ (স্থলতম ) ধাতুঃ (অংশ) তৎ ( উহ! ) পুরীষম্‌ 
(মল) ভবতি ; যঃ মধামঃ তৎ মাংসম্‌ ; যঃ অণিষ্ঠঃ ( অণুতম, সুস্মতম ) তৎ মনঃ |১ 


‘অল্প ভক্ষিত হইয়া ত্রিবিধাকারে পরিণত হয়। উহার যেটি স্ুলতম 
ংশ তাহা মলে, মধামাংশ মাংসে ও সৃক্ষ্মতম অংশ মনে পরিণত হয়।৯ ১ 


মধামাংশ তরল রুধিরাদিতে পরিণত হইয়া ক্রমে মাংস হয়; হৃঙ্াংশ উর্ধ্বে 
হৃদয়দেশে যাইয়া! হিতানামক নাড়ীসকলে প্রবেশপূর্বক বাগাদি ইন্দিয়ের স্থিতির কারণ হয় ও 
এরূপে পরিশেষে ইন্দ্রিয়বর্গের অধিষ্ঠাত| মনের পুষ্টিলাধন করে। (বুঃ ৪৩২০ )। 


আপঃ পীতাস্ত্রেধা বিশীয়ন্তে তাসাং যঃ স্থবিষ্টো ধাতৃস্তম্মবর 
ভবতি যো মধ্যমস্তলোহিতং যোহণিষ্ঠঃ স প্ৰাণঃ ॥ ২ 


“জল পীত হইয়া ব্রিবিধাকারে পরিণত হয়। তাহার ঘেটি স্থূলতম 
অংশ তাহা মূত্ৰে, যেটি মধ্যমাংশ তাহা রক্তে ও যেটি সুক্মতম অংশ তাহা 
প্রাণে” পরিণত হয়। ২ 


১। প্রাণ জলের পূর্বে সঙ বলিয়! জলের বিকার নহে; তবে শরীরে অবস্থিতির জন্য 
উহ! জলের উপর নির্ভর করে। 


তেজোহশিতং ত্রেধা বিধীয়তে তস্য যঃ স্থবিষ্ঠো ধাতুস্তদাস্থি 
ভবতি যে! মধ্যম: স মজ্জা যোহণিষ্ঠঃ সা বাক্‌ ॥ ৩ 


“তেজ ( অর্থাৎ তৈজস ত্বৃতাদি ) ভক্ষিত হইয়া ত্ৰিবিধ রূপান্তর প্রাপ্ত 
হয়। তাহার যেটি স্থূলতম অংশ উহ! অস্থিতে, যাহা মধামাংশ উহা 
মজ্জায় ও যাহা সূক্মতম অংশ উহা বাকো১ পরিণত হয়। ৩ 

১। দ্বৃতাদি তৈজন পদার্২ভোজনে বাগ্সিত! হয় বলিয়। প্ৰসিদ্ধি আছে। 


অন্নময়ং হি সোম্য মন আপোময়ঃ প্রাণস্তেজোময়ী বাগিতি 
ভূয় এব মা ভগবান্‌ বিজ্ঞাপয়ত্বিতি তথা মোম্যেতি হোবাচ | 


ইতি যষ্ঠাধ্যায়স্ত পঞ্চমখণ্ডঃ ॥ 


হি (এই হেতু )। তৃষঃ এব (পুনর্বার) ভগবান (আপনি) মা (আমাকে ) 
বিজ্ঞাপযতু (বুঝাইয়। দিন) ইতি । তপা [ইতাদি ৬1১।৭ দ্রঃ ] ৷ ৪ 


“অতএব, হে সোমা ( শ্বেতকেতু ), মন অন্নময়) প্রাণ জলময় এবং 
বাক্‌ তেজোময়ী |” ( শ্বেতকেতু বলিলেন )_-“আপনি আমায় পুনরায় 
বুঝাইয়! দিন।২ (আকরুণি ) বলিলেন, “হে সোমা, তাহাই হউক ৷” ৪ 


1৬২ ] ছাঁন্দোগ্যোপনিষৎ ৩১৯ 


১। জাগতিক দকলেই ত্ৰিবৃংকৃত অন্ন, জল ও তেজ ভক্ষণ করে? অত্রিবৃংকৃত 
অন্নাদি কেহ ভক্ষণ করিতে পারে ন! । সুতরাং যাহাই আহার কর! হউক না কেন, 
তাহাতেই সকল ভূতের অংশ থাকিয়! যায় । এই কারণেই (স্থূল) জলমাত্র-ভোজী 
প্রাণীদেরও মন ও বাকের ক্রিয়াদি আছে এবং অন্নমাত্রভোজী ইঁদুর প্রভৃতিরও বাক্‌ ও 
প্রাণের ক্রিয়া আছে। এইরূপে মন প্রভৃতির অন্নাদিময়ত্ব প্রতিপাদিত হওয়ায় স্থির 
হইল যে অন্তঃকরণাদ্িও ত্রিবুৎকৃত, সকলেই বিকারী ও বিনাশী; একমাত্র সৎই সতা। 
শ্বেতকেতু ইহ! ঠিক ধারণ! করিতে পারিলেন ন!। 

২। শ্বেতকেতুর না বুঝিবার কারণ এই-_সিশ্রিত তিনটি স্থল ভূত একই ভৌতিক 
উদরে পড়িয়া তাহাদের শুঙ্ষ্ংশের দ্বারা মন প্রভৃতির পৃথক্‌ পৃণক্‌ স্থষ্টি করিবে, ইহা 
বুদ্ধিগমা নহে । বিশেষতঃ মন সর্বভূতের গুণের প্রকাশক হওয়ায় সকলের সু্গ্লাংশের দ্বার! 
নিমিত হওয়া উচিত । সে কেন শুধু অন্নময় হইবে? 


ষষ্টাধ্যায়--যষ্ঠ খণ্ড 


(কারণের একাংশে কাধোৎপত্তি ) 


দরঃ সোম্য মথ্যমানম্ত যৌহণিমা স উধ্বঃ জমুদীষতি তৎ 
দপির্ভবতি ॥ ১ 


[ মিশ্র বস্তুর সক্ম একাংশ যে অপরের কারণ হইতে পারে, তাহার দৃষ্টান্ত এই ]-- 
লোম্য, মণ্যমানন্ত দধঃ (দধি যখন মণিত হইতে থাকে, তখন তাহার) যঃ (যেটি) 
অণিমা (হৃশ্্বাংশ ), সঃ (উহ!) উ্ধ্বঃ [সন্)] সমুদীধতি ([নবনীতরূপে ] উর্ধ্বমুখী 
হইয়া উিত হয় ), তৎ (উহা) সপিঃ ( ঘৃত ) ভবতি ৷ ১ 


“হে সোমা, দধি যখন মথিত হয়, তখন তাহার যেটি সুক্ম্মাংশ, উহা 
উপরে উঠে এবং উহা ঘ্বৃতে পরিণত হয় । ১ 


এবমেব খলু সোম্যানস্যাশ্মানম্য যোহণিমা স উ্ব” ্ 
সমুদীষতি তন্মনো ভবতি ॥ ২ 5 


৩২০ উপনিষৎ গ্রস্থাবলী [ siete 


হে সোমা, ঠিক এইরূপেই ভক্ষামাণ অম্নের যেটি সৃক্্মাংশ” তাহা 
উপরে উঠে এবং তাহা! মনে পরিণত হয় ( অর্থাৎ মনকে পুষ্ট করে )। ২ 


অপাং সোমা পীয়মানানাং যোহণিমা ল ভর্ধবঃ সমুদীষতি স 
প্রাণো ভবতি ॥ ৩. 


“ছে সোমা, পীয়মাণ জলের যেটি সৃষ্ম্লাংশ, উহ! উপরে উঠে এবং উহ! 
প্রাণ হয়। ৩ 


তেজনঃ সোম্যাশ্টমানস্ত যোহণিমা স উধর্বঃ সমুদীষতি সা 
বাগ্‌ ভবতি ॥ ৪ 


“হে সোমা, ভুজ্যমান তেজের যেটি সুক্মাংশ, উহ| উপরে উঠে এবং 
উহ! বাক্‌ হয়। ৪ 


অন্নময়ং ছি সোম্য মন আপোময়ঃ প্রাণস্তেজোময়ী বাগিতি 
ভূয় এব মা ভগবান্‌ বিজ্ঞাপয়ত্বিতি তথা মোম্যেতি হোবাচ ॥ ৫ 


ইতি ষষ্ঠাধ্যায়স্য। যন্ঠধ গু ॥ 


“অতএব, হে সোমা, মন অন্ময়, প্রাণ জলময়, বাক্‌ ভেঞ্জোময়।” 
(শ্বেতকেতু )-_"আপনি পুনশ্চ আমায় বুঝাইয়া দ্িন।৯* ( আকুণি) 


“হে সোমা, তাহাই হউক । ৫ 


১। গ্বেতকেতুর ভাব এই-_জল ও তেজের সৃন্্থাংশসন্বব্ধেও আপনার এই যুক্তি ন 
হয় গ্রহণ করিলাম; কিন্তু একই হদন্দেশে অবস্থিত প্রাণ, মন ও বাক্যের মধ্যে কেবল 
মনই অন্রমর়, অপর দুইটি নহে-_ইহা তো অবোধ্য । 


ষ্ঠাধ্যায়_ সপ্তম খণ্ড 
( অস্তঃকরণের অন্নময়ত্ে প্রমাণ ) 


ষোড়শকলঃ সোম্য পুরুষঃ পঞ্চদশীহানি মাহশীঃ কামমপঃ 
পিৰপোময়ঃ প্রাণো ন পিৰতো বিচ্ছেতস্তত ইতি ॥ ১ 


[এখানে দণিত হইতেছে থে, প্রাণ বাক ও মনের মধ্যে কেবল মনই অন্ময় অর্থাৎ অন্নের 
দ্বারা মনে শক্তি আহিত হয়। সেই মানপিক বীর্ধকে ঘোল ভাগ করিলে প্রত্যেক ভাগকে 
একটি কলা বলা হয় ; অতএব ] সোমা, পূরুষঃ যোড়শকলঃ (যোলটি কলা-বিশিষ্ট) ৷ [ মনের 
অন্নময়ত্ব বুঝিতে হইলে তুমি ] পঞ্চদশ অহানি (পনর দিন ) মা অণীঃ (আহার করিও না) 
[কিন্ত] কামম্‌ ( যথেচ্ছ) অপঃ (জল) পিৰ (পান কর); [ কারণ] প্রাণ; আপোমঘ়ঃ; 
পিৰতঃ (যিনি জল পান করেন, তাহার ) প্রাণঃ ন বিচ্ছেতস্ততে (বিচ্ছিন্ন হয় না) ইতি । ১ 


“হে সোমা, পুরুষের ষোড়শ কলা আছে। পঞ্চদশ দিন আহার করিও 
না| তবে যথেচ্ছ জল পান করিও; কারণ প্রাণ জলময়)--যে জল পান 
করে, তাহার প্রাণবিয়োগ হয় ন!।”* ১ 


১1 “ন পিৰতঃ প্ৰাণঃ বিচ্ছেংস্তৃতে” এইরূপ অন্বয় করিলে অর্থ-শ্জলপান ন! করিলে 
প্রাণত্যাগ হয়। 


সহ পঞ্চদশাহানি নাশাথ হৈনমুপসসাদ কিং ৰবীমি ভো 


ইত্যুচঃ সোম্য যজুংষি সামানীতি স হোবাচ ন বৈ মা প্রতিভান্তি 
ভো ইতি ॥ ২ 


সঃ (শ্বেতকেতু ) পঞ্চদশ অহানি ন আশ (আহার করিলেন না); অথ (অনন্তর) 
এনম্‌ হ উপপদাদ (ইহার নিকটে উপস্থিত হইলেন )-_ভো£, কিম্‌ ৰবীমি (আমি কি 
বলিব) ইতি (এই বলিয়া)। সঃ উবাচ হ--সোমা, খচঃ, যজ.ংঘি, সামানি ইতি। 


[ শ্বেতকেতু ]-ভোঃ, মা (আমার নিকট ) [উহারা] ন বৈ প্রতিভান্তি (মোটেই প্রতিভাত 
হইতেছে না) ইতি । ২ 


শ্বেতকেতু পনর দিন আহার করিলেন না। অনন্তর (ষোড়শ LA 
২১ 


৩২২ উপনিষৎ গ্রন্থাবলী [ ৬৭৩ 


তাহার নিকট উপস্থিত হইয়! বলিলেন, “পিতঃ, আমি কি বলিব ?” (পিতা) 
বলিলেন_-“হে সোমা, খক্‌, যজুঃ ও সাম সকল উচ্চারণ কর ।” (শ্বেতকেতু 
বলিলেন)--“পিতঃ, এগুলি তে! আমার মনে প্রতিভাত হইতেছে না ।* ২ 


তং হোবাচ যথা সোম্য মহতোহভ্যাহিতশ্যৈকোহঙ্গারঃ 
খছ্যোতমাত্রঃ পরিশিষ্টঃ স্যাৎ তেন ততো২পি ন বহু দহেদেবং 
সোম্য তে ষোড়শানাং কলানামেকা কলাহতিশিষ্টা স্াৎ তয়ৈতহি 
বেদান্‌ নানুভবস্যশীনাথ মে বিজ্ঞাস্যসীতি ॥ ৩ 


তম্‌ উবাচ হ--দোমা, [ কাষ্ঠাদি দ্বারা ] অভাহিতণ্ত (পরিবধিত ) মহতঃ (বিশাল ) 
[ অগ্রেঃ ( অগ্নির )] খন্ভোতমাত্রঃ ( খদ্ডোতপরিমিত ) এক অঙ্গার: পরিশিষ্টঃ ( অবশিষ্ট ) 
[ থাকিলে ] যথা (যেমন ) স্তাৎ (হয় )--তেন (উক্ত অঙ্গারের দ্বার।) ততঃ অপি (তাহা! 
হইতেও ) বহু ( অধিকপরিমাণ) ন দহেৎ (দগ্ধ হয় না),__-সোম্য, এবম্‌ (এইরূপ ) তে 
(তোমার ) মোড়শানাম্‌ কলানাম্‌ একা কল! অতিশিষ্টা ( অবশিষ্ট ) স্তাৎ, তলা এতহি 
( সম্প্রতি ) বেদান্‌ (বেদসমূহ ) ন অনুভবসি (অনুভব করিতে পারিতেছ না) ; অশান 
(ভক্ষণ কর ), অথ মে (আমার ) [ কপা ] বিজ্ঞান্তসি (বুঝিতে পারিবে ) ইতি । ৩ 


(পিতা ) তাহাকে বলিলেন; “হে সোমাঃ শ্বপ্রজলিত বিশাল অগ্নির 
একটি অঙ্গার অবশিষ্ট থাকিলে যেমন হয়-_উহার দ্বারা ততোধিক কিছুই 
দগ্ধ হয় না_হে সোমা, তোমারও তেমনি ষোড়শ কলার মধো একটি কলা 
অবশিষ্ট আছে ; সম্প্রতি তৎসহায়ে বেদসমূহ অন্নভব করিতে পারিতেছ 
না। তুমি আহার কর, পরে আমার কথা বুঝিতে পারিবে ।* ৩ 


স হাশাথ হেনযুপসসাদ তং হ যৎ কিঞ্চ পপ্রচ্ছ সর্বং হ 
প্রতিপেদে ॥ ৪ 


সঃ হ আশ (ভক্ষণ করিলে ), অথ হ এনম্‌ উপসদাদ [ ৬৭২ ]) তম্‌ হ ষংকিম্‌ চ 


৬৭1৬ ] ছান্দোগ্যোপনিষৎ ৩২৩ 


(যাহা কিছুই ) পপ্রচ্ছ ( জিজ্ঞাসা করিলেন ) সর্বম্‌ হ প্রতিপেদে (সকল বিষয়েই বুৎপত্তি 
দেখাইলেন )। ৪ 

তিনি আহার করিলেন । অত:পর ইহার সকাশে গমন করিলেন । 
(পিতা) তাহাকে যাহা কিছু জিজ্ঞাস করিলেন, তিনি সেই সকল 
বিষয়েই বাৎপত্তি দেখাইলেন। ৪ 


তং হোবাচ যথা! সোম্য মহতোইভ্যাহিতস্থৈকমঙ্গীরং থগ্ভোত- 
মাত্রং পরিশিষ্টং তং তৃণৈরুপসমাধায় প্রান্বলয়ে তেন ততোহপি 
ৰহু দহেৎ ॥ ৫ 


এবং দোম্য তে ষোড়শানাং কলানামেকা কলাহতিশিষ্টীহভূৎ 
দাহন্নেনোপসমাহিতা প্রাস্বালী তয়ৈতহি বেদাননুভবস্যনময়ং হি 
সোম্য মন আপোময়ঃ প্রাণস্তেজোময়ী বাগিতি তদ্ধাস্য বিজজ্ঞা- 
বিতি বিজজ্ঞাবিতি ॥ ৬ 


ইতি যষ্ঠাধ্যায়স্য সপ্তমথণ্ডঃ ॥ 


তম্‌ উবাচ হ__-নোমা, অভ্যাহিতস্য মহতঃ তম্‌ ( উক্ত ) পরিশিষ্ট একম্‌ খগ্যোত-মাত্রম্‌ 
[ ৬৭1৩] অঙ্গারম্‌ ( অঙ্গারকে ) তৃণৈঃ (তৃণলকলের দ্বার!) উপসমাধায় (সংযোজিত 
করিয়া) যথা [লোকে ] প্রাহুলয়েৎ ( সমুজ্জ্বল করে ) [ এবং তখন ] তেন ততঃ অপি বহু 
দহেৎ [ ৬1৭৩], এবম্‌ সোমা, তে যোড়শানাম্‌ কলানাম্‌ এক! কলা অতিশিষ্টা অভৃৎ 
(হইয়াছিল) ; সা ( উক্ত কল!) অন্নেন ( অন্নের দ্বারা )উপসমাহিত1 ( বধিত [ হইয়। ]) 
প্রাহ্থ(লী ( = প্ৰান্ালি, প্ৰন্থালিত হইয়াছে ) [ পাঠান্তর--প্রান্বালীৎ- প্রোজ্জল হইয়াছে ] 
তয় এতহি বেদান্‌ অনুভবদি [৬1৭৩ ]1 অন্রময়ম্‌ [ ইত্যাদি--৩।৫1৪ ] । অন্ত (পিতার ) 
তৎ হ (“মন অন্নময়” ইত্যাদি বাক্য ) বিজজ্ঞো (বুঝিতে পারিলেন) ইতি । [ত্রিবুৎ-প্রকরণের 
সমাপ্তিমচক দ্বিরুক্তি ]। ৫-৬ 


(পিতা) তীহাকে বলিলেন, “হে সোমা, স্বপ্রলিত সেই বিশাল 
অগ্নির উক্ত অবশিষ্ট খগ্যোতপরিমিত অঙ্গারটিকে যদি তৃণসংযোগে বর্ধিত 


৩২৪ উপনিষৎ গ্রন্থাবলী [ ৬1৮।১ 


করা হয়, তবে তদ্ছার] যেমন ততোধিক বহু বস্তুও দগ্ধ হয়ঃ তেমনি হে 
সোমা, তোমার ষোড়শ কলায় একটিমাত্র কল! অবশিষ্ট ছিল । সেই কলাটি 
অন্নসংযোগে প্রলিত হইয়াছে ; তাহার দ্বার! অধুনা বেদসমূহ অনুভব 
করিতেছ। অতএব হে সোমা, মন অন্নময়ঃ প্রাণ জলময় এবং বাক্‌ 
তেজোময়।* পিতার বাকা হইতে শ্বেতকেতু উহা অবগত হইলেন। ৫-৬ 


যঠাধ্যায়- অষ্টম খণ্ড 
(ব্রহ্ম সকলের অধিষ্ঠান ) 


উদ্দালকো হারুণিঃ শ্বেতকেতুং পুত্রমুবাচ স্বপ্রান্তং মে সোম্য 
বিজানীহীতি যত্রেতত পুরুষঃ স্বপিতি নাম সতা সোম্য তদ! 
দম্পন্নো ভবতি স্বমপীতো! ভবতি তশ্মাদেনং ম্বপিতীত্যাচক্ষতে 


ং হাপীতো ভবতি ॥ ১ 


[ত্রিবুৎকরণ-বিষয়ক অবাস্তর প্রকরণ শেষ করিয়া সংবিষয়ক মূল প্রকরণের অনুসরণ 
কর! হইতেছে এবং স্বধুপ্তিতে জীবের ব্রহ্মম্বরূপতা প্রদণিত হইতেছে]-_উদ্দালকঃ হ আরুণিং 
স্বেতকেতুম্‌ পুত্রম্‌ উবাচ- সোমা, স্বপ্র-অস্তম্‌ (হ্বপ্রের মধো অর্থাৎ তঘুপ্তি) বা স্বপ্নের লারাংশ 
অর্থাৎ নুষুপ্তি) মে ( আমার সকাশে ) বিজানীহি (অবগত হও )। ঘত্র (যে সময়) পুরুষ: 
(মানুষ ) স্বপিতি ( মুযুপ্ত ) এতৎ নাম (এই নাম ) [প্রাপ্ত হয় অর্থাৎ মখন লোকে তাহাকে 
বলে, “ইনি ঘুমাইতেছেন”] তদ! (তখন) সোষ্য, [ সে ] তা (সৎ-শব্দ-বাচা দেবতার সহিত) 
সম্পন্নঃ ( সঙ্গত, একীতৃত ) ভবতি-_শ্বম্‌ (স্ব-ন্বরূপকে ) অপীতঃ (প্রাপ্ত) ভবতি ; তশ্্াৎ 
(সেই জন্য ) এনম্‌ (ইহাকে ) শ্বপিতি ইতি ( সুপ্ত এই নামে ) [লোকে] আচক্ষতে (বলি 
থাকে )--হি (কারণ ) স্বম্‌ অপীতঃ ভবতি ইতি । ১ 


উদ্দালক আরুপি একদা পুত্র শ্বেতকেতৃকে বলিলেন, “সোমা, আমার 
সকাশে স্বপ্নের মর্ম মবগত হও | যখন বলা হয় যে, কেহ হ্বযুণ্ হইয়াছেন, 


৬৮1২] ছান্দোগ্যোপনিষৎ ৩২৫ 


তখন হে সোমা, তিনি সতের সহিত একীভূত হন এবং নিজ স্বরূপে গমন 
করেন।* সেইজন্য লোকে ইহাকে 'হবষুপ্ত” (স্বপিতি ) এই শবে নির্দেশ 
করে, কেন না তখন তিনি স্বশ্বরূপকে প্রাপ্ত হন ২ ১ 


১। পূর্বে ৬৩1২ এর টাকায় দেখানে। হইয়াছে যে, অন্তঃকরণরূপ দর্পণে প্রতিবিন্বিত 
চৈতন্যকেই জীব বল! হয়। দর্পণ অপস্থত হইলে প্রতিবিন্বটি যেমন মুখরূপেই অবস্থান 
করে, তেমনি স্ুবুপ্তিতে অগ্তঃকরণের ' লয় হইলে জীব নিজের স্বরূপ সদ্রূপেই অবস্থান 
করে। ইহ! আতান্তিক মুক্তি নহে, কারণ এই অবস্থায়ও কর্মবীজ অবশিষ্ট থাকায় জীব 
পুনবার ফিরিয়া আসে। 


২। শবের বুৎপত্তি হইতেও দেখা গেল যে, স্বপিতি- আত্মগ্রাপ্তি। 


স যথা শকুনিঃ সূত্রেণ প্ৰৰন্ধো দিশং দিশং পতিত্বাইন্াত্রায়তন- 
মলবধবা বন্ধনমেবোপশ্রয়ত এবমেব খলু সোম্য তন্মনো দিশং 
দিশং পতিত্বাহন্য ব্রায়তনমলৰ ধ্বা প্রাণমেবোপশ্রয়তে প্রাণবন্ধানং 
হি সোম্য মন ইতি ॥ ২ 


সঃ (উক্ত [ স্ুযুপ্তিতে ব্ৰহ্মলাভ ] বিষয়ে দৃষ্টান্ত এই ), যথা (যেমন) সুত্রে প্রৰদ্ধঃ 
(সুত্রে আবদ্ধ) শকুনিঃ (পক্ষী) দিশম্‌ দিশম্‌ (বিভিন্ন দিকে) পতিত্ব। (উড়িয়1) [ বন্ধনস্থান 
ভিন্ন ] অন্তত্র (অন্ত কোথাও ) আয়তনম্‌ ( আশ্রম ) অলবধ্বা (ন! পাইয়া ) বন্ধণম এব 
([ পুত্রের অপর প্রান্তের ] বদ্ধনস্থানকে ) উপশ্রয়তে ( আশ্রয় করে ), দোম্য, এবম্‌ এব খলু 
(ঠিক এইরূপই ) তৎ মনঃ ( উক্ত মন, অর্থাৎ মনে প্রবিষ্ট ও মনে উপহিত জীব) দিশম্দিশম্‌ 
পতিত্বা, ([ অবিদ্ভা, কাম ও কর্মের অনুযায়ী জাগরণ ও স্প্র-অবস্থায় সুখদুঃখাদি ভোগ 
করিয়া ] ইতস্ততঃ বিচরণ করিয়1) অন্যত্র আয়তন ম্‌ অলৰ ধ্ব! প্ৰাণম্‌ এব (প্রাণকেই, যিনি 
প্রাণের প্রাণ [কেঃ ১২, সেই] নদাখা ব্রন্ধকেই) উপশ্রয়তে [ বৃঃ ৪1৩।১৯]-_হি, দোমা, মনঃ 
প্রাণৰন্ধনম্‌ (জীব ব্ৰহ্মে আশ্রিত ) ইতি ৷ ২ 


“উক্ত বিষয়ের দৃষ্টান্ত এই__যেমন সূত্রে আবদ্ধ কোনও পক্ষী ইতস্ততঃ 
উড়িয়া অন্য কোথাও আশ্রয় না পাইয়া অবশেষে বন্ধনস্থানকেই আশ্রয় 


৩২৬ উপনিষণ গ্রন্থাবলী [ ৬1৮৩ 


করে, ঠিক তেমনি, হে সোমা; উক্ত জীব (স্বপ্ন ও জাগরণে ) ইতস্তত: 
বিচরণ করিয়া অন্য কোথাও আশ্রয় ন! পাইয়! আত্মাকেই আশ্রয় করে; 
কারণ হে সোমা, জীব পরমাক্নাতেই আশ্রিত | ২ 


অশনাপিপাসে মে সোম্য বিজানীহীতি যত্রৈতৎ পুরুষো- 
হশিশিষতি নামাপ এব তদশিতং নয়স্তে তদ্‌ যথা গোনায়োহশ্ব- 
নায়; পুরুষনায় ইত্যেবং তদপ আচক্ষতেহশনায়েতি তত্রৈতচ্ছুঙ্গ- 
মুপতিতং সোম্য বিজনীহি নেদমমুলং ভবিষ্যতীতি ॥ ৩ 


(ব্ৰহ্মই জীবের মূল, ইহ! প্রদশিত হইয়াছে । অধুন! দেখানো হইতেছে যে. অন্রান্দি কার্ধ- 
কারণ-পরম্পর1 অবলম্বনে ব্রক্ষকেই জগৎকারণরূপে পাওয়া! যায়]-_দোমা, মে অশনা-পিপাঁসে 
(= অশনাক্সা-পিপাসে, আহারেচ্ছ! ও পানেচ্ছার তত্ব) বিজানীহি ইতি ( অবগত হও)- ত্র 
(যে সময়) পুরুষ: (কোন ব্যক্তি) অশিশিষতি এতৎ-নাম [ভবতি] (খাইতে ইচ্ছুক, ক্ষুধার্ত, 
এই নামধারী হয়; লোকে যখন বলে “এই বাক্তি খাইতে চায়”) তৎ (দেই সময়) আপঃ এব 
(জলই) তৎ অশিতম্‌ (সেই ভুক্ত অন্নকে) নয়ন্তে ( বহন করে, জীর্ণ করে), [অর্থাৎ জল ভুক্ত 
অন্নকে দ্রব করার পরে উহা জীর্ণ হইলে লোকে ক্ষুধার্ত হয়। তখন লোকে বলে, ইনি 
“অশিশিষতিশ । বন্ততঃ জলেরই নাম অশনায়া এবং পুরুষের গৌণ নাম অশিশিষতি ] ৷ তৎ 
( উক্ত বিষয়ে, জলই যে অশনায়! অর্থাৎ ভোজনেচ্ছা! এই বিষয়ে দৃষ্টান্ত এই ) যপ! ( যেমন ) 
গোনায়ঃ (গোকে নব্রনকারী, গোপাল), অশ্বনায়ঃ (অশ্বনেতা, অহ্পাল), পুরুষনারঃ (পুরুষের 
নায়ক, সেনাপতি বা রাজ1) ইতি (ইতাদি শব্দ আছে) এবম্‌ ( তেমনি ) তৎ (সেই সময়ে) 
অপঃ (জলকে) অশনায়া ইতি ([বহবচনাত্ত অশনার়াঃ শব্দের বিসর্গ ভাগ করিয়া] অশানায়। 
এই নামে) [ লোকে ] আচক্ষতে (বলে)। তত্র (অতএব) [ অর্থাৎ ভক্ষিত অন্ন জলের 
দ্বারা পরিণত হইইশ্লা দেহ গঠন করে বলিল! ] সোম্য, এতৎ শুঙ্গমূ ( এই অঙ্কুরটিকে, [ বীজ 
হইতে উদ্ভূত অস্কুরসদৃশ, কারণ হইতে উদ্ভূত কার্ধরূপ ] এই দেহকে ) উৎপতিতম্‌ ( উদ্গত, 
অপরের কার্ধরূপে উদ্ভৃত বলির! ) বিজানীহি ; ইদম্‌ ( ইহ) অমুলম্‌ (বিন! কারণে উৎপন্ন ) 
ন ভবিস্ততি (হইতে পারে না) ইতি । ৩ 


“হে সোমা, আমার নিকট অশনায়। (ক্ষুধা) ও পিপাসার তথা অবগত 


৬] ছান্দোগ্যোপনিষৎ ৩২৭ 


হও। কাহারও সম্বন্ধে যখন বলা হয় যে, ইনি ( অশিশিষতি ) ক্ষুধার্ত 
হইয়াছেন, তখন (ইহাই বুঝিতে হইবে যে), জলই উক্ত অন্নকে (যথাস্থানে) 
লইয়া যায় ( অর্থাৎ পরিপাক করে ); (অতএব জলই অশনায়া-শব্দের 
বাচা)। এই বিষয়ে দৃষ্টান্ত এই--যেমন গোনায় ( অর্থাৎ গোপালক ), 
অশ্বণায় ( অর্থাৎ অশ্বপালক ), পুরুষনায় (অর্থাৎ লোকনায়ক ) ইত্যাদি 
(শব্দ আছে ), তেমনি সেই সময়ে লোকে জলকে অশনায়! বলে । স্বতরাং 
হে সোমা, এই ( দেহরূপ ) অঙ্কুরটিকে (কারণাস্তর হইতে) উদ্গত বলিয়া 
জানিবে ; কেন ন! ইহা! নিক্কারণ হইতে পারে না 1” ৩ 


তহ্য কক মূলং স্যাদপন্য ব্রান্নাদেবমেব খলু সোম্যানেন শুঙ্গেনাপে! 
মূলমন্বিচ্ছান্তিঃ সোম্য শুঙ্গেন তেজো মূলমন্বিচ্ছ তেজন! সোম্য 
শুঙ্গেন সন্মলমন্বিচ্থ সন্মলাঃ সৌম্যেমাঃ সর্বাঃ প্রজাঃ সদায়তনাঃ 
সপ্রতিষ্ঠাঃ ॥ ৪ 


[ শ্বেতকেতু জিদ্জান| করিলেন ]--তস্ত (উক্ত দেহের) মূলম্‌ (মূল) ক (কোথায়) স্তাৎ 
(থাকিতে পারে)? [ পিত! উত্তর দিলেন__তস্ত মূলম্‌ ] অন্নাৎ অন্তত্র (অন্ন ভিন্ন অন্য) 
[ক স্যাৎ ]? [অর্থাৎ অন্ুই উহার কারণ ]। সোমা, এবম্‌ এব খলু (ঠিক এইরূপেই ) 
অন্নেন শুঙ্গেন ( অনরূপ অঙ্কুর-অবলম্বনে ) অপঃ মুলম্‌ (জলরূপ মূলকে ) অস্বিচ্ছ ( অন্বেষণ 
কর, অবগত হও); সোমা, অস্তিঃ (জলরূপ) শুক্গেন তেজঃ-মূলম্‌ অধ্িচ্ছ ; তেজস! 
(তেজো রূপ) শুঙ্গেন সৎ-মূলম্‌ (সংস্বরূপ, পরমার্থ বস্তরূপ কারণকে) অস্বিচ্ছ ; সোমা, ইমাঃ 
সর্বাঃ প্রজা; ( এই সকল স্থাবর জঙ্গম ) সন্ম ংলাঃ ( সংক্লারণ হইতে উৎপন্ন), সং-আয়তনাঃ .. 
(মতে আশ্রিত), [ এবং অন্তে ] সং-প্রতিষ্ঠাঃ (সতে লীন হয়)। ৪ 


( শ্বেতকেতৃ ) “এই দেহের কারণ কোথায় 1” (পিতা) “অন্ন ভিন্ন 
কোথায় আবার এই দেহের কারণ থাকিতে পারে? হে সোমা, ঠিক এই 
প্রকারেই অন্নরূপ অঙ্কুর-অবলম্বনে জলবূপ মূলকে অবগত হও $ হে সোমা, 
জলরূপ অঙ্ুর-অবলম্বনে তেজোবূপ মূলকে অবগত হও, হে সোম্য 


৩৩০ উপনিষৎ গ্রন্থাবলী [ ৬৮৭ 


ম য এবোহশিমৈতদা ত্য মিদং সর্বং তৎ সত্যং স আত্মা তব্বমসি 
শ্বেতকেতো ইতি ভু এব মা ভগবান্‌ বিজ্ঞাপয়ত্বিতি তথা 
শ্বতকেতো_ 
সোম্যেতি হোবাচ ॥ ৭ 


ইতি বষ্ঠাধ্যায়স্যাষ্টমখণ্ডঃ ॥ 


[ ঘে জপ মুল হইতে উখিত হইয়া জীব দেহে প্রবেশ করে ] সঃ যঃ ( লেই যেলদাখা) 
এবঃ (এই ) অপিম। ( মুস্মতম মূল কারণ ), ইদম্‌ সর্ধম্‌ এতদাস্ত্াম্‌ ( এই সব এতদাত্মক 
অর্থাৎ তিনিই এই সমস্ত জগতের আত্মা) [ তিনি ব্যতীত অন্ত কোনও জীবাস্বা বা পরমাস্মা 
নাই, ডাহারই ছার! সমস্ত জগৎ আক্মব।ন্‌, তন্তিন্র বিকাররূপ সমস্ত মিথা| ]। তৎ সত্যম্‌ 
(এ সদাখা কারণই দত ) ; সঃ ( সেই, দৎ) আত্মা (জগতের আত্ম, যাথাস্মা), ত্বম্‌ (তুমি) 
তৎ (সং, ব্ৰহ্ম) অনি( হও) [ হে ] শ্বেতকেতে| ইতি । তৃরঃ [ইত্যাদি ৬৷৫৷৪দ্ৰঃ ] । ৭ 


“সেই যে ( সদাখ্য ) সৃক্্ব ( কারণ ) তাহারই দ্বার। এই সমস্ত জগৎ 
আত্মবান্‌ ;৯ তিনিই পরমার্থ সতা, তিনিই আস্মা। হে শ্বেতকেতু, তুমি 
সেই সং।” (শ্বেতকেতু )_-"ভগবন্, আপনি আমায় পুনর্বার বৃঝাইয়া 
দিন।২” (পিতা )-_"হে সোমা, তাহাই হউক ।” ৭ 


১। “বৰ.দ্ধলতাং জপন্মিপ্া। জীবো ৰদ্ধৈব নাপরঃ"--জীব ব্রহ্ম ভিন্ন অন্ত নহে । 
২1 ৬1৮১ ইত্যাদিতে বল! হইতেছে ফে, সুযুপ্তি ও মরণে জীব সৎ-ন্বরূপ ব্রহ্ধাকে 
প্রাপ্ত হয় ৷ শ্বেতকেতুর সন্দেহ এই--“এইরূপই যদি হয়, তবে জীব তাহা জানে না কেন?” 


ষষ্ঠাধ্যায়-_নবষ খণ্ড 
( স্বষুণ্তিতে বাক্তিত্বের অভাব ) 


যথা সোম্য মধু মধুকৃতে| নিস্তিষ্ঠন্তি নানাতায়ানাং বৃক্ষাণাং 
রসান্‌ সমবহারমেকতাং রসং গময়ন্তি ॥ ১ 


৮৮৫ ছান্দৌগ্যোপনিষৎ ০১ 


তে যথা তত্র ন বিবেকং লভস্তেহমুয্যাহং বৃক্ষম্ত রসোহস্ম্য- 
মুষ্যাহং বৃক্ষন্য রসোহস্মীত্যেবমেব খলু সোম্যেমাঃ সর্বাঃ প্রজাঃ 
মতি সম্পদ্য ন বিদুঃ সতি সম্প্ঠামহ ইতি ॥ ২ 


সোমা, মধুকৃতঃ ( মধুমক্ষিকাগণ ) যথা মধু নিস্তিষ্ঠত্তি (প্ৰস্তুত করে)-_নানাত্যয়ানাম্‌ 
(নানাদিকে অবস্থিত বা! বিবিধফলপ্রস্থ ) বৃক্ষাণাম্‌ ( বৃক্ষসমূহের ) রসান্‌ (রসনকলকে ) 
মমবহারম্‌ ( সংগ্রহ করিয়া) রসম্‌ (রসকে ) একতাম্‌ ( একভাব ) গময়তি (প্রাপ্ত করায়) ; 
-যথা! তে ( সেই রনসকল ) তত্র ( সেই মধুমধ্যে ) অহম্‌ অমুষ্য ( অমুক ) বৃক্ষস্ত ( বৃক্ষের ) 
রলঃ, অহম্‌ অমুষ্য বৃক্ষম্য রদঃ অস্মি ( হই) ইতি বিবেকম্‌ (এইরূপ পার্থকাবোধ ) ন লভন্তে 
(প্রাপ্ত হয় ন1), এবম্‌ এব খলু, সোমা, ইমাঃ সর্বাঃ (এই সকল ) প্রজাঃ ( চরাচর জীব) 
[ প্রলয়, স্ুধুপ্তি বা মরণকাঁলে ] নতি সম্পণ্ত (সৎকে পাইয়াও ) সতি সম্পগ্ভামহে (আমরা 
নংকে পাইয়াছি ) ইতি ন বিছ্ুঃ (ইহা লানে ন!) ৷ ১-২ 


“হে সোমা, (এই বিষয়ে দৃষ্টান্ত এই)__মধুকরগণ যখন মধু প্রস্তুত করে, 
(অৰ্থাৎ ) নানাবিধফল-প্রসূ বৃক্ষরার্জির রসসমূহকে একত্র সংগ্রহ করিয়া 
উক্ত রসকে একভাবাপন্ন করে, তখন (যেমন ) সেই মধুমধাস্থ রসসকল 
‘আমি অমুক গাছের রস, আমি অমুক গাছের রস,৯ এইরূপে নিজের 
পৃথক পরিচয় পায় না, ঠিক তেমনি হে সোমা, এই জীবগণ সৎস্বরূপকে 
পাইস্বাও “আমি সংস্বরূপ হইয়াছি” ইহা জানিতে পারে না। ১-২ 


ত ইহ ব্যাঘ্রো বা সিংহে! বা বৃকো বা বরাহো। বা কীটো বা 
পতঙ্গে! বা দংশো বা মশকো বা যদ্‌ যদ্‌ ভবন্তি তদাভবন্তি ॥৩ 


{ যেহেতু নিজেকে সংস্বরূপ ন! জানিয়াই সতের সহিত মিলিত হয়, অতএব ] তে ( উক্ত 
জীবগণ) ইহ ( ইহলোকে ) { সধুপ্তি প্রভৃতির পূর্বে নিজের কর্মফলানুষায়ী] ব্যাপ্তঃ বা, সিংহঃ 
বা, বৃকঃ (নেকড়ে ) বাঁ, বরাহঃ (শুকর) বা, কীটঃ বা পতঙ্গঃ বা, দংশঃ (ডাশ ) বা, মশকঃ 


বা, ঘৎ ( যাহা যাহ) ভবস্তি (= বতুবুঃ, ছিল ) তৎ (তাহা) আ-ভবন্তি ([ ফিরিয়া 
আনিয়া! ] আবার হয় )। ৩ 


৩৩২ উপনিষৎ গ্রন্থাবলী [৬৯৪ 


“উক্ত জীবগণ (নিপ্রাদির) পূর্বে ব্যাস, সিংহ, বক, বরাহ, কীট, পতঙ্গ, 
দংশ, বা মশক-_যাহা যাহা ছিল, (নিদ্ৰাদির পরে ) ফিরিয়া আসিয়াও 
তাহাই হইয়া থাকে ।৯ ৩ 


১। সুধুপ্তি প্রভৃতিতে জীবগণ অগ্জানসমন্থিত থাকায় চক্রমধাস্থ রসেরই স্ঠায় অচেতন 
ও পরম্পরের সহিত মিলিত থাকে; স্থতরাং ব্যক্তিত্ববোধ থাকে না । কিন্ত কর্মফল অবশিষ্ট 
থাকায় অর্থাৎ অগ্ান বিনষ্ট না হওয়ায়, তাহার! ফিরিয়া! আসে । 


স ষ এযোহণিমৈতদাজ্যমিদং সৰ্বং তৎ সত্যং স আত্মা তন্বমসি 
শেতকেতো ইতি ভূয় এব মা ভগবান্‌ বিজ্ঞাপয়ত্বিতি তথা 
সোম্যেতি হোৰাচ ॥ ৪ 

ইতি যষ্ঠাধ্যায়স্ত নবমখণ্ডঃ ॥ 
[ অন্বপ্নার্থাদি ৬।৮1৭এ জ্টব্য ] ৷ ৪ 


১। স্বেতকেতুর পুনর্বার সন্দেহের হেতু এই-_"গৃহ হইতে গৃহান্তরে গেলে পূর্বগৃহের স্থৃতি 
থাকে; কিন্ত জাগ্রত বাক্তি সং হইতে আসিলে সতের স্মৃতি থাকে ন। কেন?” 


ষটাধ্যায়-_দশম খণ্ড 


€ হ্বযুণ্তিতে বিশেষ-জ্ঞানের অভাব ) 


ইমাঃ সোম্য নছঃ পুরস্তাৎ প্রাচ্য: স্যন্দন্তে পশ্চাৎ প্রতীচ্যস্তাঃ 
মুদ্রা সমুদ্রমেবাপিষন্তি স সমুদ্র এব ভবতি তা যথা তত্র ন 
বিদুরিয়মহমস্মীয়মহমস্মীতি ॥১ 


এবমেব খলু লোম্যেমাঃ সর্বাঃ প্রজাঃ সত আগম্য ন ৰিদুঃ সত 
আগচ্ছামহ ইতি ত ইহ ব্যাষ্রো বা সিংহে! বা বৃকো বা বরাহো 


৩১৩ ] ছান্দোগ্যোপনিষৎ ৩৩৩ 


বা কীটো বা পতঙ্গো বা দংশো বা মশকো! বা যদ্যদ্‌ ভৰন্তি 
তদাভবস্তি ॥ ২ 


সোম্য, ইমাঃ প্রাচ্য: নপ্তঃ ( এই পূর্বদিগ্বাহিনী নদীসকল ) পুরস্তাৎ (পূর্বদিকে) স্যন্দস্তে 
(প্রবাহিত হয় ), প্রতীচ্যঃ (পশ্চিমবাহিনী নদীসকল ) পশ্চাৎ (পশ্চিম-দিকে ) [ প্রবাহিত 
হয়]। তাঃ (তাহার!) সমুদ্রাৎ (সমুদ্র হইতে [ জলীয় বাষ্প বা মেঘরূপে উখিত হইয়। ]) 
সমুদ্রম্‌ এব অপিঘস্তি ( সমুদ্রেই লীন হয় )- সঃ সমুদ্রঃ এব ভবতি (তাহার! উক্ত সমুদ্রই হইয়া 
থাকে )। তত্র (সেখানে, সমুদ্রমধো ) তাঃ (উক্ত নদীদকল ) যথা (যেমন) অহম্‌ ইয়ম্‌ 
অন্মি (আমি এই নদী ), অহম্‌ ইয়ম্‌ অন্মি ইতি ন বিদুঃ (জানে না) এবম্‌ এব (এমনি ) 
খলু, দোমা, ইমাঃ সর্বাঃ প্রজাঃ সতঃ আগম্য (সৎ হইতে আসিয়া ) সতঃ আগচ্ছামহে (নং 
হইতে আনিয়াছি) ইতি নবিছুঃ। তে হ [ ইত্যাদি ৬৯1৩ দ্রঃ ]। ১-২ 


“হে সোমা, এই পূর্ববাহিনী নদীসমূহ পূর্বদিকে প্রবাহিত হয় এবং 
পশ্চিমবাহিনী নদীসমূহ পশ্চিমদিকে প্রবাহিত হয়। তাহারা সমুদ্র হইতে 
উত্থিত হুইয়া সমুদ্রেই লীন হয় এবং সমুদ্রস্বরূপই হইয়া যায়। সমুদ্রমধাস্থ 
নদীসকল যেমন “আমি অমুক নদী, আমি অমুক নদী,’ এইরূপে নিজের 
পরিচয় পায় না, ঠিক তেমনি হে সোমা, এই জীবগণ সৎ হইতে আসিয়াও 
জানিতে পারে না, ‘আমরা সৎ হইতে আসিয়াছি।' উক্ত জীবগণ পূর্বে 
বাসর, সিংহ,’ বুক, বরাহ, কীট, পতঙ্গ, দংশ, বা মশক--যাহা যাহ! ছিল, 
ফিরিয়া আসিয়াও তাহাই হইয়া থাকে। ১-২ 


স য এযষোহণিমেতদাত্ম্যমিদং সর্বং তৎ সত্যং স আত্মা তব্মসি 


শ্বেতকেতো ইতি ভূয় এব মা ভগবান্‌ বিজ্ঞাপয়ত্বিতি১ তথা 
সোম্যেতি হোৰাঁচ ॥ ৩ 


ইতি যষ্টাধ্যায়স্ত দশমখণ্ডঃ ॥ 
[ অদ্বয়াৰ্থাদি ৬1৮1৭ দ্রষ্টব্য ]॥ 


১। জল হইতে উখিত বুদ্ধ জলে বিলীন হইলে পুনরায় উখিত হয় না। সুতরাং 
“ব্রহ্ষে বিলীন হইলে জীব বিনষ্ট হইবে না কেন ?”_ইহাই শ্বেতকেতুর সনোহ। 


ষ্টাধ্যায়__ একাদশ খণ্ড 


(জীব অবিনাশী ) 


অন্য সোম্য মহতো বৃক্ষস্য যো মূলেহভ্যাহন্যাজ্জীবন্‌ অবেদ্‌ যো 
মধ্যেহভ্যাহন্যাজ্জীবন্‌ অবেদ্‌ যোহগ্রেংভ্যাহন্যাজ্জীবন্‌ অবেৎ স 
এব জ্বীবেনাত্মনাইমুপ্রভুতঃ পেপীয়মানো মোদমানস্তিষ্ঠতি ॥ ১ 


সোমা, অস্ত ( এই সন্মুধবতা ) মহতঃ ( বহুলাখাধুক্ত ) বৃক্ষস্ত (বৃক্ষের ) মূলে যঃ (যে 
কেহ) [ যদি] অভাহস্তাৎ (আঘাত করে) [ তবে এ বৃক্ষ একটি আঘাতেই মরে না, উহ । ] 
জীবন্‌ (জীবিত থাকিয়াই ) শ্রবেৎ (রস ক্ষরণ করে ); মধ্যে যঃ [ ইত্যাদিও অনুরূপ ]; সঃ 
এব: (উক্ত এই বৃক্ষটি) জীবেন আত্মন। ( জীবাস্ব! কর্তৃক ) অনুপ্রভৃতঃ (অনুবাপ্ত হইয়। ) 
পেপীয়মানঃ ([ জল ও মৃত্তিকার রস ] পুনঃ পুনঃ পান করিয়া! ) মোদমানঃ ( হর্ষান্বিত হইয়া) 
তিষ্ঠতি (বিষ্তমান আছে )। ১ 


“হে সোমা,সম্মুখের এই বিশাল বৃক্ষের মূলেকেহ আঘাত করিলে বৃক্ষটি 
বাচিয়া থাকিয়াই রস ক্ষরণ করে, মধো কেহ আঘাত করিলে রৃক্ষটি 
বাচিয়া থাকিয়াই রস ক্ষরণ করে? অগ্রভাগে কেহ আঘাত করিলে বৃক্ষটি 
বাচিয়া থাকিয়াই রস ক্ষরণ করে” ; উক্ত এই বৃক্ষটি জীবাত্বা কর্তৃক অনুস্যূত 


বলিয়াই অবিরাম রস সংগ্রহ করিয়। সানন্দে বিগ্ভমান আছে। ১ 
১। বিভিন্রাংশের রসক্ষরণ হইতে অনুমিত হয় যে, জীৰ সৰ্বত্ৰ বাপ্ত । 


অহ্য ষদেকাং শাখাং জীবো জহাত্যথ স! শুধ্যতি দ্বিতীয়াং 
জহাত্যথ সা শুধ্যতি তৃতীয়াং জহাত্যথ সা শুধ্যতি সৰ্বং জহাতি 
সর্ব: শুষ্যতীতি ॥ ২ 

[ বৃক্ষটি জীবের দ্বারা অমুব্যাপ্ত ; কারণ ] যৎ (যখন ) জীবঃ অন্ত (উহার ) একাম্‌ 
শাখাম্‌ (একটি শাখাকে ) জহাতি (ভাগ করে, উক্ত অংশ হইতে আপনাকে সঙ্কুচিত করে) 


অথ (তদনস্তর) স! (সেই শাখা) শুস্ততি (শুকাইয়| যায়) ; দ্বিতীয়াস্‌ [ ইত্যাদিও 
অনুরূপ }; সর্ব ( সমস্ত বৃক্ষকে ) জঙ্কাতি, সর্ব: শুস্ততি ইতি ৷ ২ 


৬১১৩ ] ছাঁন্দ্যোগ্যোপনিষৎ ৩৩৫ 


“জীব এই বৃক্ষের একটি শাখাকে ত্যাগ করিলে”? উহা শুকাইয়া যায় ; 
দ্বিতীয় একটিকে ত্যাগ করিলে উহাও শুকাইয়া যায়; তৃতীয় আর 
একটিকে ত্যাগ করিলে উহাও শুকাইয়া যায়; সমগ্রবৃক্ষকে ত্যাগ করিলে 
সমগ্রই শুকাইয়া যায়।” ২ 


১। শাখাবিশেষ রোগগ্রস্ত হইলে বা বায়ু প্রভৃতি দ্বার ভগ্ন হইলে, তাহা হইতে প্রাণ 
উপসংহৃত হয়। সুতরাং বাক, মন, প্রাণ প্রভৃতি ইন্দ্রিয়সমূহে অনুপ্রবিষ্ট বলিয়! প্রাণের 
সহিত জীবও উপসংহৃত হয় । জীবের কর্মফলানুষায়ী আহার ও পান হইয়া পাকে । এ 
পানাহার রসরূপে পরিণত হইয়! জীবের অবস্থিতির সাক্ষ্য দান করে । কোনও শাখাবিশেষ 
ভগ্ন হওয়ার মতো উপযুক্ত কর্মফল যণন প্রবল হয়, জীব তখন এ শাখাটি ত্যাগ করে এবং 
রসাভাবে শাখা গুকাইয়! ঘায়। 


এবমেব খলু মোম্য বিদ্ধীতি হোবাঁচ জীবাপেতং বাব কিলেদং 
জিয়তে ন জীবো ভিয়ত ইতি সয এষোহণিমৈতদাত্ম্যমিদং সৰ্বং 
তৎ সত্যং স আত্মা তন্বমনি শ্বেতকেতে৷ ইতি ভূয় এব মা 
ভগবান্‌ বিজ্ঞাপয়ত্বিতি তথা মোম্যেতি হোবাচ ॥ ৩ 


ইতি যষ্টাধ্যায়স্তৈকাদশখণ্ডঃ ॥ 


[ জীবাধিষ্টিত বৃক্ষকে যেরূপ জীবিত বল! হয় এবং জীবত্যন্ত বৃক্ষকে মৃত বল! হয়] এবম্‌ 
এব খলু ( ঠিক তেমনি), দোমা,বিদ্ধি (জানিও) ইতি উবাচ হ--জীবাপেতম্‌ (জীবপরিত্যক্ত) 


বাব কিল ( অবপ্তই ) ইদম্‌ ( এই দেহ) আ্রি্রতে ( মরে ), জীবঃ (জীব) ন ্রিয়তে (মরে 
না) ইতি । [অপরাংশ ৬।৮।৭ দ্রঃ] । ৩ 


(পিতা ) বলিলেন, “হে সোমা, ঠিক এইরূপই জানিও-_জীববিষুক্ত 
হইয়া এই শরীর মরে, জীব মরে না।”১ (অপরাংশ ৬1৮৭ দ্রঃ )২ | ৩ 
১। স্বযুপ্তি হইতে জাগিয়া লোকে অসমাপ্ত কাৰ্য ম্মরণপূর্বক তাহ! পুনবার সম্পাদন 
করে। লপ্োজাত শিশুর স্তস্থপান হইতেও অনুমান হয় যে, উহা তাহার পূর্বজন্মের সংস্কার | 
বেদেও দেখা যায় যে, জীবের পাঁরলৌকিক অস্তিত্ব স্বীকার করিয়| লইয়াইপরজন্মে উপভোগ্য 


৩৩৬ উপনিষৎ গ্রস্থাবলী [৬১২১ 
ফললাতের জন্য বৈদিক কর্ম বিহিত হইয়াছে । অতএব স্থির হইল যে, জীব অমর, দেহেরই 
মরণাদি অবস্থাবিপর্ধয় হয়। 


২। শ্বেতকেতুর বর্তমান আশঙ্কা এই-__আত্মা অণ্পরিমাণ ও নামরূপবিহীন। তাহ! 
হইতে নানরূপবিশিষ্ট হ্বিশাল জগৎ কিরূপে উৎপন্ন হইবে?” 


ষ্ঠাধ্যায়-__দ্বাদখ খণ্ড 
(সৃক্্ম হইতে স্কুলের উৎপত্তি ) 


ন্যগ্রোধফলমত আহরেতীদং ভগব ইতি ভিম্বীতি ভিন্নং ভগব 
ইতি কিমত্র পশ্ুসীত্যথ্য ইবেমা ধানা ভগব ইত্যাসামঙ্গৈকাং 
ভিন্বীতি ভিন্না ভগব ইতি কিমত্র পশ্যসীতি ন কিঞ্চন ভগব 
ইতি ॥১ 


অতঃ (এই [ স্ববিশাল ] বৃক্ষ হইতে ) স্থগ্রোধফলম্‌ ( বটফল ) আছর (লইয়া আন ) 
ইতি । ইদ্‌ম ভগবঃ (এই ঘে, ভগবন্) ইতি। ভিদ্ধি (ভাঙ্গ ) ইতি। ভিন্নম্‌ (ভাঙ্গ। 
হইয়াছে ) ভগবঃ ইতি । অত্র (ইহাতে )কিম্‌ পঞ্গসি (কি দেখিতেছ) ইতি । অথ্যঃ ইব 
(অণৃসদৃশ ) ইমাঃ ধানাঃ (এই বীজ্ৰদকল ) ভগব: ইতি । অঙ্গ (হে বৎস), আসাম্‌ 
(ইহাদের ) একাম্‌ ( একটিকে ) ভিন্ধি ইতি | ভগবঃ, ভিন্ন (ভাঙ্গা হইয়াছে) ইতি । 
অত্র কিম্‌ পঞ্তদি ইতি । তগব:, ন কিম্‌ চন (কিছুই ন1)। ১ 


(পিতা) “এই (স্ববিশাল বট) বৃক্ষ হইতে একটি বটফল 
আহরণ কর।” (শ্বেতকেতু )_-"এই যে ভগবান্‌।* ( পিতা )-_-০ভাল্ ৷” 
(স্বেতকেতু )--"ভগবন্‌, ভাঙ্গা হইয়াছে ।” (পিতা )--ইহাতে কি 
দেখিতেছ ?” ( শ্বেতকেতু )-_“তগবন্‌, অণুর ন্যায় এই বীজ্ধসকল ৷” 
(পিতা )--*ইহাদের একটি ভাঙ্গ ।” ( শ্বেতকেতু )- "ভগবন্‌, ভাঙ্গা 
হইয়াছে।” (পিতা )-ইহাভে কি দেখিতে?” ( শ্বেতকেতু)_ 
কিছুই না, ভগবন্।” ১ 


৬1১৩১ ] ছান্দোগ্যোপনিষৎ ৩৩৭ 


তং হোবাঁচ যং বৈ সোম্যৈতমণিমানং ন নিভালয়ন এতস্ত বৈ 
সোম্যৈষোহণিন্গ এবং মহান্যগ্রোধস্তিষ্ঠৃতি শদ্ধৎস্ব সোম্যেতি ॥ ২ 
তম্‌ উবাচ হ__-সোম্য, এতম্‌ যম্‌ বৈ অণিমানম্‌ (বীজের এই যে সুল্ষ্রাবস্থা) ননিভালযসে 


(দেখিতেছ ন!) এতস্ত বৈ অণিয়ঃ সোমা (এই সু্ক্সাংশ হইতে উৎপন্ন হইয়া) এষঃ মহান্তগ্রোধঃ 
এবম্‌ (এইরূপ ) তিষ্ঠতি (বিদ্যমান আছে); সোমা, শ্রদ্ধৎ্ব (শ্রদ্ধাবান্‌ হও ) ইতি । ২ 


(পিত! ) তাহাকে বলিলেন, “হে সোম্য; বীজের এই যে স্ক্ষ্াংশটি 
দেখিতেছ না, হে সোম্য, এই সৃক্মাংশ হইতে উৎপন্ন হইয়া এই মহাবট-বৃক্ষটি 
এইরূপে বিদ্যমান আছে । হে সোমা, শ্রদ্ধা অবলম্বন কর |৯৮ ২ 

১) যুক্তি ও ভ্রতিসহায়ে প্রমাণিত হইল যে, নামরূপহীন সুক্ষ্ম কারণ হইতে 
নামরূপাত্মক স্থূল জগৎ উৎপন্ন হয়। তথাপি শ্রদ্ধা অতীব প্রয়োজনীয় | শ্রদ্ধা ন! থাকিলে 
এই তত্ব বুদ্ধিতে আর হয় না। 


স য এষোহণিমৈতদাত্ম্যমিদং সর্বং তৎ সত্যং স আত্মা তন্বমসি 
শ্বেতকেতো ইতি ভূয় এব মা ভগবাঁন্‌ বিজ্ঞাপয়ত্বিতি১ তথা 
সোম্যেতি হোবাচ ॥ ৩ 

ইতি যষ্ঠাধ্যায়স্ত দ্বাদশখণ্ডঃ ॥ 


অন্বয়ার্থাদি ৬।৮।৭-এ দ্রষ্টবা । 


১। “সৎই যদি জগতের মূল হন, তবে তাহা প্রত্যক্ষ হয় ন! কেন ?”--ইহাই 
শ্বেতকেতুর আশঙ্কা । 


ষষাধ্যায়__অয়োদশ খণ্ড 


(বিদ্যমান বস্তুর অপ্রত্যক্ষতা ) 


লবণমেতছুদকেহবধায়াথ মা প্রাতরুপসীদথা ইতি স তথা 


চকার তং হোবাচ যদ্দোষা লবণমুদ্কেহবাধা অঙ্গ তদাহরেতি 
তদ্ধাবমৃশ্য ন বিবেদ ॥ ১ 
২.২. 


৩৩৮ উপনিষৎ গ্রন্থাবলী [৬1১৩২ 


যথা বিলীনমেবাঙ্গাম্তান্তাদাচামেতি কথমিতি লৰণমিতি 
মধ্যাদাচামেতি কথমিতি লবণমিত্যন্তাদাচামেতি কথমেতি লবণ- 
মিত্যভিপ্রাস্তৈতদথ মোপসীদথা ইতি তদ্ধ তথা চকার তচ্ছশ্বৎ 
সংবর্ততে তং হোবাচাত্র বাব কিল সৎ সোম্য ন নিভালয়সেহ- 
ত্রৈব কিলেতি ॥ ২ 


এতৎ লবপম্‌ (এই লবণ) উদকে (জলে) অবধায় (ফেলিয়া) অথ প্রাতঃ ( কলা 
সকালে ) মা (আমার নিকট ) উপসীদথাঃ (আমিও) ইতি । সঃ তথা (সেইরূপ ) চকার 
(করিলেন )। তম্‌ উবাচ হ-_-অঙ্র, দোষ! ( রাত্রে ) যৎ লবণম্‌ (ষে লবণ) উদকে অবাধাঃ 
(ফেলিয়াছিলে ) তৎ আহর ইতি । তৎ হ (উহ!) অবসৃগ্ত ( অনুসন্ধান করিয়1) ন বিবেদ 
(জানিলেন ন! )--বথ। বিলীনম্‌ এব (যদিও [ উহা জলেই ] বিলীনরূপে বিভ্ভতমান ছিল )। 
অঙ্গ, অস্ত (এই জলের) অন্তাৎ (উপরিভাগ হইতে ) আচাম (আচমন কর) কথম্‌ 
(কিরূপ ) [ আস্বাদ ]? ইতি। লবণম্‌ ( লবণাক্ত ) ইতি | মধ্যাৎ (মধাভাগ হইতে ), 
অন্তাৎ ( অধোভাগ হইতে )-_-[ অপরাংশ পূর্ববৎ ]। এতৎ ( এই জল) অভিপ্রান্ত ( পরি- 
ত্যাগ করিয়! ) অথ ( অতঃপর ) মা উপনীদধাঃ ইতি । তৎহ (তখন) তথ! (সেইরূপ) 
চকার ( করিলেন) [ এবং ] “তৎ (উক্ত লবণ ) শশ্বৎ ( সর্বদ1) সংবর্ততে ( সমাক্‌ বিভ্ভমান 
আছে)” [ এই কখ| বলিতে বলিতে ফিরিলেন ]1। তম্‌ (তাহাকে ) [ পিতা ] উবাচ হ-- 
নোম্য , [ যেমন ] অত্র বাব কিল (এই জলমধোই) সৎ (বিস্তমান [লবণকে), নিভালয়সে ন 
([চক্ষ্থার। ] দেখিতে পাও ন1) [তেমনি ] অত্র এব কিল ( এই দেহেই )[ তেজ, জল ও 
অন্তরের পরিণামতৃত দেহরূপ অগ্কুরে ইন্িয়ন্থারা অবিগ্ঞাতরূপে সৎ ] (ব্রহ্ম ) [ বিদ্তমান 
আছেন] ইতি। ১-২ 


(পিতা)-_-"এই লবণ জলে ফেলিয়। প্রাতঃকালে আমার নিকট আসিও |” 
শ্বেতকেতু তাহাই করিলেন । পিতা তাহাকে বলিলেন, “বৎস, রাত্রে ষে 
লঘণ জলে ফেলিয়াছিলে, তাহা! লইয়া আস।” তিনি উহা অনুসন্ধান 
করিয়াও পাইলেন না, যদিও উহু! জলেই বিলীন হইয়া বিদ্যমান ছিল। 
(পিতা )-_-"বৎস, এই জলের উপরিভাগ হইতে আচমন কর; কিরূপ 


বোধ হইতেছে?” “লবণাক্ত।” “মধ্যভাগ হইতে আচমন কর ; কিরূপ বোধ 
হইতেছে ?” “লবণাক্ত |” “অধোভাগ হইতে আচমন কর ; কিরূপ বোধ 
হইতেছে ?” “লবণাক্ত |” “এই জল ফেলিয়। দিয়! আমার নিকট আসিয়া 
বস।” শ্বেতকেতু তখন তাহাই করিলেন, ( এবং ) “উক্ত লবণ সর্বদাই 
বিদ্যমান ছিল,” ( এই কথা বলিতে বলিতে ফিরিলেন )। পিতা তাহাকে 
বলিলেন, “এই জলের মধ্যেই বিদ্যমান থাকিলেও যেমন তুমি লবণকে 
দেখিতে পাও নাই,৯ তেমনি, হে সোমা, এই দেহমধোই সৎ (ব্ৰহ্ম ) 
বিদ্যমান আছেন |৮ ১-২ 


১। জলে বিলীন লবণকে চক্ষে দেখা যায় ন! বা ্পর্শদ্বার] জানা যায় ন! বটে ; কিন্তু 
উপায়ান্তরগ্বার] অর্থাৎ জিহ্বাদ্বারা আম্বাদ করিয়। জানা যায় । তেমনি জগতের মুল সৎ ব্রহ্ম 
এই দেহে বিদ্যমান থাকিলেও,ইক্জরিয়াদির অগ্রাহা ; কিন্তু তাহাকে জানার উপায়ান্তরআছে। 


স য এযোহণিমৈতদাত্ম্য মিদং সৰ্বং তৎ সত্যং স আত্মা তত্বমসসি 
শ্বেতকেতো ইতি ভূয় এব মা ভগবান্‌ বিজ্ঞাপয়ত্বিতি১ তথা 
সোম্যেতি হোবাঁচ ॥ ৩ 

ইতি যষ্টাধ্যায়ম্তয ত্রয়োদ শখগ্ডঃ 


১। “জগৎকারণকে উপলব্ধি করিবার উক্ত উপায়ন্তরটি কি?”--ইহাই শ্বেতকেতুর 
জিজ্ঞান্ত । অন্বয়ার্থাদি ৬।৮1৭-এ দ্রষ্টব্য। 


ষষ্ঠাধ্যায়__-চতু্দিশ খণ্ড 


(ব্রহ্মজ্ঞানের উপায় ) 


যথা সোম্য পুরুষং গন্ধারেভ্যোহভিনদ্ধাক্ষমানীয় তং 
ততোইতিজনে বিস্থজেৎ স যথা তত্র প্রাঙ বোদঙ বাহধরাঙ, বা 


প্রত্যঙ, বা প্রধ্যায়ীতাভিনদ্ধাক্ষ আনীতোহভিনদ্ধাক্ষো। বিস্থষ্টঃ ॥ ১ 


৩৪০ উপনিষৎ গ্রন্থাবলী [ ৬।১৪।২ 


সোমা, যথ! ( যেমন ) গন্ধারেভাঃ ( গন্ধারদেশ হইতে ) অভিনদ্ধাক্ষম পুরুষম্‌ ( বদ্ধ-চক্ষু 
[ এবং বন্ধহত্ত ] কাহাকেও ) আনীয় (আনিয়া ) [ কোনও ডাকাত ] তম্‌ (তাহাকে) ততঃ 
( তদপেক্ষা) অতিজনে ([ অতিগত জন যাহা হইতে, এইরূপ ] নির্জন স্থানে ) বিস্জেং 
(ত্যাগ করে ), সঃ (সেই বাক্তি ) যথা তত্র ( সেখানে, এ নির্জন দেশে ) [ দিগ ভ্রান্ত হইয়া ] 
প্রা, বা (পূর্বমুখ বা!) উদঙ বা (উত্তরমুখ ) অধরাঙ, বা ( দক্ষিণমুখ ) প্রতাও, বা ( অথবা 
পশ্চিমমুখ ) [ হইয়া] প্রপ্রাক্মীত (চীৎকার করে )--[ আমি ] অভিনদ্ধাক্ষঃ আনীতঃ, অভি- 
নদ্ধাক্ষঃ বিস্শ্টঃ ( পরিত্যক্ত হইয়াছি )। ১ 


“হে সোম্য,কাহারও চক্ষু বন্ধনপূর্বক তাহাকে গন্ধারদেশহইতে আনিয়া 
তদপেক্ষা নির্জনস্থানে ছাড়িয়! দিলে, সে যেমন ( দ্িগত্রাস্ত হইয়া) কখনও 
পূর্বমুখে, কখনও উত্তরমুখে; কখনও দক্ষিণমুখে, কখনও বা পশ্চিমমুখে এই 
বলিয়া চীৎকার করিতে থাকে,আমায় বদ্ধচক্ষু অবস্থায় এখানে আনিয়াছে 
এবং বদ্ধচক্ষু অবস্থায়ই ফেলিয়া গিয়াছে।”১ 


তস্য ষথাভিনহনং প্রমুচ্য প্রৰয়াদেতাং দিশং গন্ধার! এতাং 
দিশং ব্রজেতি স গ্রামাদ্‌ গ্রামং পৃচ্ছন্‌ পণ্ডিতো মেধাবী গন্ধারানে- 
বোপসম্পঘ্েতৈবমেবেহাচার্ষবান্‌ পুরুষে বেদ তস্য তাবদেব চিরং 
যাবম্ন বিমোক্ষেহখ সম্পত্স্য ইতি ॥ ২ 


[ তখন ] তম্ত ( উক্ত বন্ধ ব্যক্তির ) অভিনহনম্‌ ([ চক্ষুর ] বন্ধন) প্রমুচা (ুক্ত করিয়া) 
ধথা ( যেমন ) প্রক্রয়াৎ ([ কেহ ]বলে )_ এতাম্‌ দিশম্‌ (এই দিকে) গন্ধারাঃ (গন্ধার দেশ). 
এতাম্‌ দিশম্‌ ব্রজ (চল) ইতি । সঃ (লে) প্রাষাত গ্রামম্‌ [গ্রাম হইতে গ্রামান্তরের বিষয়ে ) 
পৃচ্ছন্‌ (ভ্রিজ্ঞাস! করিয়া ) পণ্ডিতঃ ( জ্ঞানী, উপদেশবুক্ত ) [ এবং ] মেধাবী (প্রাজ্ঞ, পরোপ- 
দিষ্ট বিষয়ের অবধারণে সমর্থ) [ হইয়! ] গন্ধারান এব (গন্ধারদেশেই ) উপসম্পন্ভেত 
(উপস্থিত হর),__এবম্‌ এব (ঠিক এমনি ) ইহ (এই সংসারে ) আচার্ধবান্‌ পুরুষঃ ( গুরু- 
কর্তৃক উপদ্িষ্ট বাক্ধি) বেদ (জানেন)। তলত (তাহার ) [ সতন্বরূপ আস্মলাভে ] তাবৎ 
এব চিরম্‌ (ততক্ষশই বিলম্ব হইবে ) যাবৎ ( ততক্ষণ) ন বিমোক্ষো ( = ন বিষোক্ষ্যতে, 


৬।১৪।৩ ] ছান্দোগ্যোপনিষত ৩৪১ 


[ দেহ হইতে ] বিমুক্ত হইবেন )। [যখনই দেহ হইতে মুক্ত হইবেন] অথ (তখনই ) 
সম্পৎস্তে ( = সম্পৎস্তৃতে, { সত্যের সহিত ] অভিন্রতা প্রাপ্ত হন) ইতি । ২ 

“তখন তাহার বন্ধন মোচন করিয়া কেহ যদি বলে, “এই দিকে 
গন্ধারদেশ, এই দিকে গমন কর, তবে ( তখন) সেই উপদেশপ্রাপ্ত মেধাবী 
বাক্তি যেমন গ্রাম হইতে গ্রামাস্তরের কথ! জিজ্ঞাসা করিয়া গন্ধার দেশেই 
উপস্থিত হয় ;-_ঠিক তেমনি এই সংসারে প্রবিষ্ট ব্যক্তি গুরুকর্তৃক উপদিষ্ট 
হইয়। (ব্ৰহ্ম )জ্ঞান লাভ করেন। যতক্ষণ তিনি দেহমুক্ত না] হন, 
ততক্ষণই তাহার ( ব্রহ্মলীন হওয়ার ) বিলম্ব হয়; অতঃপর অবিলম্বে 
তিনি ব্ৰহ্মত্ব প্রাপ্ত হন। ২ 

১ কর্ম প্রধানতঃ দুই প্রকার--৫১) প্রবৃত্তফল (যে কর্ম ফলদানে প্রবৃত্ত হইয়াছে ) 
অর্থাৎ যে কর্মের ফল ভোগের জন্য বর্তমান দেহ হইয়াছে এবং (২) অপ্রবৃত্তফল ( যাহ! 
ফলদানে প্রবৃত্ত হয় নাই ) অর্থাৎ যে কর্মের ফল পূর্ব পূর্ব জন্মে সঞ্চিত হইয়াছে এবং বর্তমান 


জীবনে জ্ঞানলাভের পূর্বে অর্জন কর! হইয়াছে । জ্ঞানলাভ হইলে এই দ্বিতীয় প্রকার কর্মের 
ফলই নষ্ট হয়; প্রথমোক্তটির অর্থাৎ প্রারদ্ধ কর্মের ফল নষ্ট হয় নাঁ_উহা ভোগের দ্বারাই 
বিনাগ্ঠ । উক্ত জ্ঞানীর দেহপাতের পূর্বেই ভোগের দ্বার! প্রারব বিনষ্ট হয় এবং দেহপাতের 
পর আর জন্ম হয় না। তাহার দেহপাত ও ব্রহ্মলাভের মধো কোনও কাঁলবিলম্ব নাই, উহ 
তৎক্ষণাৎ হইয়া থাকে । 

স য এযোহণিমৈতদাত্যুমিদং সৰ্বং তৎ সত্যং স আত্মা তব্ব- 


মনি শ্বেতকেতো৷ ইতি ভূয় এব মা ভগবান্‌ বিজ্ঞাপয়ত্বিতি” তথা 
সোম্যেতি হোবাচ ॥ ৩ 


ইতি যষ্ঠাধ্যায়স্ত চতুর্দশখগ্ুঃ ॥ 


অম্বয়ার্থাদি ৬।৮1৭-এ দ্রষ্টব্য । ৩ 


১। স্থির হইয়াছে যে, জ্ঞান অনর্থক নহে; কারণ উহার দ্বার! অবিদ্যাদির নিবৃত্তি হ্য়। 
জ্ঞানের ফল অনৈকাস্তিকও নহে ; কারণ উহার কোনও অন্তরায় নাই । এখন শ্বেতকেতুর 
সন্দেহ এই, “জ্ঞানী কি অটিরাদি মার্গে গমন করিয় মুক্ত হন, কিংবা! এই দেহেই মুক্ত হন?” 


যষ্ঠাধ্যায়___পঞ্চদশ খণ্ড 


(জ্ঞানীর দেহত্যাগ ও সংৎসম্পত্তির ক্রম ) 


পুরুষং পোম্যোতোপতাপিনং জ্ঞাতয়ঃ পর্যুপাসতে জানাসি 
মাং জানাসি মামিতি তস্য যাবন্ন বাওমনসি সম্পন্ধতে মনঃ প্রাণে 
প্রাণস্তেজসি তেজঃ পরস্যাং দেবতায়াং তাবড্জানাতি ॥ ১ 


সোষা, উত জ্ঞাতয়ঃ ( আত্মীয়গণ ) উপতাপিনম্‌ ( অরাদি-সস্তপ্ত ) পুরুষম্‌ পর্যু পাসতে 
(ব্যক্তিকে পরিবেষ্টন করিয়া অবস্থান করে )-_মাম্‌ জানাসি ( আমায় চিন কি), মাম্‌ 
জানাসি--ইতি (এইরূপ বলিয়! )। যাবৎ ন ( যতক্ষণ পর্ধন্ত ন!) তন্ত ( তাহার ) বাক্‌ মনি 
[ ইত্যাদি ৬।৮।৬ দ্রঃ], তাবৎ (ততক্ষণ) জানাতি ( চিনিতে পারে )1১ 


“হে সোম্য, মানৃষ যখন রোগক্রিষ্উ হয় তখন জ্ঞাতিগণ এই বলিতে 
বলিতে তাহাকে ধরিয়া বসে, আমায় চিশিতেছ কি? আমায় চিনিতেছ 
কি?" যতক্ষণ তাহার বাক্‌ মনে, মন প্রাণে, প্রাণ তেজে এবং তেজ পরম 
দেবতায় উপসংহৃত না হয়, ততক্ষণই সে চিনিতে পাবে ।১ 


অথ যদাহস্ট বাগুমনসি সম্পদ্ধতে মনঃ প্রাণে প্রাণস্তেজসি 
তেজ: পরস্তাং দেবতায়ামথ ন জানাতি ॥২ 
“অনন্তর যখন তাহার বাকৃ মনে, মন প্রাণে? প্রাণ তেনে এবং তেজ 
পরম দেবতায় উপসংহৃত হয়ঃ তখন সে চিনিতে পারে না ।১ ২ 
১। বিদ্বানের দেহত্যাগ ও অবিদ্বানের দেহত্যাগ একই রূপ । তবে বিদ্বানের পুনর্জস্ম 


নাই, অবিদ্বানের কর্মকলাঙ্থলারে পুনর্জন্ম হয়। বিদ্বান অচিরাদি মার্গে গমন করেন না, 
এই দেহেই তিনি মুক্ত হন । 


$1১৬১ ) ছান্দোগ্যোপনিষৎ ৩৪৩ 


স য এষোহণিমৈতদাত্ম্যমিদং সৰ্বং তত সত্যং স আত্মা তত্ব 
গলি শ্বেতকেতো ইতি ভূয় এব মা ভগবান্‌ বিজ্ঞাপয়ত্বিতি* 
তথা সোম্যেতি হোবাচ॥ ৩ 


ইতি ষষ্ঠধ্যায়স্য পঞ্চদশখণ্ডঃ ॥ 


অন্বয়ার্থাদি ৬।৮।৭-এ দ্রষ্টব্য । 
১। “মতে গমন ( অর্থাৎ সাধারণ দৃষ্টিতে দেহত্যাগ) উভয়ের পক্ষে একইরূপ হইলেও 


বিদ্বান ফিরেন না, অথচ অবিদ্ধান্‌ ফিরেন-_এই অসামগ্রস্তের কারণ কি?" ইহাই শ্বেত- 
কেতুর জিজ্ঞান্ত | 


ষষ্টাধ্যায়- _ষাড়ণ খণ্ড 
(ব্ৰহ্মজ্ঞের অপুনরা বৃত্তি ) 


পুরুষং সোম্যোত হস্তগুহীতমানয়ন্ত্যপহার্ষীৎ স্তেয়মকার্ধীৎ 
পরশুমস্মৈ তপতেতি ম যদি তস্য কর্তা ভবতি তত এবানৃত- 
মাত্মানং কুরুতে সোহনৃতাভিসন্ধোহনৃতেনাত্মানমন্তর্ধায় পরশুং 
তপ্তং প্রতিগুহ্াতি স দহাতেহথ হন্যতে ॥১ 


দোমা, [ এই ব্যক্তি ] অপহার্ধাৎ ( = অপাহার্ধাং, পরস্থ অপহরণ করিয়াছে) স্তেয়ম্‌ 
অকার্ধীৎ (চুরি করিয়াছে ), অন্মৈ (ইহার [ পরীক্ষার ] জন্য) পরশুম্‌ (কুঠার) তপত 
(উত্তপ্ত কর )__ইতি (এই বলিতে বলিতে ) উত [রাজপুরুষের1 ] হস্তগৃহীতম্‌ (বদ্ধহস্ত ) 
পুরুষম্‌ আনয়ন্তি (আনয়ন করে )। সঃ (সেই ব্যক্তি) যদি তম্ত ( এ চৌর্ধের ) কর্তা ভবতি 
(হয়) [এবং তাহা অস্বীকার করে, তবে | ততঃ এব (এ কারণেই ) আস্মান্ম্‌ 
( আপনাকে ) অনুতম্‌ কুরুতে ( অন্যথ) প্রতিপন্ন করে ); অনুতাভিসন্ধঃ (মিথ্যাচারী) সঃ 


৩৪৪ উপনিষণ্ গ্রন্থাবলী [ ৬।১৬।২ 


আস্তানম্‌ অনুতেন ( মিথাদ্বার! ) অন্তর্ধায় (আচ্ছাদিত করিয়া ) [ অর্থাৎ বস্তুতঃ আচ্ছাদিত 
করিতে অসমর্থ হইয়। ) তপ্তম্‌ পরশুম্‌ (উত্তপ্ত কুঠার ) প্রতিগৃহাতি (গ্রহণ করে ) সঃ দহাতে 
( দগ্ধ হয়), অথ ( অনন্তর ) [ রাজপুর্লধকতূ ক ] হন্ততে (নিহত হয় )। ১ 


“হে সোমা, “এই বাক্তি পরস্ব গ্রহণ করিয়াছে, চুরি করিয়াছে» ইহার 
(পরীক্ষার) জন্য কৃঠার তপ্ত কর,” এইরূপ বলিতে বলিতে (রাজপুরুষেরা ) 
যখন কোনও বদ্ধহত্ত ব্যক্তিকে লইয়া আসে, তখন সে যদি এ কার্য করিয়া 
থাকে, তবে সে এ কারণেই ( অর্থাৎ এ চৌর্যবশত:ই ) আপনার স্বরূপটি 
অস্বীকার করে। সেই মিথ্যা অভিসন্ধিযুক্ত বাক্তি আপনার স্বরূপকে 
মিথ্যার দ্বারা আবৃত করিয়া তপ্ত কুঠার গ্রহণ করে ; সে উহার দ্বারা 
দ্ধ হয় এবং পরিশেষে নিহত হয়| ১ 


অথ যদি তস্যাকর্তা ভবতি তত এব সতামাত্মানং কুরুতে স 
সত্যাভিসন্ধঃ সত্যেনাত্মানমন্তর্ধায় পরশুং তণ্তং প্রতিগৃহাতি স ন 
দহৃতেহ্থ মুচ্যতে ॥ ২ 


অধ যদি তস্য ( উক্ত চুরির) অকর্তা ভবতি, ততঃ এব ( অপরাধী না হওয়ায়) আস্মানম্‌ 
সতাম্‌ কুরুতে (আপনার সত্যন্বরূপ প্রকাশ করে) ৷ সত্যানভিসন্ধঃং সং আস্মানম 
মতোন ( সতোর দ্বার! ) অন্তর্ধায় তপ্তম্‌ পরশুষ প্রতিগৃাতি, সঃ ন দহৃতে অথ মুচাতে 
(মুক্ত হন) ২ 


“আর যদি সে উক্ত কার্ধের কর্তা না হয়, তবে ও কারণেই আপনার 
প্রকৃত স্বরূপ স্বীকার করে ( অর্থাৎ নিজেকে অন্যথা প্রদর্শন করে না )। 
সেই সতাতিসন্ধ বাক্তি সতোর দ্বারা আপনাকে আচ্ছাদিত করিয়। উত্তপ্ত 


৬1১৬৩ ] ছান্দোগ্যোপনিষৎ ৩৪৫ 


পরশু গ্রহণ করে। সে দগ্ধ হয় না এবং অনস্তর সে বন্ধন হইতে মুক্ত 
হয় ।৯২. 


১। তপ্ত পরশু ও হন্তের সহিত সংযোগ উভয়স্থলে তুলারূপ হইলেও সত্যাভিসন্ধির ব' 
মিথ্যাভিসদ্ষির ফলে কাহারও মুক্তি, কাহারও ব! মরণ হয়। নুতরাং বিদ্বান ও অবিদ্ধান্‌ 
উভয়েই পরমদেবতাঁয় উপসংহৃত হইলেও উভয় স্থলে মুক্তি ও সংসারলাভরূপ বিপরীত ফল 
দেখা যাইতে পারে । 


স যথা তত্র নাদাহোতৈতদাত্ম্যমিদং সৰ্বং তৎ সত্যং স আতা! 
তবমমসি শ্বেতকেতে! ইতি তদ্ধান্য বিজজ্ঞাবিতি বিজজ্ঞাবিতি ॥৩ 
ইতি যষ্ঠাধ্যায়স্য ষোড়শখপ্ডঃ 


ইতি ছান্দৌগ্যোপনিষদি যষ্টাধ্যায়ঃ ॥ 


সঃ (সেই সত্যাতিসন্ধ ব্যক্তি ) যখ। (যেমন ) তত্র ( উক্ত দৃষ্টান্তস্থলে ) ন অদাহোত (দগ্ধ 
হয় না), [ পরস্ত মিথ্যাতিসন্ধ ব্যক্তি দগ্ধ হয়], [সেইরূপ বিদ্বান ও অবিদ্বান্‌ উভয়ের সৎ 
সম্পত্তি ঘটিলেও, একের সংসারমুক্তি (৬।১৪।২) ও অপরের সংসারবন্ধন হয় )। এতদাত্মম্‌ 
[ ইত্যাদি পূৰ্ববং--৬৷৮৷৭ ]| অস্ত ( আরুণির নিকট হইতে) তৎ হ([ “আমি ব্রহ্ম" 
এইরূপে ] সেই সংকে ) [ শ্বেতকেতু ] বিজজ্ঞৌ (জানিয়াছিলেন )। [দ্বিরুক্তি অধ্যায়ের 
সমাপ্ডিস্থচক ]1 ৩ 


“উক্ত স্থলে যেরূপ ( সত্যাতিসন্ধ ব্যক্তি) দগ্ধ হয় না, ( সেইরূপ 
সত্যাতিসন্ধ ব্যক্তির পুনর্জন্ম হয় না)। এই সদাখ্য বস্তুর দ্বারাই এই 
সমস্ত আত্মবান্‌ ; তিনিই সত্য, তিনিই আত্মা। হে শ্বেতকেতো, তুমি 
সেই ।” পিতার নিকট হইতে শ্বেতকেতু সেই সংস্বরূপকে জানিলেন। ৩ 


গঞ্তঘাধ্যায়_ প্রথম খণ্ড 
€ নারদ্-সনৎকুমার সংবাদ, নামব্রন্ম ) 


ও। অধীহি ভগব ইতি হোপসদাদ সনৎকুমারং নারদস্তং 
হোবাচ যদ্বেখ তেন মোপসীদ ততত্ত উধ্বং কক্ষ্যামীতি স 
হোবাচ ॥ ১ 


ভগবঃ (হে ভগবন্‌) অধীহি ( =অধীস্ব, অধ্যাপন করুন, জ্ঞাপন করুন )--ইতি ( এই 
মন্ত্র উচ্চারণপূর্বক ) নারদ: সনৎকুমারম্‌ (সনৎকুমারের নিকট ) উপলসাদ হ (শিল্তরূপে 
উপস্থিত হইলেন )। [ সনৎকুষার ] তম্‌ উবাচ হ--যৎ বেথ (তুমি যাহা অবগত আছ) 
তেন (তাহার সহিত) মা (আমার নিকট ) উপসীদ (উপস্থিত হও, শিস্তৃত্ব গ্রহণ কর ) 
[ অর্থাৎ আমার তাহ! বল ]! ততঃ উ্ধ্বম্‌ (তাহার পরে যাহা আছে, তাহা) তে 
(তোমায় ) বক্ষ্যামি (বলিব) ইতি | সঃ (নারদ ) উবাচ হ--- | ১ 

“হে ভগবন্‌,* অধাপন করুন”, এই মন্ত্র উচ্চারণপূর্বক নারদ 
সনৎকুমারের সমীপে উপস্থিত হইলেন । ( সনৎকুষার) তাহাকে বলিলেন, 


“তুমি যাহা অবগত আছ, তাহা লহয়াই শিল্তত্ব গ্ৰহণ কর ; আমি তোমায় 
পর যাহা আছে তাহা বলিব |” নারদ বলিতে লাগ্রিলেন-_ |২ ১ 


উৎপত্তিং প্রলঙ্পং চৈব ভূতানাম্‌ আগতিং গতিম্‌ । 
বেছি বিদ্ভা্‌ অবিজ্তাম্‌ চ স বাচো ভগবান্‌ ইতি ॥ 

২। বষঠধানে নিশীত হইয়াছে, এই সমস্তই সদাত্মধক । এর অধ্যায়ে পরমার্থতত্ব 
উপদিই হইয়াছে ; কিন্ত নিকৃষ্ট বিকারী বস্তদমূহ উপদিষ্ট হয়নাই ৷ বর্তমান অধ্যায়ে নাম 
হইতে প্রাণ পর্যন্ত সঘন্ত বল! হইবে এবং গুলিকে অবলম্বন করিয়াও সেই ভূমা-নামক 
তত্বই নিৰ্দিষ্ট হইবেন । কারণ হীনতর তত্বগুলি নিদিষ্ট না হইলে লোকের এইরূপ ভুল 
ধারণ! হইতে পারে যে, সৎ বাতীত অন্ত বস্তুও আছে এবং উহা! অবিজ্ঞাত । সোপানে 
আরোহণের স্থায বুদ্ধিৰে ক্রমে স্কুল হইতে হুস্তর তত্ে তুলিক্সা জীবকে বৃদ্ধির অতীত 
স্বরাজেো প্রতিষ্ঠিত করাও ইহার অপর উদ্দে্ত। উত্তরোত্তর উৎকৃষ্টতর নামাদি বস্তু প্রদর্শন- 
পূর্বক ক্রমে উৎকৃষ্টতম ভূমাখা সেই সন্ধন্ত প্রতিপাদনের দ্বারা ভাহার স্তুতি করাও বর্তমান 


৭১1২ ] ছান্দৌোগ্যোপনিষৎ ৩৪৭ 


অধ্যায়ের অন্ঠতম উদ্দেশ্য । আখ্যায়িকার উদ্দেশ্য এই যে, তন্বারা গুরু শিষ্য-সম্বদ্ধের একান্ত 
প্রয়োজনীয়ত। দেখানে। হইবে | নারদের হ্যায় ধর্ষিকেও যখন শিষ্যত্ব গ্রহণ করিতে হয়, তথন 
অপরের আর কথা কি? 


ধাথেদং ভগবোই২ধ্যেমি যজুর্বেদং সামবেদমাধর্বণং চতুর্থমিতিহাস- 
পুরাণং পঞ্চমং বেদীনাং বেদং পিত্র্যং রাশিং দৈবং নিধিং বাকো- 
বাক্যমেকায়নং দেববিদ্াং বন্বিষ্ভাং ভূতবিগ্যাং ক্ষত্রবিদ্ঞাং নক্ষত্র- 
বিদ্যাং সর্প দেবজনবিষ্ভামেতদ্‌ ভগবোহধ্যেমি ॥ ২ 

ভগবঃ, খখেদূম্‌ অধ্যেমি (ম্মরণ করি, অবগত আছি), যজুর্বেদম, সামবেদমৃ, চতুর্থম্‌ 
আধর্বণম্‌ ( চতুর্থস্থানীয় অথৰ্ববেদ ), পঞ্চমম্‌ (পঞ্চমবেদ) ইতিহাস-পুরাণম্‌, বেদানামু বেদম্‌ 
(বেদসমূহের প্রকাশক ব্যাকরণ ), পিত্রাম্‌ (শ্রাদ্ধ-ক্রিয়াদির তত্ব), রাশিম্‌ (গণিত), দৈবয্‌ 
(উৎপাতবিষয়ক জ্ঞান), নিধিম্‌ (মহাকালাদি নিধিবিষয়ক শাস্ত্র), বাকোবাক্যম্‌ 
(তৰ্কশাস্ত্ৰ ), একায়নম্‌ (নীতিশান্ত্র), দেববিষ্ভাম্‌ (নিরুক্ত ), ৰ্‌ কহ্মবিন্তাম্‌ ( বেদবিদ্া, 
শিক্ষাকল্লাদির জ্ঞান ), তূতবিদ্তাম্‌ (ভৌতিক বিদ্ধা ), ক্ষত্রবিস্তাম্‌ ( ধনুর্বেদ ), নক্ষত্রবিদ্ভাম্‌ 
(জ্যোতিষ ), সর্পদেবজনবিদ্ভাম্‌ (সর্পবিদা। অর্থাৎ গারুড়শাস্ত্র এবং গন্ধবশান্ত্র অর্থাৎ গন্ধত্রবা 
প্রস্তুত করা ও নৃতাগীতাদিকলা-বিষয়ক-শান্্র)-_-ভগবঃ, এতৎ (এই সমস্ত) অধ্যেমি । ২ 


“হে ভগবন্‌, আমি খগেদ অবগত আছি। হে ভগবন্‌, আমি 
যজুর্বেদ, সামবেদ, চতুরথস্থানীয় অথর্ববেদ, পঞ্চমস্থানীয় ইতিহাস-পুরাণ, 
ব্যাকরণ, শ্রাদ্ধতত্ব, গণিত, দৈব উৎপাত-বিষয়ক বিদ্যা, মহাকালাদিনিধি- 
শান্তর তর্কশান্ত্র, নীতিশাস্ত্র শিক্ষাকল্লাদি বেদাঙ্গ, ভূতবিদ্যা, ধনুর্বেদ; 
জ্যোতিষ, সর্পবিচ্ঞা ও গন্ধর্বশাস্ত্র_-এই সমস্তই৯অবগত আছি। ২ 


১1 আচার্ধের সংক্ষিপ্ত ব্যাখা! হইতে সব শান্ত্রগুলির যথাষথ ধারণা করা অসম্ভব । 
শান্দে ইতিহাসের সংজ্ঞাএই__ধ্ার্থকামমোক্ষাণামুপদেশদম্ধি তসপূ্ববৃত্তকথাযুক্তমিতিহাসং 
প্রচ্ষতে ॥ পুরাণের লক্ষণ এই --"'সর্গশ্চ প্রতিসর্গশ্চ বংশো মৰস্তরাণি চ। বংশানুচরিতং 
চৈব পুরাণং পঞ্চলক্ষণম্‌॥” মোটামুটি এইরূপ বল! যাইতে পারে যে, ইতিহাসে ধর্ম, অর্থ, 
কাম ও মোক্ষবিষয়ক উপদেশঘুক্ত প্রাচীন কাহিনী থাকে; আর পুরাণে থাকে সৃষ্টি, 


৩৪৮ উপনিষণ গ্রন্থাবলী CA 


গৌণস্থষ্ট, বংশ, মন্বন্তর ও বংশচরিত | বল! বাহুলা যে, এই ইতিহাস-পুরাণ অধুনা প্রসিদ্ধ 
পুস্তকাবলী নহে ; উহা বৈদিক ইতিহাস-পুরাণ [৩1৪1১ টীকা দ্রঃ ]। নিধি শব্দে সম্ভবতঃ 
ধন বুঝাইতেছে এবং আচার্ধ শঙ্কর সম্ভবতঃ কুবেরের নব মহারত্বের উল্লেখ করিতে ছেন-- 
“মহাপদ্মশ্চ পদ্মশ্চ শব্ো মকরকচ্ছপে | মুকুন্দকুন্দনীলাশ্চ খর্বশ্চ নিধয়ো নব।” যাহা 
হউক, ইহ! নির্ণয় কর! কঠিন। তৃতবিদা! শব্দে প্রেতবিদা!, পদার্থবিদ্যা কিংবা জীববিদা 
বুঝিতে হইবে-__ইহাও বল! কঠিন । 


সোহহং ভগবো মন্ত্রবিদেবাস্মি নাত্মবিচ্ছতং হেব মে ভগবদ্‌- 
দৃশেভ্যন্তরতি শোকমাত্মবিদিতি সোহহং ভগবঃ শোচামি তং মা 
ভগবাঞ্থোকম্ত পারং তারয়তিতি তং হোবাচ যদ্বৈ কিঞ্চৈতদধ্যগীষ্ঠা 
নামৈবৈতত ॥ ৩ 


ভগবঃ, সঃ অহম্‌ (এইরূপ জ্ঞানবান্‌ আমি) মন্ত্রবিৎ এব অন্মি (কেবল শব্দার্থই 
অবগত আছি, কেবল কৰ্মই অবগত আছি), ন আস্মবিৎ ( আস্তন্বরূপ অবগত নহি); 
ভগবৎ-দৃশেভাঃ ( আপনার সদৃশ জ্ঞানীদের নিকট ) শ্রতম্‌ হি এব মে (আমার জানা আছে 
যে), আস্তবিৎ শোকম্‌ ( মনস্তাপ, অকৃতার্থতাবৃদ্ধি) তরতি (অতিক্রম করেন) ইতি: সঃ 
অহম্‌ (এইরূপ অনাস্ত্জ্ঞ আমি ) ভগবঃ, শোচামি (শোকগ্রস্ত আছি); ভগবান্‌ তম্‌ সা 
( এরূপ আমাকে) শোকল্ত (মনন্তাপের ) পারম্‌ তারয়তু (পারে লইয়া যান) ইতি। 
তম উবাচ হ-_ষৎ বৈ কিম্‌ চ এতৎ ( এই যাহা কিছু) অধাশীষ্ঠাঃ (তুমি অধায়ন করিয়া, 
অবগত হইয়াছ ) এতৎ ( ইহা ) নাম এব (নামমাত্র, বিকারমাত্র [ ৬১1৪ ])। ৩ 


“হে তগবন্, এইরূপ জ্ঞানবান্‌ হইয়াও আমি কেবল যন্ত্রবিদূ হইয়াছি, 
আত্মবিদ হই নাই।৯ ভবৎসদবশ জ্ঞানীদের নিকট আমি অবগত আছি 
যে, আত্মবিদ্ শোক অতিক্রম করেন | হে ভগবন্‌, তাশ আমি শোক গ্রস্ত 
আছি; এবস্বিধ আমাকে আপনি শোকের পরপারে লইয়া যান।” 
সনৎকুমার তাহাকে বলিলেন, “তুমি এই যাহা কিছু আয়ত করিয়াছ, 
উহা! নামমাত্র | ৩ 

১। শব্দার্থ-জ্ঞানের দ্বার! ব। পাঙ্িতার দ্বার! আস্মশ্থরূপের জ্ঞান হয় না। এমন কি 


৭১1৫ ] ছান্দোগ্যোপনিষৎ ৩৪৯ 


“আত্মা” এই শব্দটিও লক্ষণ! অবলম্বন না করিয়া! বাক্যমনের অগোচর আত্মার সাক্ষাৎ 
জান দিতে পারে ন! ; উহ! গুরুর উপদেশ হইতেই লভা । 


নাম বা থথেদো যজুর্বেদঃ সামবেদ আথর্বণশ্চতুর্থ ইতিহাস- 
পুরাঁণঃ পঞ্চমো বেদানাং বেদঃ পিত্র্যো বাশির্টেবো নিধির্বাকো- 


বাক্যমেকায়নং দেববিদ্ভা ৰ ক্মবি্যা ভূতবিষ্ভা ক্ষত্ৰবিদ্যা নক্ষত্ৰবিদ্যা 
সর্প দেবজনবিদ্ভা নামৈবৈতন্নামোপাস্স্বেতি ॥ ৪ 

[ প্রতিমাকে যেরূপ বিষ্ণুবুদ্ধিতে উপাসন। কর! হয়, সেইরূপ ব্রহ্মবুদ্ধিতে ] নাম উপাস্ম্থ 
(নামকে উপাসনা কর); [ অপরাংশ পূর্ববৎ ]। [নাম হইতে আশা (৭ম ১৪শ খণ্ড) 
পর্যন্ত সর্বত্র প্রতীকোপাসনাই বুঝিতে হইবে ]1 ৪ 

“ধণ্েদ নামমাত্র ; যজুবেদ, সামবেদ+ চতুর্থবেদ অথর্ববেদ, পঞ্চমবেদ 
ইতিহাস-পুরাঁণ, ব্যাকরণ, শ্রাদ্ধতত্ব গণিত, দৈব উৎপাত-বিষয়ক বিদ্যা, 
মহাকালাদি নিধিবিষয়ক বিদ্যা, তর্কশান্ত্র, নীতিশান্ত্র, শিক্ষা ও কল্পাদি, 
ভূতবিদ্যা, ধনুর্বেদ, জ্যোতিষ, সর্পবিদ্যা» গন্ধৰ্শাস্ত্র, এই সমস্তই নামমাত্র । 
তুমি নামের উপাসনা কর। ৪ 

সযোনাম বম্ষেত্যুপান্তে যাবন্নান্মো গতং তত্রাস্ত যথাকা মচাঁরো 
ভবতি যো নাম ব্্ষেত্যুপাস্তে২স্তি ভগবো নান্সো ভূয় ইতি 
নান্নো বাব ভূয়োহস্তীতি তন্মে ভগবান্‌ ৰবীত্বিতি ॥ ৫ 

ইতি সপণ্তমাধ্যায়স্ত প্রথমথণ্ডঃ ॥ 

সঃ যঃ নাম বদ্ধ ইতি উপান্তে ( উপাসন! করেন ), অস্ত ( ইহার) যাবৎ ( যতদূর পর্ঘন্ত) 
নাম্নঃ গতম্‌ (নামের গতি অর্থাৎ যাহা যাহ! নামের বিষয় বা অভিথেয়) তত্র (সেখানে ) 
যপাকামচারঃ ( থেচ্ছগতি ) ভবতি (হয়)। যঃ নাম ৰন্ধ ইতি উপান্তে [ উপাসনার 
উপসংহারশচক দ্বিরুক্তি ]। ভগবঃ, নামঃ তৃয়ঃ অস্তি (নাম অপেক্ষা [ র্ষদৃষ্টির ] অধিকতর 
[ উপযুক্ত প্রতীক ] কিছু আছে কি) ইতি ৷ নাক্গঃ বাব ভূয়; অস্তি (নাম অপেক্ষা শ্রেষ্ঠ 
প্রতীক অবশ্তই আছে) ইতি । তগবান্‌ (আপনি) তৎ (উহা) মে (আমায়) ৰ.বীতু 
(বলুন )। ৫ 


৩৫০ উপ নিষৎ গ্রন্থাবলী [ ৭া২।১ 


“যিনি নামকে ব্রহ্মরূপে উপাসনা করেন,নামের গতি যতদূর, তাহারও 
ততদূর যথেচ্ছ গমন হইয়া থাকে।” €ইহা শুনিয়া নারদ জিজ্ঞাস। 
করিলেন )_-হে ভগবন্‌, নাম অপেক্ষা শ্রেষ্ঠতর কিছু আছে কি?” 
(সনৎকুমার )-"নাম অপেক্ষা শ্রেষ্ঠতর ( প্রতীক ) অবশ্যই আছে।” 
(নারদ )_-"আপনি আমায় উহা! বলুন ।” ৫ 


নগ্তমাধ্যায়-_দ্বিতীয়. খণ্ড 
( বাগব্ৰহ্ম ) 


বাগ বাব নান্বো ভূয়সী বাথ! খথেদং বিজ্ঞাপয়তি যজুর্বেদং 
সামবেদমাথর্বণং চতুথমিতিহাসপুরাণং পঞ্চমং বেদানাং বেদং 
পিত্রযং রাশিং দৈবং নিধিং বাকোবাক্যমেকায়নং দেববিদ্যাং 
বন্মবিদ্াং ভৃতবিছ্ভাং ক্ষত্রবিদ্ভাং নক্ষত্রবিদ্াং সর্পদেবজনবিগ্ঠাং 
দিবং চ পৃিবীং চ বায়ুং চাকাশং চাঁপশ্চ তেজশ্চ দেবাংশ্চ 
মনুস্যাংশ্চ পশৃংশ্চ বয়াংসি চ তৃণবনস্পতীঞ্চ শ্বাপদান্তাকীটপতঙ্গ- 
পিপীলিকং ধর্মং চাধর্মং চ সত্যং চানৃতং চ সাধু চাসাধু চ হৃদয়জ্ঞং 
চাহদয়জ্ঞং চ ষদ্বৈ বাঙ নাভবিষ্যান্ন ধর্মো নাধর্মো ব্যজ্জাপয়িষ্যন্ন 
সত্যং নানৃতং ন সাধু নাসাধু ন হৃদয়জ্জে! নাহৃদয়জ্ঞো বাগেবৈতত 
সৰ্বং বিজ্ঞাপয়তি বাচমুপাস্স্বেতি ॥ ১ 

বাক্‌ ( জিহ্বামূল, বক্ষ, কণ্ঠ, শির, দন্ত, ওষ্ঠ, নাসিক! ও তালুতে অবস্থিত এবং বর্ণসমূহের 
অ-ভবাঞ্রক বাগিক্িয়) বাব নায্নঃ ( বর্ণাস্তরক নাম অপেক্ষ1 ) ভূসী (শ্রেষ্ঠতর ); বাক্‌ বৈ 


খকবেদম্‌ বিজ্ঞাপয়তি ( জ্রানাইয়| দের, পরিচিত করে ), যনুর্বেদম্‌ [ইতাদি পূর্ববৎ ]. 
দিবম্‌ ( ছালোককে ) বরাংসি ( পক্ষিসকলকে ), আকীটপতঙ্গপিপীলকম্‌ ( কীট, পতঙ্গ, 


৭1২1২ ] ছান্দোগ্যোপনিষৎ ৩৫১ 


পিপীলিক! সহ) শ্বাপদানি ( হিংস্ৰ পশুগণকে ), অনৃতম্‌ (মিথ্যা), সাধু চ ( শুভ, মঙ্গলময় ) 
অদাধু চ (এবং অশুভ), হৃদয়জ্ঞম্‌ চ (মনোরম ) অহৃদয়জ্ঞম্‌ চ ( অমনোরম ), [ অপর 
শব্দগুলি সহজবোধ্য ]। যৎ বৈ (যদি) বাক্‌ ন অভবিষ্যৎ ( বাক্‌ না. থাকিত) [তবে] 
ন ধর্মঃ ন অধর্মঃ ব্যজ্ঞাপয়িষাৎ ( বিজ্ঞাপিত হইত ), [ অপর শব্দ সহজ ],--বাক্‌ এব এতৎ 
সর্বম্‌ (এই সব) বিজ্ঞাপয়তি, বাচম্‌ ( বাক্‌কে) উপাসূন্য ([ ব্ৰহ্মদৃষ্টিতে ] উপাসনা কর )।১ 


“বাক্‌ অবশ্য নাম হইতে শ্রেষ্ঠ ।৯ বাকৃই খগ্বেদকে বিজ্ঞাপিত করে ; 
যজুর্বেদ, সামবেদ, চতুর্থবেদ অথর্ববেদ, পঞ্চমবেদ ইতিহাস-পুরাণ, ব্যাকরণ, 
শ্রাদ্ধতত্ব,র গণিত, দৈব উৎপাত-বি্ষম্বক বিদ্যা, মহাকালাদিনিধি- 
বিদ্যা, তর্কশান্ত্র” নীতিশাস্ত্র, শিক্ষা ও কল্লাদি+ ভূতবিদ্যা, ধনুর্বেদঃ জ্যোতিষ, 
সর্পবি্যা, গন্ধবশাস্ত্ হ্যলোক, পৃথিবী, আকাশ, জল, তেজ, দেবরন্দ, 
মনুষ্যগণ, পশু বৃন্দ; পক্ষিগণ, তৃণ ও বনস্পতিরাজি, কীট পতঙ্গ ও পিপীলিকা 
সহ হিংস্র জন্তগণ, পুণ্য ও পাপ, সত্য ও মিথা, শুভ ও অস্তভ, মনোরম ও 
অমনোরম-_( এই সমস্তকেই বাক্‌ বিজ্ঞাপিত করে )। যদি বাক্‌ না 
থাকিত তবে ধর্ম কিংবা অধর্ম বিজ্ঞাপিত হইত না; সতা বা অসতা, 
শুভ বা অস্তভ, মনোজ্ঞ বা অমনোজ্ঞ-_কিছুই বিজ্ঞাপিত হইত না। বাকৃই 
এই সমস্তকে জানাইয়া দেয়, (অতএব ) বাকৃকে উপাসনা কর ।১ 

১। বাগিন্নিয় বর্ণোচ্চারণের কারণ; কার্ধ অপেক্ষা কারণ শ্রেষ্ঠ হয়। 


স যো বাচং ৰদ্ষেত্যুপাস্তে যাব্দ্বাচো গতং তত্রাস্ত ষথা- 
কামচারো ভবতি যো বাঁচং ৰম্ষেত্যুপান্তেহস্তি ভগবো বাচো 
ভূয় ইতি বাচো বাব ভূয়োতস্তীতি তম্মে ভগবান্‌ ৰবীত্বিতি ॥ ২ 


ইতি সপ্তমাধ্যায়স্ত দ্বিতীয়খণ্ডঃ ॥ 


সঃ যঃ [ ইত্যাদি পূর্ববৎ_-৭।৯)৫ দ্রঃ ] বাচঃ (বাকের, বাক্‌ হইতে )। ২ 


৩৫২ উপনিষগ গ্রন্থাবলী [ ৭৩1১ 


“যিনি বাকৃকে ব্রহ্মরূপে উপাসনা করেন, বাকের গতি যতদূর, তাহার 
তত্র যথেচ্ছ গতি হইয়! থাকে ।” (নারদ )--"হে ভগবন্‌, বাক্‌ হইতে 
শ্রেষ্ঠতর কিছু আছে কি?” (সনৎকুমার)--"বাক্‌ হইতে শ্রেষ্ঠতর বস্তু অবশ্যই 
আছে ।” (নারদ )-“আপনি আমায় উহা বলুন 1৮২ 


সপ্তঘাধ্যায়- তৃতীয় খণ্ড 
( মনোব্রহ্ধ ) 

মনো বাব বাচো ভূয়ো যথা বৈ দ্বে বামলকে দ্বে বা কোলে 
দ্বৌ বাহক্ষো মুষ্টিরসুভবত্যেবং বাচং চ নাম চ মনোহনুভবতি স 
যদ! মনসা মনস্যতি মন্ত্রানধীয়ীয়েত্যথাধীতে কর্মাণি কুর্বায়েত্যথ 
কুরুতে পুত্রাং্চ পশৃংশ্চেচ্ছেয়েত্যথেচ্ছত ইমং চ লোকমমুং 
চেচ্ছেয়েত্যথেচ্ছতে মনো. হ্যাত্মা মনো হি লোকো মনো হি 
বন্ধামন উপাস্ম্বেতি ॥ ১ 


মনঃ (চিন্তাশক্তি'বশিষ্ট অন্তঃকরণ ) বাব বাচঃ ভূষ্সঃ | মুষ্টি ( হস্তমুষ্টি ) যথা (যেমন) 
থে (ছুইটি) আমলকে ( আমলকী ফল), দ্বে কোলে (বদরীফলদ্বর় ) বা, দ্ব। অক্ষো 
(বিভীতক বা বহেড়া ফল ছুইটি) বা অন্ুভবতি (বাপ্ত করে, অন্ততূক্ত করে) এবং 
(এইরূপ) বাচম্‌ চ নাম চ ( বাক্‌ ও নামকে ) ষনঃ অন্ুভবতি | সঃ (কেহ) যদা! মনসা 
( মনের দ্বারা) মন্ত্রান্‌ (মন্ত্ররাশি ) অধাশ়ীয় ( আমি উচ্চারণ করি) ইতি (এইরূপ ) 
মনন্ঠতি (বিবেচনা, বিবক্ষাবৃদ্ধি করে ) অথ ( তখন ) অধীতে (উচ্চারণ করে ), কর্মাণি 
কুর্বার (আমি কর্মমকল করি) ইতি [ইত্যাকার চিকীরাবুদ্ধি করে ], অথ কুরুতে 
(করে), পুত্রান্চ পশূন্চ (পুত্র ও পশুসকল ) ইচ্ছে ( -্ইচ্ছেরম্‌, আমি বাদনা 
করি) ইতি অথ ইচ্ছত ( স্ইচ্ছতে, বাদন! করে, লাভ করে), ইমম্‌ চ লোকম্‌ 
অমুম্‌ চ (ইহলোক ও পরলোক) ইচ্ছেয় ( [ যথোচিত উপায়ে পাইতে] ইচ্ছা 
করি) ইতি, অথ ইচ্ছতে। হি মনঃ আত্মা (মনই আম্মা. [অর্থাৎ মন আছে 


২ ] ছান্দোগ্যোপনিষৎ ৩৫৩ 


বলিয়া অকর্ত! আত্মার কর্তৃত্ব ও ভোতৃত্ব দৃষ্ট হয়.) ), মনঃ হি লোকঃ (মনই বিবিধ 
লোক [ অর্থাৎ মন আছে বলিয়াই তদবলম্বনে লোকপ্রাপ্তি ও লোকপ্রাপ্তির জন্য সাধনা 
সম্ভবপর ], [ মন যেহেতু লোক, অতএব ] মনঃ হি ব্রহ্ম ; মনঃ উপাস্্ব (মনকে ব্রহ্মদৃষ্টিতে 
উপানন। কর ) ইতি । ১ 


“বাগিন্দিয় হইতে মন অবশ্যই শ্রেষ্ঠ ।৯ হস্তমুষ্টি যেমন ছুইটি আমলকী 
বা দুইটি বদরী অথব। ছুইটি অক্ষফল নিজের অস্তভূক্তি করে, মনও তেমনি 
বাক্‌ এবং নামকে ব্যাপ্ত করে। কেহ যখন 'মন্ত্রপাঠ করি” মনে মনে এইরূপ 
চিন্তা করে, তখন সে মন্ত্র পাঠ করে; যখন “কর্ম করি’ এইরূপ চিন্তা করে, 
তখন কর্ম করে; যখন “পুত্র ও পশ্ত কামন করি’ এইরূপ চিন্ত! করে, তখন 
তাহাই লাভ করে; যখন ‘ইহলোক ও পরলোক লাভ করিব’ এইরূপ চিন্ত! 
করে, তখন তাহা লাভ করে। মনই আত্মা, মনই লোক, (অতএব ) মনই 
ব্ৰহ্ম; মনকে ব্রন্ধরূপে উপাসন! কর। ১ 


১/ আগে চিন্ত! পরে বাগিন্দিয়ের বাপার ; অতএব মন শ্রেষ্ঠ। 


সযো মনে৷! ৰক্ষেত্যুপাস্তে যাবন্মনসে| গতং তত্ৰাস্ত যথাকাম- 
চারে! ভবতি যো মনে! ৰদ্দেত্যুপান্তেহস্তি ভগবো মনসো। ভুয় 
ইতি মনসো বাব ভূয়োহস্তীতি তন্মে ভগবান্‌ ৰবীত্বিতি ॥ ২ 


ইতি সপ্তমাধ্যায়স্ত তৃতীয়খণ্ডঃ ॥ 


“যে কেহ মনকে ত্রহ্মরূপে উপাসনা করেন, মনের গতি যতদূর, তিনিও 
ততদুর পর্যন্ত বথেচ্ছগতি হন।” (নারদ )_“হে ভগবন্‌, মন অপেক্ষা শেঠ 
কিছু আছে কি?” (সনৎকুমার )--“মন হইতে শ্রেষ্ঠ বস্তু অবপ্তই আছে ।* 
(নারদ )১_“আপনি আমায় উহা! বলুন ৷” ২ 


২৩ 


সপগ্তমাধ্যায়_চতুর্থ খণ্ড 
( সঙ্ধল্পবৰহ্ম ) 


সঙ্কল্লো বাব মনসে! ভূয়ান্‌ যদা বৈ সঙ্কল্পয়তেহথ মনস্তত্যথ 
বাচমীরয়তি তামু নাঙ্গীরয়তি নানি মন্ত্রা একং ভবস্তি মন্তরেষু 
কর্মাণি ॥ ১ 

স্বল্প: ( সঞ্চল্পনামক অস্তঃকরণবৃত্তিৎ যাহার সহায়ে কর্তব্যাকর্তবা স্থিরীকৃত হয়) বাব 
মনসঃ ( মন হইতে ) ভুয্নান্‌, [ কারণ চিন্তার পূর্বে সঙ্কল্পের আবগ্ঠক ]। যদা বৈ ( যখনই ) 
সঞ্চল্লয়তে ( কর্তবা নিশ্চয় করে ) অথ মনস্ততি ([ “মগ্ত্রপাঠ করি"-_-ইত্যাদি ] চিন্তা করে ), 
অথ বাচম্‌ ইঈরয়তি ( বাগিন্সিয়কে প্রেরিত করে), তাম্‌ উ( উক্ত বাককে ) নারি ঈরয়তি 
(নামোচ্চারণে পরিচালিত করে); নাস্সি (নামমধ্যে) মস্ত্রাঃ ( মস্তরলকল ) [ এবং ] সস্ত্রেষু 
( মস্ত্রসকলের মধ্যে ) কর্মাণি ( কর্মদসকল ) একম্‌ ভবস্তি (একীভূত হয় )। ১ 

“মন হইতে সঙ্কল্প অবশ্যই শ্রেষ্ঠ । লোকে প্রথমে সঙ্কল্প করে, তঘনস্তর 
সে চিন্তা করে, পরে বাকৃকে পরিচালিত করে, অবশেষে বাকৃকে 
নামোচ্চারণে প্রবৃত্ত করে। মন্ত্রসকল নামে এবং কর্মসমূহ মন্ত্রে একীভূত 
হুয়।৯ ১ 

১। বৈদিক মন্ত্রই সমস্ত কর্ষের মূল । ব্রাহ্মণাংশে যে সকল কর্ম নৃতন উপদিষ্ট হইয়াছে, 
বলিয়া যনে হয, তাহাও সংহিতাতাশে উপদিষ্ট কর্মেরই বিস্তার মাত্র | 


তানি হ বা এতানি সঙ্কলৈকায়নানি সঙ্থল্লাতকানি সঙ্ধল্লে 
প্রতিষ্ঠিতানি সমক্রুপতাং গ্াবাপৃথিবী সমকল্লেতাং বায়ুষ্চাকাশং 
চ সমকল্পন্তাপশ্চ তেজশ্চ তেষাং সঙক্রুপ্ত্যৈ বর্ষং সঙ্কল্লতে বর্ষ 
সঙ ক্র প্ত্যা অন্নং সক্কল্পতেহমন্য সঙক্রুপ্ত্য প্রাণাঃ অঙ্কল্লস্তে প্রাণানাং 
সঙক্রুপ্তযে মন্ত্রাঃ সঙ্কললন্ডে মন্ত্রাণাং সঙক্রুপ্ত্যে কর্মাণি সঙ্কল্নন্তে 
কর্মণাং সঙুক্রুপ্ত্যে লোকঃ সঙ্কল্তে লোকস্ত সঙক্রুপ্ত্যৈ সর্বং 
সন্কল্পতে স এষ সঙ্কল্লঃ সন্কল্পমুপীস্ম্বেতি ॥ ২ 


৭181২ ] ছাঁন্দোগ্যোপনিষৎ ৩৫৫ 


তানি হ বৈ এতানি (পূর্বোক্ত এই সমন্তুই ) সঙ্কর-এক-অক্পনানি ( সঙ্কল্লৈকগতি, 
একমাত্র সক্কল্পেই তাহারা বিলীন হয), [ উৎপত্তিকালে ] সঞ্কল্স-আত্মকানি ( সঙ্কল্পই 
তাহাদের উপাদান ), [স্থিতিকালে ] সঙ্কল্ে প্রতিষ্ঠিতানি (সঞ্চলে অধিষ্ঠিত )। স্ভাবাপৃথিবী 
(ছালোক ও পৃথিবী) [ নিশ্চলতাবে অবস্থিত থাকায় মনে হয়, যেন তাহারা] সমক্রুপতাম্‌ 
(সঞ্চল্প করিয়াছে ), বায়ুঃ চ আকাশম্‌ ( = আকাশঃ ) চ সমকল্পেতাম্‌ ([ যেন ] সঙ্চল্প 
করিয়াছে) [ সঙ্কল্প করিয়াই স্ব-হ্ুরূপ হইতে স্বলিত হয় ন! ], আপঃ চ (জল) তেজঃ চ 
সমকল্লন্ত ([ যেন] সঙ্কল্প করিয়াছিল) [ বলিয়াই স্বরূপে অবস্থিত আছে 11 তেষাম্‌ 
(তাহাদের, দ্ালোকাদির ) সঙক্রুপ্্যে ( সঙ্গল্পবশতঃ ) বর্ষম্‌ (বৃষ্টি) সঙ্কল্লতে (সঙ্কল্প করে, 
বর্ষণে সমর্থ হয়) ; বর্ধস্ত (বৃষ্টির) সংক্ল প্তৈ (সংকললবশতঃ ) অন্নম্‌ সন্কল্পতে, [বৃষ্টি হইলেই 
অন্ন হয় )) অনন্ত সংক্ প্ত্যে প্রাণাঃ সঙ্কল্পস্তে, [ অন্রাবলম্বনেই প্রাণ শরীরে অবস্থান করে ], 
প্রাণানাং সংকুত্তো মন্ত্রাঃ সঙ্কল্পত্তে, [ প্রাণবান ব্যক্তি মন্ত্রপাঠে সমর্থ ] ; মন্ত্রাণাং পংক.প্ত্যে 
কর্মাণি সঞ্চলন্তে, [যে সকল কর্ম মন্ত্ৰদ্বার। প্রকাশিত হইয়াছে, তাহারাই অনুষ্ঠিত হয় ]; 
কর্মণাং সংকু প্রো লোক: সঙ্বল্পতে, [কর্ম ও কর্তার সম্মিলন হইলে লোক, অর্থাৎ কর্মফল, 
উৎপন্ন হয়]; লোকস্ত সংরুপ্ত্যে সর্বম্‌ সঙ্কল্পতে [কর্মের ফলে সমস্ত জগৎ নিজ স্বরূপ 
অব্যাহত রাখিতে সমর্থ হয় ] ; সঃ এষঃ সহ্বল্প: (ইহাই সেই লঙ্কল্প ); [ উহা! অতি উত্তম, 
অতএব ] সঙ্কল্পম্‌ উপাস্ন ইতি । ২ 


“সন্কদ্মই পূর্বোক্ত সমস্তের একমাত্র গতি, উহার! সঙ্বন্নাত্মক এবং সঙ্বন্তে 
প্রতিষ্ঠিত। ছ্যলোক ও পৃথিবী সঙ্কল্প করিয়াছে, বায়ু ও আকাশ সঙ্কল্প 
করিয়াছে, জল ও তেজ সঙ্কল্ন করিয়াছে;১ তাহাদের সক্কপ্পবশে বৃষ্টি স্বল্প 
করে, বৃষ্টির সন্কল্পে অন্ন সঙ্কন্প করে, অন্ের সঙ্কপ্নে প্রাণ সঙ্কন্প করে, প্রাণের 
সঞ্চপ্লে মন্ত্র সঙ্কল্প করে, মন্ত্রের সঙ্কপ্ে কর্ম সঙ্কল্প করে, কর্মের সঙ্কন্নে কর্মফল 
স্বল্প করে, কর্মফলের সঙ্কন্পে সমস্ত জগৎ সন্কন্ন করে। উক্ত সঙ্কন্প এবম্প্রকার 
( উত্তম ), তুমি সঙ্কল্পের উপাসনা কর । ২ 


১1 কেবল পূর্ধোক্ত সমন্তের কারণ বলিয়াই যে সঙ্কঙপ মহৎ তাহাই নহে; দ্রালাক 
প্রভৃতি মহৎ-দিগের অন্তরে উহার স্থান আছে বলিয়াও উহা! মহৎ । 


৩৫৬ উপনিষণ গ্রন্থাবলী [ ৭181৩ 


স যঃ সঙ্গল্পং বন্ষেত্যুপাস্তে ক্রুপ্তান বৈ স লোকান্‌ খ্ুবান্‌ 
ফ্রুবঃ প্রতিষ্ঠিতান্‌ প্রতিষ্ঠিতীহব্যথমানীনব্যথমানোহভিসিধ্যতি 
যাবৎ সঙ্বল্পন্ত গতং তত্রাহ্য যথাকামচারো ভবতি যঃ সঙ্কল্পং 
ব্ষেত্যুপাস্তেহক্তি ভগবঃ সঙ্কল্লাদ্‌ ভূয় ইতি সঙ্বল্লাদ্বাব ভূয়োহ- 
স্তীতি তন্মে ভগবান্‌ ববীত্বিতি ॥ ৩ 


ইতি অপ্তমাধ্যায়স্য চতুর্থবণ্ডঃ ॥ 


সঃ যঃ (যেকেহ) সন্বল্পম্‌ (সন্কল্পকে ) বদ্ধ ইতি ( ব্রহ্ষবুদ্ধিতে ) উপান্তে সঃ বৈ 
(সেই বিদ্বান্‌ ) কু প্তান্‌ (সক্ষলিত লোক সকলকে )[-_অর্থাৎ নিজে] শ্ৰবঃ (ধ্ৰুব হইয়া) ফ্রবান্‌ 
([ আপেক্ষিক ] ধরব, নুস্থির, লোকমকলকে ), প্রতিষ্ঠিত: ([ পশুপুত্রাদিতে ] প্রতিষ্ঠাবান্‌ 
হইয়া), প্রতিষিতান্‌ ( উপকরণম্পন্ন লোকসকলকে ), অবাথমানঃ (ব্যথাশৃন্ঠ হইয়া) 
অবাথষানান্‌ (বাখাহীন লোকসকলকে )--অভিসিধ্যতি ( প্ৰাপ্ত হন)। যাবৎ সঞ্চয়স্ত 


[ ইতি পূর্ববৎ ]। ও 


“যে কেছ সঙ্কল্পকে ব্রহ্ষবুদ্ধিতে উপাসন1 করেন, তিনি যথাসঙ্কল্লিত 
লোকসমূহ-_€ অর্থাৎ স্বয়ং) কৰব হইয়। ( আপেক্ষিক ) খুব ১ লোকসকল, 
প্রতিষ্ঠাবান্‌ হইয়। প্রতিষ্ঠাশালী লোকসকল, এবং ব্যথাশৃস্ত হইয়া ব্যথাহীন 
লোকসকল- প্রাপ্ত হন। যিনি সন্কন্নকে ব্ৰহ্ধ্লপে উপাসনা করেন, (তাহার 
নিজের ) সন্কল্পের গতি যতদুর ততদূর পর্যস্ত তাহার যথেচ্ছগতি হইয়া 
থাকে ।* (নারদ )হে তগবন্‌, সঙ্কল্প অপেক্ষা শ্রেষ্ঠ কিছু আছে কি?" 
( সনৎকুমার )_-“সঙ্কল্লাপেক্ষা! শ্রেষ্ঠ বসন্ত অবন্ঠই আছে।” (নারদ = 
“আপনি আমায় উহা বলুন ।” ৩ 


১। ব্ৰহ্মতিন্ন কোন বন্তই ঠিক ঠিক ফৰ হইতে পারে না। অতএব অন্যত্র ধব শব্দের 
প্রশ্নোগ থাকিলেও উহা আপেক্ষিক নিতা অর্থে গ্রহণীয় । 


সপ্তঘাধ্যায়- পঞ্চম খণ্ড 


( চিত্তবন্ধ ) 


চিত্ত৷ বাব সঙ্কল্লান্তুয়ো যদা বৈ চেতয়তেহথ সঙ্কল্লয়তেংথ 
মনস্তত্যথ বাচমীরয়তি তামু নান্বীরয়তি নাস্সি মন্ত্রা একং ভবন্তি 
মন্তেষু কর্মীণি ॥ ১ 

চিত্তম (উপস্থিত বস্তু সম্বন্ধে যখাকালে যথোচিত চেতনাথ্য অন্তঃকরণবৃত্তি বা অনুভূতি, 
এবং অতীত ও অনাগত বস্তুর প্রয়োজন নিরূপণ করার সামর্থা )। চেতয়তে ([ কোন 
বিষয় ] অনুভব করে) । [ অপরাংশ পূর্ববৎ__৭181১ ]। ১ 

“সঙ্কল্পু অপেক্ষা চিত্ত’ অবশ্যই শ্রেষ্ট; কারণ যখন কেহ কোন বিষয়ে 
সচেতন হয়, তখন সে সঙ্কল্প করে; অনন্তর চিন্তা করে ;* তাহার পর 
বাক্‌কে পরিচালিত করে; অবশেষে বাক্‌কে নামোচ্চারণে প্রবৃত্ত করে। 
মন্ত্রসকল নামে এবং কর্মসকল মন্ত্রে একীভূত হয় । ১ 


১1 “অতীত ভোজন তৃপ্তিসাধক ছিল, অতএব আগামী ভোজনও এরপই হইবে” 
ইত্যাকার নিরূপণের সামর্থা। অথবা “ইহা এইরূপ" এতাদৃশ অনুভূতি । 

২। প্রথমে সমুপস্থিত বস্তু সম্বন্ধে চিত্তে অনুভূতি হয়, পরে ত্যাগ বা গ্রহণবিধয়ে সঞ্চল 
জাগে এবং অবশেষে যথোচিত উপায়াবলম্বনে উহার ত্যাগ ব! গ্রহণবিষয়ে মনে বাসনা হয়। 


তানি হ বা এতানি চিন্তৈকায়নানি চিত্তাত্মানি চিন্তে 
প্রতিষ্ঠিতানি তম্মাদ্‌ যদ্যপি বহুবিদচিত্তো ভবতি নায়মস্তী- 
ত্যেবৈনমাহুৰ্যদয়ং বেদ যদ্বা অয়ং বিদ্বানেখমচিত্ত; স্যাদিত্যথ 
যন্যল্পবিচ্চিত্তবান ভবতি তম্মা এবোত শুশ্ৰষন্তে চিত্ত 
হেবৈষামেকাঁয়নং চিত্তমাত্মা চিত্ত প্রতিষ্ঠা চিত্তযুপাস্‌- 
স্বেতি॥ ২ 


৩৫৮ উপনিষৎ গ্রন্থাবলী [ ৭41৩ 


তানি হ বৈ এতানি ([ সঞ্চন্ হইতে কর্মফল পর্ধন্ত] পূর্বোক্ত এই সকল) চিত্তেকায়নানি 
[ ইতাদি পূর্ববৎ ]। ভন্মাৎ (সুতরাং) ঘস্তপি ( যদিও ) বহুবিৎ ( বহুশাস্ত্রবিদ্‌ কেহ ) অচিত্তঃ 
ভবতি (বোধনামর্ধারহিত হয় ) [ তবে ] “অয়ম্‌ ন অন্তি (এই ব্যক্তি থাকিয়াৎ নাই ), অয়ম্‌ 
ধৎ বেছ (যাহ! কিছু জানিয়াছে ) [ তাহা! বৃথা ]; যৎ বৈ অয়ম্‌ বিদ্বান (এই বাক্তি যদি 
সভাই জানিত) [তবে] ইথম (এইরূপ) অচিত্তঃ ন স্যাৎ ( [উপস্থিত বিষয়ে] 
বোধসামর্ধাহীন হইত না1)”--ইতি এব এনম্‌ আহঃ (এই ব্যক্তি সম্বন্ধে লোকে এইরূপ 
বলে )। অথ (আর) যদি অল্পবিৎ চিত্ববান্‌ ভবতি ( অল্পজ্ঞ হইয়াও বুদ্ধিমান হ্য়) [তবে] 
তশ্মৈ এব উত শুবস্তে (তাহার কথা শুনিবার ও গ্রহণ করিবার জন্য লোকে আগ্রহ 


করে )। চিত্বম্‌! ইত্যাদি পূর্ববৎ ]। ২ 


“উক্ত এই সমস্তই চিত্তে লীন হয়, চিন্তই তাহাদের উপাদান এবং 
চিত্তেই তাহার! প্রতিষ্ঠিত থাকে ; সুতরাং বহুশান্ত্রবিদ্‌ হইয়াও যদি কেহ 
বুদ্ধিহীন হয়, তবে লোকে তাহার সম্বন্ধে বলে, ‘ইনি থাকিয়াও নাই, ইনি 
যাহা জানেন তাহাও বৃথা; কারণ ইনি যদ্দি সত্যই জানিতেন, তবে এইরূপ 
বুদ্ধিহীন হইতেন না। আবার যদি কেহ অল্জ্ঞ হইয়াও বুদ্ধিমান হয়, 
তবে লোকে তাহার কথ! শুনিবার জন্ঠ আগ্রহ করে। চিত্তই ইহাদের 
একমাত্র গতি, চিত্তই ইহাদের স্বরূপ এবং চিত্তেই ইহাদের প্রতিষ্ঠা 


চিত্তকে উপাসনা কর । ২ 

স যশ্চিত্তং ৰদ্দেত্যুপাস্তে চিত্তান্‌ বৈ স লোকান্‌ ঞ্ুবান্‌ খ্রুবঃ 
প্রতিষ্ঠিতান্‌ প্রতিষ্ঠিতোহব্যথমানানব্যথমানোইভিসিধ্যতি ষাব- 
চ্চিত্তস্ত গতং তত্রাস্ত যথাকামচারো ভবতি ষশ্চিত্রং ৰ ক্ষেত্যু- 
পাস্তেংস্তি ভগবশ্চিত্তান্তুয ইতি চিত্তাদ্বাব ভূয়োইস্তীতি তম্মে 
ভগবান্‌ ৰ বীত্বিতি ॥ ৩ 


ইতি সপ্তমাধ্যায়স্ত পঞ্চমখণ্ড ॥ 


৭৩1১ ] ছান্দোগ্যোপনিষৎ ৩৫৯ 


চিত্তান্‌ (বুদ্ধিমান ব্যক্তির যে সকল গুণ আছে, সেই সকল গুণে স্ুুদমৃদ্ধ )। [ অপরাংশ 
পূর্ববৎ ] । ৩ 

“যিনি চিত্তকে ব্রহ্গরূপে উপাসনা করেন, তিনি বুদ্ধিমৎসুলভ গুণাবলীতে 
সুসমৃদ্ধ লোকসমূহ-_অর্থাৎ স্বয়ং কৰব হইয়া ধ্রবলোকসকল, প্রতিষ্ঠাবান্‌ 
হইয়! প্রতিষ্ঠাশালী লোকসকল এবং ব্যথাশৃন্ত হইয়| ব্যথাহীন লোকসকল 
প্রাপ্ত হন। যিনি চিত্তকে ব্রহ্ধরূপে উপাসন1 করেন, যতদূর চিত্তের গতি 
হয়, তাহারও ততদুর যথেচ্ছগতি হইয়া থাকে ।” (নারদ )__হে ভগবন্, 
চিত্ত হইতে শ্রেষ্ঠ কিছু আছে কি?” (সনৎকুমার )-“চিত্ত হইতে শেঠ 
বস্তু অবশ্যই আছে।” (নারদ )_“আপনি আমায় তাহা বলুন” ৩ 


সপ্তমাধ্যায়_-ষষ্ঠ খণ্ড 
( ধ্যানব্ৰহ্ম ) 


ধ্যানং বাব চিত্তাদ্ধুয়ে। ধ্যায়তীব পৃথিবী ধ্যায়তীবান্ত- 
রিক্ষং ধ্যায়তীব দ্যোরধ্যায়স্তীবাপো ধ্যায়ন্তীব পর্বতা ধ্যায়স্তীব 
দেবমনুষ্যাস্তন্মাদ য ইহ মনুষ্যাণাং মহত্তাং প্রাপুবস্তি 
ধ্যানাপাদাংশা ইবৈব তে ভবন্ত্যথ যে অল্লাঃ কলহিনঃ পিশুন। 
উপবাদিনস্তেহ্থ যে প্রভবে! ধ্যানাপাদাংশা ইবৈব তে ভবস্তি 
ধ্যানমুপাস্স্বেতি ॥ ১ 

ধানম্‌ (একাগ্রতা, ভিন্নজাতীয় বৃত্তি নিরোধপূর্বক শাস্ত্রোক্ত দেবতাদি প্রতীকে অচল 
জ্ঞানধারা) বাব চিত্তাৎ (চিত্ত হইতে ) তুয়ঃ ( শ্রেষ্ঠ ), [ কেন ন! উক্ত একাগ্রতা বোধদামর্থোর 


কারণ ]। [ যোগী ধ্যান করিয়! যেমন নিশ্চল হন, তেমনি ] পৃথিবী ধ্যায়তি ইব ( ধ্যানমগ্ন 
[ নিশ্চল ] বলিয়াই মনে হয়) ; [ অপরাংশ অনুরূপ ]| দেবমনুয্াঃ ( দেবগণ ও মনুষ্যগণ ; 


৩৬০ উপনিষৎ গ্রস্থাবলী [৭৬1১ 


অখবা__দেবসদৃশ [শষাদি গুণে ভূষিত ]) মনুস্কগণ )। তণ্মাৎ যে (বাহার) ইহ এব 
( ইহলোকে ) মনুস্তাণাষ্‌ (মনুষ্যহবলভ ) মহত্তাম্‌ ( [এহ্র্ধ। বিভা বা সদ্গুণরাশিরূপ ] 
মহত্ব) গ্রাস বস্তি (প্রাপ্ত হন ) তে ( তাহার!) ধ্যান-আপাদ-অংশাঃ ইব এব (ধ্যানের দ্বার! 
সম্পা্ভ ফলে ফলবান্‌) ভবাস্ত (হন) [ অর্থাৎ তাহারা স্থির, ধার, গম্ভীর হন ; ক্ষুদ্রচেত। 
হননা]। অথ (আর) যে (যাহারা) অল্লাঃ (ক্ষুদ্র) তে (তাহারা ) কলহিনঃ 
(বিবাঙ্গশীল ) পিশুনাঃ (পরদোধদর্শী ) উপবাদিনঃ (পরদোতপ্রচারক )। অথ যে প্রস্তবঃ 
(প্রভুস্থানীয় [ আচার্ধ, রাজ, প্রভু প্রভৃতি ]) তে থ্যানাপাদাংশাঃ ইব এব তবস্তি। 
ধ্যানম্‌ উপাস্য ( ধ্যানকে [ ব্ৰহ্ধবুদ্ধিতে ] উপাসনা কর ) ইতি । ১ 


“চিত্ত হইতে ধ্যান অবশ্ঠই শ্রেষ্ঠ । পৃথিবী যেন ধ্যানমগ্ন, অস্তরিক্ষ যেন 
ধ্যাননিরত, ছ্যলোক যেন ধ্যানস্তিমিত, জল যেন ধ্যানস্তব্ধ, পর্তসমুহ যেন 
ধ্যাননিমগ্ন, দেবসদৃশ মানবগণ যেন ধ্যানন্তিমিত | সুতরাং ইহলোকে 
যাহারা মানবোচিত মহত্ব লাভ করেন, তাহার! যেন ধ্যানফলের অংশভাগী 
হন। প্রত্যুত যাহার! ক্ষুদ্র, তাহারা বিবাদপ্রিয়। পরদোষোদঘাটক ও 
পরদোব্প্রচারক হয়। আর যাহার! প্রতুগুণে ভূষিত, তাহারা ধ্যানফলের 
অংশতাগী হন । ধ্যানকে উপাসনা কর । ১ 


স যো ধ্যানং ব.দ্ষেত্যুপান্তে যাবন্ধ্যানস্য গতং তত্রাস্য 
যথাকামচারো ভবতি যো ধ্যানং ৰহ্ষেত্যুপাস্তেহন্তি ভগবো 
ধ্যানীদ্‌ ভূয় ইতি ধ্যানাদ্বাব ভূয়োইস্তীতি তম্মে ভগবান্‌ 
ৰবীত্বিতি ॥ ২ 

ইতি সপ্তমাধ্যায়স্য বষ্ঠখণ্ডঃ ॥ 

“যিনি ধ্যানকে ব্রক্ধরূপে উপাসনা করেন, ধ্যানের যতদুর গতি, তাহারও 

ততদূর ষথেচ্ছগতি হয়।” (নারদ )_“হে ভগবন্‌, ধ্যান হইতে শ্রেষ্ঠ কিছু 


আছে কি?” (সনৎকুমার “ধ্যান হইতে শ্রেষ্ঠ বসন্ত অবশ্যই আছে ।” 
(নারদ )_-“আপনি আমায় উহ! বলুন ৷” ২ 


সপ্তমাধ্যায় গণ্তঘ খণ্ড 
( বিজ্ঞানত্ৰহ্ম ) 


বিজ্ঞানং বাঁব ধ্যানাষ্ভুয়ো বিজ্ঞানেন বা খথেদং বিজানাতি 
যজুর্বেদং সামবেদমাথর্বণং চতুর্থমিতিহাসপুরাণং পঞ্চমং বেদানাং 
বেদং পিত্রং রাশিং দৈবং নিখিং বাঁকোবাক্যমেকীয়নং দেববিষ্ঠাং 
বছাবিগ্ভাং ভূতবিগ্ভাং ক্ষত্রবিদ্াং নক্ষত্রবিদ্ভাং সর্পদেবজনবিদ্ধাং 
দিবং চ পৃথিবীং চ বাঁয়ুং চাকাশং চীপশ্চ তেজশ্চ দেবাংশ্চ মনুষ্যাংশ্চ 
পশৃং্চ বয়াংসি চ তৃণবনস্পতীঞ ছণপদান্তাকীটপতঙ্গপিপীলকং 
ধর্মং চীধর্মং চ সত্যং চানৃতং চ সাধু চীসাধু চ হৃদয়জ্ঞং চাহৃদয়জ্ঞং 
চান্নং চ রসং চেমং চ লোৌকমমুং চ বিজ্ঞীনেনৈব বিজানাতি 
বিজ্ঞানযুপাস্স্বেতি ॥ ১ 

বিজ্ঞানম্‌ (শাস্তার্থবিষয়ক জ্ঞান) [ইহা ধ্যানের কারণ, অতএব ] ধ্যানাৎ বাব ভূয়ঃ 
[ ইত্যাদি পূর্ববং_-৭।২।১] বিজ্ঞানেন বিজানাতি (বিজ্ঞানের দ্বার! জানে ) অন্নম্‌ চ রসম্‌ চ 
(অন্ন ও তাহার স্বাদ ), ইমম্‌ চ লৌকম্‌ অমুম্‌ চ (ইহলোক ও পরলোক )। ১ 

ধ্যান হইতে “বিজ্ঞান অবশ্যই শ্রেষ্ঠ ।১ বিজ্ঞানের দ্বারা (লোক) 
খথেদ অবগত হয়; যজুর্বেদ, সামবেদ, চতুর্থবেদ অথর্ববেদ, পঞ্চমবেদ 
ইতিহাস-পুরাণ, ব্যাকরণ, শ্রীদ্ধতত্ব, গণিত, দৈব উৎপাঁত-বিষয়ক বিদ্যা, 
মহাকালাদিনিধিবিদ্া, তর্কশান্ত্র, নীতিশাস্ত্র, শিক্ষা ও কল্পাদি, ভূতবিদ্যা, 
ধনুর্বেঘ, জ্যোতিষ, সর্পবিদ্যা, গন্ধরশাস্ত্র, ছ্যলোক, পৃথিবী, বায়ু, আকাশ, 
জল, তেজ, দেববুন্দ, মন্ুষ্যগণ, পশু বৃন্দ, পক্ষিগণ, তৃণ ও বনম্পতিরাজি, 
কীট, পতঙ্গ ও পিপীলিকা! সহ হিংস্ৰ জন্তগণ, ( শাস্ত্রদিত ) পুণ্য ও পাপ, 
সত্য ও মিথ্যা, শুভ ও অশুভ, মনোরম ও অমনোরম, অন্ন ও আস্বাদ, 
ইহলোক ও পরলোককে বিজ্ঞানেরই দ্বারা অবগত হয়। 


বিজ্ঞানকে 
উপাসনা কর । ১ 


৩৬২ উপনিষণৎ গ্রন্থাবলী [ ৭৭ 


১। মানুষ শাস্তার্থদৃষ্ট-দংয়ে প্র।মাণিকরূপে জানিতে পারে যে, খগাদি কোন্‌ মন্ত্রে 
অর্য কিরূপ । তখন লে তদনুযায্ী ধ্যানে প্রবৃত্ত হয়। অতএব বিজ্ঞান ধ্যান অপেক্ষ। শ্রেষ্ঠ । 


স যো বিজ্ঞীনং বদ্ষেত্যুপান্তে বিজ্ঞীনবতো বৈ স লোকাঞ, 
জ্কানবতোহতিসিধ্যতি যাবদ্‌ বিজ্ঞানস্য গতং তত্রান্ত যথাকামচারো 
ভবতি যো বিজ্ঞীনং ৰ দ্েত্যুপান্তেহস্তি ভগবো বিজ্ঞীনাদ্ুয় ইতি 
বিজ্ঞানাদ্বাব ভূয়োইস্তীতি তম্মে ভগবান্‌ ৰ বীত্বিতি॥ ২ 


ইতি সপ্তমাধ্যায়স্য সপ্তমখণ্ডঃ ॥ 


বিজ্ঞানবৃতঃ লোকান্‌ (শাস্তার্থবিষন়ে বিজ্ঞানবান্‌ ব্যক্তির। যে সমস্ত লোকে থাকেন, সেই 
লোকসকল ) জ্ঞানবতঃ ( শাস্ত্রতিন্ন অন্ত বিষয়ে নিপুণ ব্যক্তিগণের লভ্য লোকসকল )। ২ 

“যে কেহ বিজ্ঞানকে ব্ৰহ্ধ্পে উপাসনা করেন, তিনি বিঞ্ঞানবান্‌- 
দিগের এবং জ্ঞানবান্দিগের লভ্য লোকসকল প্রাপ্ত হন । বিজ্ঞানের 
গতি যতদুর, .ততদুর পর্যন্ত তিনি স্বচ্ছন্দগতি হন।” (নারদ )-__“হে 
ভগবন্‌, বিজ্ঞান হইতে শ্রেষ্ঠ কিছু আছে কি?” ( সনতকুমার )-_ “বিজ্ঞান 
হইতে শ্রেষ্ঠ বস্তু অবশ্যই আছে।” (নারদ )_“আপনি আমায় উহা 
বলুন । ২ 


সপ্তমাধ্যায় অষ্টম খণ্ড 
( বলব্রহ্ধ ) 


বলং বাব বিজ্ঞানাস্য়োইপি হ শতং বিজ্ঞানবতামেকো 
বলবানাকম্পয়তে স যদা ৰলা ভবত্যথোখাতা ভবত্যুতিষ্ঠন্‌ 
পরিচরিতা ভবতি পরিচরন্নপ্‌.সত্তা ভবত্যুপসীদন্‌ দ্রষ্টা ভবতি 


৭1৮১ ] ছান্দোগ্যোপনিষৎ ৩৬৩ 


শ্রোতা ভবতি মন্তা ভবতি বোদ্ধা ভবতি কর্তা ভবতি 
বিজ্ঞীতা ভবতি ৰলেন বৈ পৃথিবী তিষ্ঠতি বলেনান্তরিক্ষং 
বলেন ঘ্বৌর্বলেন পর্বতা ৰলেন দেবমনুষ্যা ৰলেন পশবশ্চ 
বয়াংসি চ তৃণবনস্পতয়ঃ শ্বীপদান্তাকীটপতঙ্গপিপীলকং বলেন 
লোকস্তিষ্ঠতি ৰলমুপাস্স্বেতি । ১ 


বলম্‌ (অন্লাহার হইতে লব্ধ মানসিক ও শারীরিক বল) বাব বিজ্ঞানাৎ ভূয়ঃ। [ কারণ ] 
বিজ্ঞানবতাম্‌ ( বিজ্ঞানবান্দিগের ) শতম্‌ অপি হ (একশত জনকেও ) বলবান্‌ আকম্পয়তে 
(সম্যক কম্পিত করে)। সঃ (কেহ) যদা (যখন) বলী ভবতি (বলবান্‌ হয়) অথ 
(তখন ) উথথাত! ভবতি ( উঠিতে সমর্থ হয়); উত্তিষ্ঠন্‌ ( উঠিয়া ) পরিচরিতা ([ গুরুদিগের ] 
শুঅধাকারী ) ভবতি (হয় ); পরিচরন্‌ (পরিচর্ধ। করিয়। ) উপসত্তা (তাহাদের সমীপগ ও 
অন্তরঙ্গ ) ভবতি ; উপদীদন্‌ ( অন্তরঙ্গ হইয়! ) ডষ্টা ভবতি ([গুরুদিগের আচরণ ] লক্ষ্য 
করে), শ্রোতা ভবতি ([ তাহাদের উপদেশ ] শ্রবণ করে ), মন্ত! ভবতি ([ শ্রুত বিষয় ] 
বিচার করে ), বোদ্ধ। ভবতি ([ বিচার করিয়। ] নিশ্চয় লাভ করে), কর্তা ভবতি 
([ উপদিষ্ট বিষয় ] আচরণ করে ), বিজ্ঞাতা ভবতি ([ অনুষ্ঠানের ফল] অনুভব করে )। 
বলেন বৈ ( বলদহায়েই ) পৃথিবী তিষ্ঠতি ( সুপ্ৰতিষ্ঠিত আছে ), বলেন অন্তরিক্ষম, বলেন 
'গ্বোঃ, বলেন পর্বতাঃ, বলেন দেবমনুষ্ঠাঃ, বলেন পশবঃ চ বয়াংসি চ তৃণবনম্পতয়ঃ শ্বাপদানি 
আকাটপতঙ্গপিগীলকম্‌, বলেন লোকঃ তিষ্ঠতি। বলম্‌ উপাস্ন্ব ইতি। ১ 


“বিজ্ঞান হইতে বল অবশ্যই শ্রেষ্ঠ। বিজ্ঞানবান্দিগের শতজনকেও 
একজন বলবান্‌ ব্যক্তি কম্পিত করে। কেহ যখন বলবান্‌ হয়, তখন সে 
উত্থানে সমর্থ হয়; উত্থানসমর্থ হইয়া পরিচর্যা করে; পরিচর্যা করিয়! 
অন্তরঙ্গ হয়; অন্তরঙ্গ হইয়া দর্শন করে, শ্রবণ করে, চিন্ত! করে, নিশ্চয় 
করে, অনুষ্ঠান করে, অনুষ্ঠানের ফল অন্থুভব করে। বলেরই দ্বার! পৃথিবী 
সুপ্রতিষ্ঠিত; বলেরই দ্বারা অন্তরিক্ষ, বলের দ্বারা দ্যুলোক, বলের দ্বার! 
পর্বত, বলের দ্বারা দেবমানব্গণ, বলের দ্বারা পশুগণ, পক্ষিগণ, তৃণ ও 


৩৬৪ উপনিষৎ গ্রন্থাবলী [ ৭1৮২ 


বনস্পতিবুন্ন এবং কীট, পতঙ্গ ও পিপীলিকা সহ হিংস্র পশুগণ এবং বলের দ্বারা 
লোক সুপ্রতিষ্ঠিত । বলকে উপাসনা কর। ১ 

স যো ৰলং ৰন্দেত্যুপাস্তে যাবদ্‌ বলহ্য গতং তত্রাস্থ 
যথাকামচারো ভবতি যে ৰলং বৰহ্ষেত্যুপাস্তেহস্তি ভগবে। 
বলাদুয় ইতি বলাদ্বাব ভূয়োহস্তীতি তন্মে ভগবান্‌ ব.বীত্বিতি ॥ ২ 

ইতি সপ্তমাধ্যায়স্াষ্টমখণ্ডঃ ॥ 

“যে কেহ বলকে ব্রহ্ধরূপে উপাসনা করেন, বলের গতি যতদূর, তিনিও 
ততদূর স্বচ্ছন্দগতি লাভ করেন।” (নারদ )_“হে ভগবন্‌, বল অপেক্ষা 
শ্রেষ্ঠ কিছু আছে কি?” (সনৎকুমার )-“বল অপেক্ষা শ্রেষ্ট বস্তু অবশ্যই 
আছে।” (নারদ )--“আপনি আমায় তাহা বলুন ৷” ২ 


সপ্তমাধ্যায়-নবম খণ্ড 


( অন্ব্রন্ধ ) 


অন্নং বাব বলাহুয়স্তস্মাদ্‌ যদ্ধপি দশ রাত্রীর্নাশ্ীয়াদ্‌ যদ্য 
হ জীবেদথবাইদ্রষ্টাহশ্রোতা হমন্তাহৰোদ্ধীহকর্তীইবিজ্ঞীতা ভাবত্য- 
থান্সস্তায়ৈ দ্রষ্টা ভবতি শ্রোতা ভবতি মন্তা ভবতি ৰোদ্ধা ভবতি 


কর্তা ভবতি বিজ্ঞাতা তবত্যন্নমুপাস্স্বেতি ॥ ১ 


অন্ুম বাব বলা তৃরঃ [কেন না! অন্ন হইতে বল হয়]। ভন্মাৎ ঘস্তপি [কেহ] 
দশ রাত্রীঃ (দশ [দিবস ও ] রাত্রি) ন অশ্বীয়াৎ (আহার না করে ) [ তবে ] ঘদি উ হ 
( যদ্বিই ব!) জীবেৎ ( বাচে) অখব! (তাহা হইলেও) [সে নিজ শুরুরও ] অজ্রষ্রা 
(অদর্শনকারী ) [গুরুবাক্যের) অত্রোত! [ইত্যাদি অনুরূপ--৭।৮1১ ] অথ (অতঃপর) অন্নস্ত 
আয়ৈ (অন্ত্রের আর অর্থাৎ অন্রসমাগম হইলে) স্রষ্টা ভবতি [ ইত্যাদি সহজবোধ্য ]। ১ 


৭১০1১ ] ছান্দোগ্যোপনিষৎ ৩৬৫ 


বল হইতে “অন্ন অবশ্যই শ্রেষ্ঠ । এই জন্যই যদি কেহ দশ দিন আহার 
না করে, তবে সে যদ্দিই ব' বাচিয়া থাকে, তথাপি দৃষ্টিহীন, শ্রবণহীন, 
মননহীন, বোধহীন, ক্রিয়াহীন ও বিজ্ঞানহীন হয়; আবার অন্ন গ্রহণ 
করিলে দ্রগ্টা হয়, শ্রোতা হয়, মন্ত! হয়, বোদ্ধ! হয়, কর্তা হয় এবং বিজ্ঞাতা 
হয়। অন্নকে উপাসনা কর । ১ 


স যোহন্নং বন্গেত্যুপাস্তেহন্নবতো বৈ স লোকান্‌ পান- 
বতৌহভিসিধ্যতি যাবদন্নস্ত গতং তত্রীস্য যথাকামচারো ভবতি 
যোহন্নং ৰ ক্ষেত্যুপাস্তেহস্তি ভগবোৌহস্নানুয় ইত্যন্নাদ্বাৰ ভুয়োইস্তীতি 
তন্মে ভগবান্‌ ৰবীত্তিতি ॥ ২ 


ইতি অপ্তমাধ্যায়স্ত নবমখণ্ডঃ | 
অননবতঃ ( প্রভূত অন্ববিশিষ্ট ), পানবতঃ ( প্ৰভূত জলযুক্ত )। ২ 
“যে কেহ অন্নকে ব্রঙ্গরূপে উপাসনা করেন, তিনি প্রভূত অন্নপানযুক্ত 
লোকসকল লাভ করেন। অন্নের গতি যতদুর, তাহার ততদুর স্বচ্ছন্দগতি 
হয়” (নারদ )-_“হে ভগবন্, অন্ন হইতে শ্রেষ্ঠ কিছু আছে কি?” 
(সনৎকুমার )--"অন্ন হইতে শ্রেষ্ঠ বস্তু অবশ্যই আছে।” (নারদ )__ 
“আপনি আমায় তাহা বলুন ৷” ২ 


জগ্তঘাধ্যায়__ দশম খণ্ড 
( জলব্রন্ধ ) 


আপো বাব অন্নাদ্তুয়ন্তস্তস্মাদ্‌ যদ! স্বৰৃষ্টিন ভবতি ব্যাধীয়ন্তে 
প্রীণা অন্নং কনীয়ো ভবিষ্যুতীত্যথ যদা স্বৃষ্টিৰ্ভবত্যানন্দিনঃ 


৩৬৬ উপনিষৎ গ্রন্থাবলী LARA 


প্রাণা ভবন্ত্যন্নং বহু ভবিষ্যতীত্যাপ এবেমা মূর্তা যেয়ং পৃথিবী 
যদন্তরিক্ষং যন্‌ দোর্যৎ পর্বতা যদ্দেবমনুষ্যা য পশবশ্চ বয়াংসি 
চ তৃণবনস্পতয়ঃ শ্বাপদান্যাকীটপতঙ্গপিপীলকমাপ এবেমা মূর্তা 
অপ উপাস্ষ্বেতি ॥ ১ 

আপঃ (জল) বাব অল্নাৎ ভূয়স্তঃ (শ্রেষ্ঠ) [কেন না জল অন্লোৎগত্তির হেতু ]। 
তশ্মাৎ যদ। নুবৃষ্টিঃ ন ভবতি [ তখন ] প্রাণাঃ (প্রাণবৃন্দ, প্রাণিগণ ) ব্যাধীয়ন্তে ( দুঃখার্ত 
হয় )--অন্রম কনীয়ং ( অল্পতর ) ভবিষ্ততি (হইবে) ইতি (এই মনে করিয়া); অথ 
যদ হবৃষ্টিঃ ভবতি, প্রাপাঃ আনন্দিনঃ (হুখী) ভবন্তি (হয়)--অন্নস বহু (প্ৰভূত ) 
তবিস্তুতি ইতি। আপঃ এব ইমাঃ ( এই সকল) মূর্তাঃ (মূর্ত বন্ত )_যা ইয়ম্‌ (এই যে 
পৃথিবী ), যৎ (যে) অন্তরিক্ষম্‌ [ ইতাদি সহজবোধ্য] । অপঃ ( জলকে ) উপাস্হ্ ইতি 1১ 

অন্ন হইতে জল অবশ্যই শ্রেষ্ঠ । এই জন্যই কখনও সুবুষ্টি না হইলে 
‘অন্ন অন্নতর হইবে, এই মনে করিয়া প্রাণসমূহ ব্যথিত হয়; আবার 
স্ববুষ্টি হইলে, “প্রভূত অন্ন হইবে,” এই মনে করিয়া প্রাণসমূহ আনন্দিত 
হয়। এই যাহা কিছু সুল__এই যে পৃথিবী, এই যে অস্তরিক্ষ, এই যে 
ছ্যলোক, এই যে পর্ততরাজি, এই যে দেবমনুষ্যবুন্দ, এই যে পঞ্ুগণ, 
পক্ষিগণ, তৃণবনস্পতিসকল এবং কীট, পতঙ্গ ও পিপীলিকা সহ হিংস্র 
জন্তগণ,_জলই এই সকল মুর্তবস্তর্ূপে পরিণত হইয়াছে।১ জলকে 
উপাসনা কর । ১ 

১। অগ্রিহোতে প্রদত্ত দধি দুদ্ধ প্রভৃতি তরল আহতির ফলে এই সমস্ত জাত হয়। 

স যোহপো বন্ষেত্যুপাস্ত আপ্নোতি সর্বান্‌ কামা-স্তপ্তিমান্‌ 
ভবতি ধাবদপাং গতং তত্রাস্য ষথাকামচারো ভবতি যোহপো 
ৰন্দেত্যুপান্তেহস্তি ভগবোহস্ত্যো ভূয় ইত্যস্ত্যো বাব ভূয়োহস্তীতি 
তম্মে ভগবান্‌ ৰ.বীত্বিতি ॥ ২ 

ইতি সপ্তমাধ্যায়স্য দশমথণ্ডঃ ॥ 


১১ ] ছান্দৌগ্যোপনিষত ৩৬৭ 


“যে কেহ জলকে ব্রহ্মরূপে উপাসন। করেন, তিনি সমস্ত ভে) কাম্য 
বস্তু লাভ করেন এবং তৃপ্রিমান্‌ হন। জলের গতি যতদূর, তাহারও 
ততদূর যথেচ্ছগতি হয়।” “হে ভগবন্‌, জল হইতে শ্রেষ্ঠ কিছু আছে 
কি?” “জল হইতে শ্রেষ্ঠ বস্তু অবশ্যই আছে ।” “আপনি আমায় তাহ! 
বলুন ৷” ২ 


অগ্তমাধ্যায়স্একাদশ খণ্ড 
( তেজোবৱন্ধ ) 


তেজে! বাবান্ত্যো ভূয়স্তদ্ধা এতদ্বায়ুমাগুহাকাশমভিতপতি 
তদাহুনিশোচতি নিতপতি বধিষ্যতি বা ইতি তেজ এব তৎ 
পূর্বং দর্শয়িত্বাথাপঃ স্থজতে তদেতদৃধ্বাভিশ্চ তিরশ্চীভিশ্চ 
বিছ্যন্টিরাহ্ীদাশ্চরন্তি তস্মাদীহৃবিগ্ভোততে স্তনয়তি বধিষ্যতি 
বা ইতি তেজ এব তৎ পূর্বং দর্শয়িত্বাংথাপঃ স্জতে তেজ 
উপাস্স্বেতি ॥ ১ 


তেজঃ বাব অস্তাঃ ভূয়ঃ, [ কারণ তেজ হইতে জল উৎপন্ন হয় ]॥ [ এই জন্যই যখন ] 
তৎ বৈ এতৎ (উক্ত এই তেজ) [স্বীয় কারণ] বায়ুম্‌ আগৃহা (বায়ুকে আশ্রয় করিয়া ) 
আকাশম্‌ (আকাশকে ) অভিতপতি (অভিতপ্ত করে ), তৎ ( তথন ) [ লোকে ] আহঃ 
(বলে )__নিশোচতি ([ জগৎকে ] সন্তপ্ত করিতেছে ) নিতপতি ( [ দেহসমূহকে ] উত্তপ্ত 
করিতেছে ) { অতএব ] বধিষ্যতি বৈ (বৃষ্টি হইবে) ইতি। তৎ (উক্ত স্থলে ) তেজঃ এব 
[ আপনাকে ] পূর্বম্‌ ( অগ্রে) দর্শযিত্বা (দেখাইয়া, প্রকাশ করিয়া) অথ ( অনন্তর ) 
অপঃ শ্থজতে (স্থজন করে), [অতএব জল অপেক্ষা জলের কারণ তেজ শ্রেষ্ঠ ]। 
[ যথন ] উরধ্বাভিঃ চ তিরশ্চীভিঃ চ (উর্ধ্বগামী ও তির্যক্গামী ) বিদ্যুদ্ভিঃ ( বিছাৎসমূহের 
সহিত ) আহীদাঃ (মেঘগর্জনদকল ) চরস্তি (বিচরণ করে ) তৎ ( তখন, উক্ত স্থলে ) এতৎ 
(এই তেজই ) [ মেঘগর্জনের রূপ ধারণপূর্বক বৃষ্টির কারণ হয় ] ; তল্মাৎ (তাহা দেখিয়া ) 


৩৬৮ উপনিষৎ গ্রন্থাবলী [ ৭১১1২ 


আহঃ__বিস্বোততে ( বিদ্ভাৎ প্রকাশিত হইতেছে ), স্তনয়তি (মেঘগর্জন হইতেছে ), ববিষাতি 
বৈইতি। তেজঃ [ ইত্যাদি পূর্ববৎ ]। ১ 


জল অপেক্ষা “তেজ অবশ্যই শ্রেষ্ঠ । (যখন ) উক্ত তেজ বায়ুকে 
আশ্রয় করিয়া আকাশকে অভিতপ্তড করে, তখন লোকে বলে, “বড় গরম, 
(গা) পোড়াইতেছে, বৃষ্টি হইবে ।” উক্ত স্থলে তেজই আপনাকে অগ্রে 
প্রকাশ করিয়া অনন্তর জল স্বজন করে। উর্ধ্গামী ও তির্যক্গামী 
বিছ্যতৎগণের সহিত যখন মেঘগর্জনসকল পরিভ্রমণ করিতে থাকে, তখনও 
এই তেই ( মেঘগর্জনরূপে আত্মপ্রকাশ করির। বৃষ্টির কারণ হয় )। এই 
জন্যই লোকে বলে, ‘বিদ্যুৎ চমকাইতেছে, মেঘ ডাকিতেছে, বৃষ্টি হইবে । 
(অতএব) তেজই পুর্বে আত্মপ্রকাশ করিয়া তদনস্তর জল সৃজন করে। 
তেজকে উপাসনা কর । ১ 


স যন্তেজো ৰহ্ষেত্যুপাস্তে তেজস্বী বৈ স তেজস্বতো 
লোকান্‌ ভাম্বতোহপহততমক্কীনভিসিধ্যতি যাবস্তেজসো গতং 
তনত্রান্তা ষথাকামচারো ভবতি যস্তেজো ৰন্ধেত্যুপাস্তেহস্তি 
ভগবস্তেজসো ভূয় ইতি তেজসো বাব ভুয়োইস্তীতি তন্ন 
ভগবান ৰ বীত্বিতি ॥ ২ 

ইতি সপ্তমাধ্যায়স্তৈকা দশখ গুঃ ॥ 


“যে কেহ তেজকে ব্রহ্ষ্ূপে উপাসনা করেন, তিনি তেজন্বী হন) 
তিনি তেজোময়, ভাস্বর ও তমোহীন লোকসমূহ প্রাপ্ত হন। তেজের 
গতি যতদূর, তাহারও ততদূর স্বচ্ছন্দগতি হয়।” “হে তগবন্, তেজ 
অপেক্ষা উচ্চতর কিছু আছে কি?” তেজ অপেক্ষা শ্রেষ্ঠ বস্তু অবশ্যই 
আছে।” “আপনি আমায় উহ! বলুন ৷” ২ 


সপ্তমাধ্যায়-্াদশ খণ্ড 
( আকাশত্রহ্ম ) 
আকাশো বাব তেজসো ভুয়ানাকাশে বৈ স্বর্যাচন্দ্রমসাবুভো 
বিদ্যু্নক্ষত্রাণ্যগ্লিরাকাশেনা হবয়ত্যাকীশেন শৃণোত্যাকাশেন প্রতি- 
শৃণোত্যাকাশে রমত আকাশে ন রমত আকাশে জায়ত 
আকাশমভিজায়ত আকাশমুপাস্ম্বেতি ॥ ১ 


আকাশঃ বাব তেজদঃ (তেজ হইতে ) ভূয়ান্‌, [ কেন না আকাশ হইতে বায়ু ও বায়ু 
হইতে তেজ উৎপন্ন হয়]। ুর্ধাচন্দ্রমমৌ উভোৌ ( নুৰ্ধ ও চন্দ্র উভয়ে), বিদ্যুৎ, নক্ষত্রাণি, 
অগ্রিঃ [ ইহার! সকলেই তেলের বিভিন্ন রূপ, এবং সকলেই ] আকাশে বৈ (আকাশে 
অবস্থিত, আকাশে অন্ততুক্ত)। আকাশেন (আকাশের সাহাযো ) আহ্বয়তি (আহ্বান 
করে ), [ আহত ব্যক্তি ] আকাশেন শৃণোতি (শ্রবণ করে ), [ আহবানকারী ] আকাশেন 
প্রতিশুণোতি ([ আহত বাক্তির) প্রত্যুত্তর শ্রবণ করে), আকাশে রমতে (আনন্দ করে, ক্রীড়। 
করে), আকাশে ন রমতে, [ অঙ্কুরাদি ] আকাশে জায়তে (জাত হয়) আকাশমূ অভি- 
জায়তে ( আকাশাভিমুখে উদ্গত হয়)। আকাশম্‌ উপাস্ম্ব ইতি । ১ 


“তেজ হইতে আকাশ অবশ্যই শ্রেষ্ঠ । হৃর্য ও চন্দ্র উভয়ে এবং বিদ্যুৎ, 
নক্ষত্রবৃন্দ ও অগ্নি আকাশেই আশ্রিত। আকাশের সাহায্যে (একে 
অন্যকে) আহ্বান করে, আকাশের সাহায্যে (আহ্বান) শ্রবণ করে, 
আকাশের সাহায্যে (প্রত্যুত্তর ) প্রতিশ্রবণ করে; আকাশে (একে অন্টের 
সহিত) ক্রীড়া করে, এবং আকাশেই ( বন্ধু প্রভৃতির বিয়োগজনিত ) 
শোক অনুভব করে; (অঙ্থুরাদি) আকাশে জাত হয়, আকাশের 
অভিমুখে উদ্গত হয়। আকাশকে উপাসনা কর। ১ 


সষ আকাশং ৰ ক্ষেত্যুপান্ত -'আকাশবতো বৈ স লৌকান্‌ 
প্রকাশবতোইসংবাধানুরুগায়বতোহভিসিধ্যতি যাঁবদাঁকাশস্য গতং 
তত্রাস্ত যথাকামচারো ভবতি য আকাশং ৰ ক্ষেত্যুপাস্তেহত্তি 


২৪ 


৩৭০ উপনিষণৎ গ্রন্থাবলী [ 4১২২ 


ভগব আকাশান্তুয় ইত্যাকাশীদাৰ ভুয়োইস্তীতি তন্মে ভগবান্‌ 
ৰবীত্বিতি ॥ ২ 


ইতি সপ্তমাধ্যায়ন্ত দ্বাদশখণ্ডঃ ॥ 


আকাশবত: (বিস্তীর্ণ), [ আকাশের সহিত জ্যোতির সম্বন্ধ আছে, অতএব ] 
প্রকাশবতঃ (জ্যোতির্ময়) অসংবাধান্‌ (পরম্পরের ক্লেশের অনুৎপাদক ), উরুগায়বত: 
(অবাধ পরিত্রমণের উপযুক্ত, বিশাল ) লোকান্‌ (লোকসকল) অভিসিধ্তি (লাভ 
করেন )। [ অপরাংশ পূর্ববৎ ] । ২ 

“যে কেহ আকাশকে ব্রহ্মরূপে উপাসনা করেন, তিনি স্ুবিস্তী্ণ, 
জ্যোতির্ময়, পরম্পরের ক্লেশের অন্থৎপাদক এবং অবাধ ভ্রমণের উপযুক্ত 
লোকসকল লাভ করেন। আকাশ যতদুর বিস্তৃত, তাহার ততদুর 
্বচ্ছন্দগতি হয়।” “হে তগবন্, আকাশ হইতে শ্রেষ্ঠ কিছু আছে কি?” 
“আকাশ হইতে শ্রেষ্ঠ বস্ত অবশ্যই আছে।” “আপনি আমায় উহা বলুন |” ২ 


গঞ্ভমাধ্যায়_ ত্রয়োদশ খণ্ড 
(স্থতিত্ৰন্ধ ) 
স্মরো বাবাকাশাডুয়স্তশ্মীদ ফ্ঘপি বহব আসীরল্স শ্মরন্তো 
নৈব তে কঞ্চন শৃণুষুর্ন মন্ীরন্ন বিজানীরন্‌ যদা বাব তে 
স্মরেয়ুরথ শুণুয়ুর মন্গীরন্নথ বিজানীরন্‌ স্মরেণ বৈ পুত্রান্‌ 
বিজানাতি স্মরেণ পশুন্‌ স্মরমুপাস্স্বেতি ॥ ১ 


শ্বরঃ বাব (শ্বৃতিই) আকাশাৎ ভুল্পঃ ( =তুয়ান্‌ ), [ আকাশাদি পদার্থ ভোক্তার ভোগের 
জন্য সৃষ্ট হইয়াছে । তাহার! শ্মতির বিষয়ীভূত না হইলে তাহাদের থাকা না থাকা 


+১৩২ ] ছান্দৌগ্যোপনিষৎ ৩৭১ 


দুই-ই সমান; কারণ তাহাতে ভোগ দিদ্ধ হয় না]। তন্মাৎ ষন্তপি ৰহবঃ আসীরন্‌ 
([ কোনও স্থলে ] বহু লোকের সমাবেশ হয়) [তথাপি ] ন স্বরন্তঃ ([ পরস্পরের কথা ] 
স্মরণ না করিলে) তে (তাহার!) কম্চন (কোনও শব্দ) ন এব শূণুযুঃ (অবস্তই শুনিতে 
পারে ন1), ন মন্বীরন্‌ (চিন্তা করিতে পারে না), ন বিজানীরন্‌ (জানিতে পারে না); 
যদ! বাব ( যখনই ) তে ম্মরেয়ুঃ (স্মরণ করে ) অথ (তদনস্তর ) শূণুযুঃ, অথ মন্বীরন্‌, অথ 
বিজানীরন্‌ : স্মরেণ বৈ (স্মতির*দাহাধ্যেই ) পুত্রান্‌ (পুত্রগণকে) বিজানাতি (জানে, 
চিনিতে পারে ) ম্মরেণ পশুন্‌ ( পশ্ুগণকে ) [ চিনিতে পারে ]। . শ্মরম্‌ উপাস্স্ব ইতি । ১ 


“আকাশ হইতে স্মৃতি অবশ্যই শ্রেষ্ঠ । এই জন্যই যদ্যপি বহু লোকের 
সমাবেশ হয়, তথাপি স্মরণ না থাকিলে তাহার! পরম্পরের কথা| শুনিতে 
পায় না, চিন্তা করিতে পারে না, জানিতে পারে না; যখন আবার স্মরণ 
করে, তখন শুনিতে পায়, চিন্ত। করে ও জানে। স্বৃতির সাহাষ্যেই 
পুত্রগণকে চিনিতে পারে, স্মৃতির সাহায্যে পশুগণকে চিনিতে পারে। 
স্বৃতিকে উপাসনা কর। ১ 


স যঃ স্মরং ৰদক্ষেত্যুপাস্তে যাব স্মরহ্ত গতং তত্রা্য 
যথাকামচারো ভবতি যঃ স্মরং ৰ্‌ক্গেত্যুপান্তেহস্তি ভগবঃ 
স্মরান্তুয় ইতি স্মরাদ্বাব ভূয়োহস্তীতি তন্মে ভগবান্‌ 
ৰবীত্বিতি ॥ ২ 


ইতি সপ্তমাধ্যায়স্ত ভ্রয়ৌদশখণ্ডঃ ॥ 


“যে কেহু স্থৃতিকে ব্রহ্মরূপে উপাসনা! করেন, স্বতির গতি বতদূর, 
তাহারও ততদুর স্বচ্ছন্দগতি হয়। “হে ভগবন্‌, স্থৃতি অপেক্ষা! শ্রেষ্ঠ কিছু 
আছে কি?” “স্থৃতি হইতে শ্রেষ্ঠ বস্তু অবশ্যই আছে।” “আপনি আমায় 
উহ। বলুন ৷” ২ 


মপ্তমাধ্যায়-__চতুর্দশ খণ্ড 
( আশাব্রহ্ধ ) 


আশা বাব স্মরাস্তুয়স্তাশেন্ধো বৈ স্মরো মন্ত্রানধীতে কর্শাণি 
কুরুতে পুত্রাংশ্চ পশুংশ্চেচ্ছত ইমং চ লোকমমুং চেচ্ছত আশা- 
মুপাস্স্বোতি ॥ ১ 


আশা বাব (অপ্রাপ্ত বস্তুর আকাঙ্ষা, কাম বা তৃষ্ণা) ম্মরাৎ ভূযদী। [কারণ] 
জাশা-ইদ্বং বৈ (আশার দ্বার! উদ্দীপিত ) [হইয়া ] ম্মরঃ ( স্তি অর্থাৎ শ্মতিমান্‌ পুরুষ ) 
মন্্রন (খগাদি মন্ত্ররকল ) অধীতে (পাঠ করেন ), [মন্ত্রের অর্থ ও কর্মবিধি ব্রাহ্মণভাগ 
হইতে শ্রবণ করিয়া ] কর্মাণি (যজ্ঞাদি কর্মনকল ) কুরুতে ( করেন ), পুত্রান্‌ চ পশুন্‌ চ 
([ কর্মফলম্বরূপ ] পুত্র ও পশুগণ ) ইচ্ছতে (বা! করেন, ), ইমষ্‌ চলোকম্‌ অমুম্‌ চ 
(ইহলোক ও পরলোক) ইচ্ছতে | আশাম্‌ উপাসৃন্ব ইতি । ১ 

“স্থতি হইতে আশা অবশ্যই শ্রেষ্ঠ । (কারণ) আশার দ্বারা উদ্দীপিত 
হুইয়াই স্থৃতিমান্‌ পুরুষ মন্ত্রসকল পাঠ করেন, কর্মের অনুষ্ঠান করেন, পুত্র, 
পশু প্রভৃতি কামনা করেন এবং ইহলোক ও পরলোকের অতিলাষ 
করেন। ১ 

স য আশাং বৰবন্দেত্যুপাস্ত আশয়াহশ্ট সৰ্বে কামাঃ 
সমৃধ্যন্ত্যমোঘা হাহ্যাশিষো ভবন্তি ষাবদাশায়া গতং তত্রাস্ত 
যথাকামচারো ভবতি য আশাং ৰদ্দেত্যুপান্তেহস্তি ভগব 
আশায়া ভুয় ইত্যাশায়া বাব ভূয়োহস্তীতি তন্মে ভগবান্‌ 
ববীত্বিতি ॥ ২ 

ইতি সপ্তমাধ্যায়স্ চতুর্দশখণ্ড ॥ 

[ সর্বদা উপাসিত ] আশা (আাশাব্রন্ষের দ্বার) অস্ত (এই উপাসকের )সর্ধে কামাঃ 
( সকল বাসন!) সমৃধ্যন্তি (সমৃদ্ধ হয়) ; অন্ত হ আশিষঃ (প্রার্শীলকল) অমোঘাঃ ( অবার্থ ) 
ভবস্তি ৷ [ অপরাংশ পূর্ববৎ ]।২ 


৭1১৫১] ছান্দোগ্যোপনিষত ৩৭৩ 


“যে কেহ আশাকে ব্রহ্মরূপে উপাসনা করেন, তাহার সমস্ত কামনা 
আশাদ্বারা সমৃদ্ধ হয় এবং তাহার সমস্ত প্রার্থনা অমোঘ হয়। আশার 
গতি যতদূর, তাহারও ততদূর যথেচ্ছগতি হয়।” “হে ভগবন্, আশা 
অপেক্ষা শ্রেষ্ঠ কিছু আছে কি?” “আশা অপেক্ষা! শ্রেষ্ঠ বস্তু অবশ্যই 
আছে।” “আপনি আমায় উহা বলুন ৬ ২ 


সণ্তমাধ্যায়_ পঞ্চদশ খণ্ড 
( প্ৰাণত্ৰহ্ম ও গৌণ অতিবাদী ) 


প্রীণো বাব আশায়া ভূয়ান্‌ যথা বা অরা নাঁভৌ সমপিতা 
এবমস্মিন প্রাণে সর্বং সমপিতং প্রাণঃ প্রাণেন যাতি প্রাণঃ প্রাণং 
দদাতি প্রীণীয় দদাতি প্রাণো হ পিতা প্রাণো মাতা প্রাণো 
ভ্রাতা প্ৰাণঃ স্বসা প্রাণ আচাধঃ প্রাণো ৰ ঁহ্মণঃ ॥ ১ 


[ পরমেশ্বরের উপাধিভূত ] প্রাণঃ (প্রাণ) বাব আশায়াঃ ভূয়ান্। [ কারণ ] যথা বৈ 
(ধেমন ) অরাঃ ( রথচক্রের শলাকানকল ) নাভ (চক্রনাভিতে ) সদপিতাঃ ( সম্প্রবেশিত 
আছে) এবম্‌ (এইরূপ) অন্মিন্‌ প্রাণে (এই প্রাণে) [ নাম হইতে আশা পর্বস্ত ] সর্বম্‌ 
(সমস্ত) [জগৎ] সমপিতম্‌ [প্রঃ ২৬, কৌঃ ৩৮] প্ৰাণঃ প্রাণেন (প্রাণের দ্বারা, 
অর্থাৎ শ্বশক্তিসহায়ে ) যাতি ( যায়, [গমনের কর্তা ও করণ উভয়ই প্রাণ 1); প্রাণঃ প্রাণম্‌ 
দদাতি (দান করে, [দাতা ও দেয় প্রাণ হইতে অভিন্ন ]), প্রাগায় (প্রাণকে ) দদাতি 
[ সম্প্রদানের পাত্রও প্রাণ ]। ['অপরাংশ সহজ ]1 ১ 


“আশা অপেক্ষা প্রাণ অবশ্যই শ্রেষ্ঠ । (কারণ) রথনাভিতে শলাকা- 
সকল যেমন সম্প্রবেশিত থাকে, তেমনি এই প্রাণে সমস্ত প্রবিষ্ট রহিয়াছে। 
প্রাণ প্রাণের দ্বারা বিচরণ করে; প্রাণই প্রাণ দান করে এবং প্রাণকে দান 


৩৭৪ উপনিষৎ গ্রন্থাবলী EAR 
করে; প্রাণই পিতা, প্রাণ মাত, প্রাণ ভ্রাতা, প্রাণ ভগিনী, প্রাণ আচার্য, 
প্রাণ ব্রাহ্মণ।* ১ 

১। অর্থাৎ প্রাণ সর্বান্মক ; ক্রিয়া, কারক, ফল- _সমন্তই প্রাণ । এই প্রাণই 
হিরণ্যগর্ভের দেহ, বাহ বায়ু ও জীবদেহস্থ মূধ্যপ্রাণ, এই ত্রিবিধরূপে অবস্থিত ! জগতের 
যাবতীয় জিনিস এই প্রাণশক্তির অস্তনিহিত । পূর্বে দেখানো হইয়াছে যে, সমস্ত বস্তু স্থৃতির 
উপর নির্ভর করে এবং আশাদ্বার৷ তাহার! প্রম্পর সম্বন্ধ ; দুত্ররূপে অন্তরে ও বাহিরে 
অমুস্থাত থাকিয়া! প্রাণ এ শ্মতিমূলক ও আশাপাশবদ্ধ জগৎকে ধারণ করেন । প্রাপকে 
অবলম্বন করিয়াই জন্ম দেহে অবস্থান করেন এবং প্রাণের দেহত্যাগেই আত্মারও দেহত্যাগ 
হয়। প্রাণে উপহিত আত্ম! ও হিরশ্যগর্তদেহে অবস্থিত চৈতন্-_এই উভয়ই পরষাস্মার সহিত 
অভিন্ন । 


স যদি পিতরং বা মাতরং বা ভ্রাতরং বা স্বসারং বাচারং বা 
ৰাহ্মণং বা কিঞ্চিদ্‌ ভূশমিব প্রত্যাহ ধিক্‌ ত্বাহস্ত্িত্যেবৈনমাজঃ 
পিতৃহা বৈ ত্বমসি মাতৃহ] বৈ ত্বমসি ভ্রাতৃহা বৈ ত্বমসি স্বস্থহা বৈ 
ত্বমস্থ্যাচার্যহা বৈ ত্বমসি ৰাহ্ধণহ বৈ ত্বমসীতি ॥ ২ 


[ পিত্রাদি শব্ধ প্রাণেরই লক্ষক ; কারণ দেহে প্রাণ খাকিলেই পিতা! প্রভৃতি শব্দের 
প্রয়োগ হয়, অন্তধ। নহে । খা] সঃ যদি (কেহ বদ) পিতরষ্‌ ( পিতাকে ) বা, মাতরম্‌ 


( মাতাকে ) বা,আ্রাতরষ্‌ ব।, ব্বলারম্‌ বা, আচার্ধম্‌ বা, বাক্ষণম্‌ বা কিম্চিং (কিছু) তৃশম্‌ 
ইব ( অনমুরূপ, রুক্ষ ) প্রত্যাহ (বলে) [ তবে অপরের! ] এনম্‌ (ইহাকে ) ধিক্‌ ত্বা অন্ত 


(তোমায় ধিক্‌ ) ইতি, ত্বম্‌ বৈ ( তুমি ) পিতৃহ। ( পিতৃঘাতী ) অসি ( হইয়াছ ) ইতি এব 
(এই কথাই ) আহঃ (ৰলে) । [ অপরাং শও অনুরূপ ] ৷ ২ 

“কেহ যদি পিতা, মাতা, ভ্রাতা, ভগিনী, আচাৰ্য বা ব্ৰাহ্মণকে অনমুরূপ 
কিছু বলে, তবে ( অপরের!) তাহাকে এইরূপ বলে, 'তোমায় ধিক্‌, তুমি 
পিতৃঘাতী হইয়াছ, মাতৃঘাতী হইয়াছ, ভ্রাভৃঘাতী হুইয়াছ, ভগিনীঘাতী 
হইয়াছ, গুরুত্ব হইয়াছ, বরাহ্মণদ্র ছইয়াছ ।+ ২ 


৭1১৫৪ ) ছান্দোগ্যোপনিষৎ ৩৭৫ 


অথ  যন্ধপ্যেনানুৎক্রান্তপ্রাণাঞ্চ লেন সমাসং ব্যতি- 
ন্দহেনৈবৈনং ৰয়ঃ পিতৃহাহসীতি ন মাত্হাহসীতি ন 
ভ্রাতৃহাহসীতি ন স্বস্থহীহসীতি নাঁচার্যহীহসীতি ন বাক্ষণ 
হাহসীতি ॥ ৩ 


অথ যষ্ভপি (আবার ঘদিই যা) উৎক্রান্তপ্রাণাঁন্‌ (মৃত ) এনান্‌ (ইহার্দিগকে ) [ কেহ] 
সমালম্‌ ( পুক্লীকৃত করিয়।) শুলেন ( শূলের দ্বার) ব্যতিষম্‌ ( অবয়বদকল বিভিন্ন করিয়। ) 
দহেৎ (দগ্ধ করে), [তাহাদের দেহের অবয়বলকল একত্র বা পৃথক্‌ করিয়া দগ্ধ করে, 
তথাপি এতাদৃশ ত্র'রূকর্মকারা ] এনম্‌ (ইহাকে) ন এব ৰ যুঃ (অবগ্ঠই বলিবে না)__পিতৃহ। 
আস ইতি [ইত্যাদি পুর্ববৎ ]। ৩ 


“আবার যদি কেহ বিগতপ্রাণ ইহার্দিগকে পুঞ্জীভূত করিয়া এবং 
শূলের দ্বারা খণ্ড-বিখণ্ড করিয়াও দগ্ধ করে, তথাপি ( অপরের!) 
তাহাকে কখনও ইহ! বলিবে না, "তুমি পিতৃঘাতী হইয়াছ, মাতৃঘাতী 
হইয়াছ, ভ্রাতৃঘাতী হইয়াছ, ভগিনীঘাতী হইয়াছ, গুরুত্প হইয়াছ, ব্রাহ্মণ- 
হস্ত হইয়াছ।” ৩ 


প্রাণো হেবৈতানি সর্বাণি ভবতি স বা এষ এবং পশ্যন্নেবং 
মন্বীন এবং বিজানন্নতিবাদী ভবতি তং চেদ্‌ ৰম়ুরতিবাছ্ধ- 
সীত্যতিবাগ্ম্মীতি বয়্ানীপহ্ন,বীত ॥ ৪ 


ইতি সপ্তমাধ্যায়স্ পঞ্চদশখণ্ডঃ ॥ 


প্রাণ; হি এব (প্রাণই ) এতানি সর্বাণি ([ পিতা, মাত! প্রভৃতি ও স্থাবরজক্ষম ] 
এই সমস্ত ) ভবতি (হইয়া ধাকেন)। সঃ বৈ এষঃ (উক্ত এই প্রাণবিদ [যিনি 
সর্বাস্ক প্রগকে আপনার সহিত অভিন্ন বলিয়া বোধ করিয়াছেন ]) এবম্‌ পশ্যান্‌ 
(যথোক্ত প্রকারে স্বরূপতঃ দর্শন করিয়া) এবম্‌ মন্বানঃ (এইরূপ বিচার করিয়া), 
এবম্‌ বিজানন্‌ (এইরূপ নিশ্চয় করিয়া) অতিবাদী ভবতি (অতিবাদী হন, [নাম 


[ ৭1১৬১ 


৩৭৬ উপনিষৎ গ্রন্থাবলী 


হইতে আশ] পর্ধন্ত সমস্ত অতিক্রম করিয়া! জগদতীত বন্ত বলেন ])। তম্‌ (তাহাকে ) চেৎ 
( যদি ) ৰ মুঃ [লোকে বলে ]_-অতিবাদী অলি (আপনি অতিবাদী) ইতি-_-[ তবে তিনি ] 
অতিবাদী অশ্মি (আমি অতিবাদবী) ইতি ৰ য়াৎ ( বলিবেন ), ন অপহৃবীত (মিথ্যা 
বলিবেন না, নিজের অতিবাদিত্ব গোপন করিবেন না) । ৪ 


“প্রাণই এই সমস্ত হইয়াছেন | উক্ত প্রাণবিদ্‌ এইরূপ দর্শন করিয়া, 
এইরূপ বিচার করিয়1, এইরূপ নিশ্চয় করিয়া১ অতিবাদী হন। তাহাকে 
যদি লোকে বলে, ‘আপনি অতিবাদ্দী', তবে তিনি বলিবেন, হা, আমি 
অতিবাদী”,__তিনি অস্বীকার করিবেন না।২ ৪ 


১। মূলের বিজানন্-.যে অন্বয়ব্যতিরেক-অবলম্বনে শ্রুতিতে প্রাণের সর্বাস্তত্ব প্রদাশিত 
হইয়াছে, সেই অস্বয়বাতিরেকাস্তক বিচারসহায়ে যে জ্ঞান উৎপন্ন হর, সেই জ্ঞান লাত 


করিয়া। দর্শন করিয়া = ও জ্ঞানের কল সাক্ষাৎ করিয়া । 
২। তিনি “আমি প্রাণ” এইরূপে সর্বেশ্বর প্রাণকে জানিঘ়্াছেন ; সুতরাং সত্য গোপন 


করিবেন কেন? 


স্তঘাধ্যায়- ষোড়শ খণ্ড 
(ষুখা অতিবাদী ) 
এষ তু অতিবদতি যঃ সত্যেনাতিবদতি সোইহং ভগবঃ 
সত্যেনাতিবদানীতি সত্যং ত্বেব বিজিজ্ঞাসিতব্যমিতি সত্যং 
ভগবো বিজিজ্ঞাস ইতি ॥ ১ 


ইতি সপগুমাধ্যায়স্য ষোড়শখণ্ডঃ ॥ 
[ বিকারী, অতএব যিখা, প্রাণে উপহতি কার্ধব্রক্ষকে জানিয়াই নারদ আপনাকে 
পরমার্ধতঃ অভিবাদী ও কৃতকৃতা ভাবিয়| শান্ত হইলেন এবং আর প্রথ্থ করিলেন ন! 
দেখিঙ্লা, উপযুক্ত শিল্পকে পরমার্থ সত্য জ্ঞাপন করিবার জন্য সণৎকুষার বলিলেন ]) 


৭1১৭1১ ] ছান্দোগ্যোপনিষৎ ৩৭৭ 


তু (পরন্ত [ইহা অপরপক্ষের ব্যাবর্তক অবায়) অর্থাৎ পূর্বে ধাহাকে অতিবাদী বলিয়াছি, 
সেই প্রাণাস্বিদ্‌ গৌণ অতিবাদী, মুখ্য অতিবাদী নহেন ]) যঃ (যিনি) দতোন 
([ পরমার্থ সতা অবগত হইয়। সেই ] সতা-অবলম্বনে ) অতিবদতি ([ নাম হইতে প্রাণ 
পর্যন্ত সমস্তকে ] অতিক্রম করিয়া বলেন ), এষঃ বৈ অতিবদতি ( ইনিই যথার্থ অতিবাদ 
করেন )। [ নারদ )--[ আপনার শরণাগত ] সঃ অহম্‌ (উক্ত আমি) সতোন (পারমাধিক 
সতা।বলম্বনে ) অতিবদানি (যেন [ মুখা ] অতিবাদী হইতে পারি) ইতি । [সনৎকুমার ] 
_তু (তাহা হইলে কিন্তু) সতাম্‌ এব বিজিজ্ঞাসিতবাম্‌ (সতাকেই জানিবার ইচ্ছা 
করিতে হইবে) ইতি। [ নারদ ]--ভগবঃ, সত্যম্‌ বিজিগ্জাসে ( বিশেষরুূপে জানিতে 
ইচ্ছা করি) ইতি | ১ 


“যিনি সত্যকে আশ্রয় করিয়া অতিবাদী হন, তিনিই কিন্ত 
প্রকৃত অতিবাদী |” (শরণাগত ) আমি সত্যাবলম্বনেই যেন অতিবাদী 
হই।” “তবে কিন্তু সত্যকেই বিশেষরূপে জানিবার জন্য সমুতস্ুক 
হইতে হইবে 1” “হে ভগবন্‌, আমি সত্যকেই বিশেষরূপে জানিতে 
চাই ।”১ 


জত্তযাধ্যায_-সপ্তদশ খণ্ড 
(সত্য বিজ্ঞানসাঁপেক্ষ ) 
যদা বৈ বিজানাত্যথ সত্যং বদতি নাবিজানন্‌ সত্যং 


বদতি বিজানন্নেব সত্যং বদতি বিজ্ঞানং ত্বেব বিজিজ্ঞাসিত- 
বামিতি বিজ্ঞীনং ভগবো বিজিজ্ঞাস ইতি ॥ ১ 


ইতি অগ্তমাধ্যায়স্য সপ্তদশখণ্ডঃ ॥ 


যদ! বৈ (যখন) [কেহ] বিজানাতি ([“বিকারসমূহ মিথ, একমাত্র সংই পরমার্থ 
সত্য” ইত্যাকার ] বিশেষ জ্ঞান লাভ করেন) অথ (তখন) [তিনি বিকারদমূহকে 


৩৭৮ উপনিষণৎ গ্রন্থাবলী [ ৭১৮১ 


ত্যাগ করিয়া ] সতাম্‌ বদতি ( সংশ্বরূপ সতোরই কথ। বলেন); অবিজানন্‌ (বিশেষরূপে 
ন।জানিক্লা) [যিনি বলেন, তিনি ] সতাম্‌ ন বদতি ; বিজানন্‌ এব ( সবিশেষ জানির! ) 
[লোকে যাহ! বলে, তাহা] সতাম্‌ ব্দতি। বিজ্ঞানম্‌ এব তু (বিজ্ঞান কিন্তু) 
বিজিজ্ঞাসিতবাম্‌ (বিশেষ অগ্ুলদ্ষিতৎসার বিষয় হইবার যোগা ) ইতি । ভগবঃ, বিজ্ঞানম্‌ 
বিজিজ্ঞাসে (সবিশেধ জানিতে চাই) ইতি। ১ 


“যখন কেহ সবিশেষ জানেন, তখনই সত্য বলেন; সবিশেষ 
না জানিয়৷ কেহ সত্য বলিতে পারেন না, সবিশেষ জানিয়াই সত্য 
বলিতে পারেন।৯ (এই) সবিশেষ জ্ঞান (বা বিজ্ঞান ) সম্বন্ধে কিন্ত 
অন্ুসন্ধিংসা আবশ্যক |” “হে ভগবন্, আমি বিজ্ঞান সম্বন্ধে সবিশেষ 


জানিতে চাই৷” ১ 


১। ব্ৰহ্মন্জানের পূর্বে “জাগতিক অগ্নাদি বন্ত সত/"--এইরূপ যে সতাবুদ্ধি থাকে, 
তাহা বাবহারিক লত্য। পারমাধিক দৃষ্টিতে অগ্রাদিরূপে উহাদের কোনও বাস্তব সত্তা 
নাই (৬৪ খণ্ড দ্রঃ) । পারমাধিক তত্ব না জানিয়! যখন কেহ অগ্নি প্রভৃতি শব্দ 
বাবহার করেন, তখন তিনি বইগুলিকে সৎ হইতে পৃবগ ক্লপে বিভ্ভমান সতা বস্তু বলিয়াই 
মনে করেন, এবং এইক্কপে তিনি তা ন! বলিয়া মিথ্য| বলেন ৷ কিন্তু বিজ্ঞানী যখন এ 
শব্দসকল বলেন, তধন তিনি জানেন, “বিকারী সমস্ত মিধা1; সবামুহত ও সকলের 


অধিষ্ঠান অবিকারী সৎই সত)"; পুতরাং তাহার উক্তি লত্য হয়, মিথা| হয় ন!। 


সপ্তমাধ্যায়- অষ্টাদশ খণ্ড 
(বিজ্ঞান মননসাপেক্ষ ) 
ষদা বৈ মন্ুতেহথ বিজানাতি নামত্বা বিজানাতি মত্বৈব 
বিজানাতি মতিত্বেব বিজিজ্ঞামিতব্যেতি মতিং ভগবো 


বিজিজ্ঞাস ইতি ॥ ১ 
ইতি সপ্তমাধ্যায়স্যাষ্টাদশখ 2 ॥ 


১৯১ ] ছান্দোগ্যোপনিষৎ ৩৭৯ 


মনুতে (চিন্ত। করেন, মনন করেন, জ্ঞাতব্য বিধয়ে বিচার করেন ), অমত্ব। (চিন্তা না 
করিল), মত্বা এব (চিন্ত! করিয়া) মতিঃ (মনন )। [ অপরাংশ পূর্ববৎ ]। ১ 


“যথন কেহ মনন করেন, তখন তিনি বিজ্ঞান লাভ করেন; 
মনন না করিয়া কেহ বিজ্ঞান লাভ করিতে পারেন না, মনন করিয়াই 
বিজ্ঞান লাভ করিয়া থাকেন। মননকে জানিবার জন্য কিন্ত 
সমুংস্ুক হওয়া আবশ্তক।” “হে ভগবন্, আমি মননকেই জানিতে 
চাঁই।” ১ 


সপ্তঘাধ্যায়-__উনাবংশ খণ্ড 
( মনন শ্রদ্ধাসাঁপেক্ষ ) 


যদা বৈ শ্রদ্দধাত্িথ মন্ুতে নাশ্রদদধন্মমূতে শঅদ্দধধদেব 
মন্ুতে শ্রদ্ধা ত্বেব বিজিজ্ঞামিতব্যেতি শ্রদ্ধাং ভগবো 
বিজিজ্ঞীস ইতি ॥ ১ 


ইতি সপ্তমাধ্যায়ন্তোনবিংশখণ্ডঃ ॥ 


“যখন কেহ শ্রদ্ধী- (অর্থাৎ আস্তিক্যবুদ্ধি-) বিশিষ্ট হন, তখন তিনি 
মনন করেন ; শ্রদ্ধাবান্‌ না হইলে কেহ মনন করেন না, শ্রদ্ধাবান্‌ হইয়াই 
মনন করেন। শ্রদ্ধাকে জানিবার জন্য কিন্তু উৎসুক হওয়। আবশ্যক ।” 
“হে ভগবন্‌, আমি শ্রদ্ধাকে জানিতে চাই ৷” ১ 


সপ্তমাধ্যায়_ বিংশ খণ্ড 
(শ্রদ্ধ। নিষ্ঠাসাপেক্ষ ) 
যদ! বৈ নিম্তিষ্ঠত্যথ শ্রন্ধধাতি নানিস্তিষ্ঠঞছ_দ্দধাতি 
নিস্তিষ্টন্নেব শ্রদ্ধাতি নিষ্ঠা ত্বেব বিজিজ্ঞীসিতব্যেতি নিষ্ঠাং 
ভগবো বিজিজ্ঞীস ইতি ॥ ১ 
ইতি সপ্তমাধ্যায়স্য বিংশখণ্ড ॥ 
নিস্ডিষ্ঠতি ( নিষ্ঠাবান হন ; ব্রহ্ষবিজ্ঞানের জন্তু গুরু-শুত্রধাদিতে তৎপর হন); 
অনিস্তিষ্ঠন্‌ ( নিষ্ঠাবান না হইধ|) ন শ্ৰদ্ৰধাতি (শ্ৰদ্ধা করেন না)। ১ 
“কেহ যখন নিষ্টাবান হন, তখনই তিনি অদ্ধালু হন; নিষ্ঠাবান্‌ না 
হইলে কেহ শ্রদ্ধাবান্‌ হন না, নিষ্ঠাবান হইলেই শরদ্ধাবান্‌ হন। 
নিষ্ঠাকে জানিতে কিন্তু উৎস্থক হওয়া আবশ্যক ।” “হে ভগবন্‌, আমি 
নিষ্ঠাকে জানিতে চাই ।” ১ 


সপ্তমাধ্যায়__একবিংশ খণ্ড 
(নিষ্ঠা একাগ্রতাসাপেক্ষ ) 


যদ! বৈ করোত্যথ নিস্তিষ্ঠতি নাকুত্বা নিস্তিষ্ঠতি কৃত্বৈব 
নিস্তিষ্ঠতি কৃতিস্তেব বিজিজ্ঞাসিতব্যেতি কৃতিং ভগবো 
বিজিজ্ঞাস ইতি ॥ ১ 
ইতি অপ্তমাধ্যায়স্তৈকবিংশখণ্ডঃ ॥ 


করোতি (কর্তবাপরারণ হল, [ বর্তমান স্থলে ব্রহ্ষচারীর শ্রেষ্ঠ সাধন একাগ্রভাই 
প্রহনীয় ] ) ; কৃত্বা (কর্তবাপরাররণ হইয়া [ চিত্তের একাগ্রতা সাধন করিঘ। )); কৃতিঃ 
(সাধন, চিত্তের একাগ্রতা) । [ অপরাংশ পূর্ববৎ ]। ১ 


৭২২১ ] ছান্দোগ্যোপনিষত "৩৮১ 


“কেহ যখন একাগ্র হন, তখনই তিনি নিষ্ঠাবান হন; একাগ্র ন৷ 
হইয়া কেহ নিষ্ঠাবান হইতে পারেন না, একাগ্র হইয়াই নিষ্ঠাবান হইতে 
পারেন । একাগ্রতাকে জানিতে কিন্তু উৎসুক হওয়া প্রয়োজন” “হে 
ভগবন্, আমি একাগ্রতাকে জানিতে চাই ৷” ১ 


নপ্তমাধ্যায়--দ্বাবিংখ খণ্ড 
( একা গ্রত। সুথসাপেক্ষ ) 


যদা বৈ স্থখং লভতেহখ করোতি নাস্থখং লৰধ্বা 
করোতি স্ুখমেব লৰধ্বা করোতি স্ুখং ত্বেব বিজিজ্ঞাসিত- 
ব্যমিতি স্থখং ভগবে! বিজিজ্জীস ইতি ॥ ১ 

ইতি সপ্তমাধ্যায়স্য দ্বাবিংশখণ্ডঃ ॥ 

যদ! বৈ স্থখম্‌ লভতে (স্থথলাভ করেন, [অর্থাৎ অনন্তর বক্ষামাণ নিরতিশয় 
আনন্দটিকে লভা বলিয়। মনে করেন ]) অণ করোতি ( চিত্বকে একাগ্র করেন, ইন্দ্রিয় 
ও মন সংযত করেন); অস্থথম্‌ লৰধ্ব! (স্থথলাত ন! করিয়া, [ অর্থাৎ বক্ষামাণ সথখটিকে 
লতা বলিয়া মনে না করিলে ]) ন করোতি। ১ 

“যখন কেহ সুখলাভ করেন, তখন কর্তব্যসাধনে অগ্রসর হন) 
সুখলাভ না করিয়া কেহ কর্তব্যসাধনে অগ্রসর হন না, স্থখলাভ 
করিষাই কর্তব্যসাধনে একাগ্র হন। ৯ প্র সুখাটকে জানিবার জন্য কিন্তু 
উৎসুক হওয়া আবশ্যক” “হে ভগবন্, আমি সুখকে বিদিত হইতে 
ইচ্ছা করি ।” ১ 

১। লৌকিক ন্বখলাভের সন্তাবন! থাকিলে এবং তজ্জন্ত ইচ্ছা! জাগরূক হইলে 


ঘেমন লোকে তজ্জন্ত চেষ্টিত হয়, তেমনি পরমানন্দলাভের সম্ভাবনা ও ইচ্ছার একত্র 
সমাবেশ হইলেই লোকে তজ্ডগ্ভ তৎপর হয় । 


সপ্তমাধ্যায়_ তয়োবিংশ খণ্ড 
( ভূমাই সুখ ) 
রি যো বৈ ভূমা তৎ, সুখং নাল্পে ম্থখমস্তি ভূমৈৰ স্খং 
ভূমা ত্বেব বিজিজ্ঞাসিতব্য ইতি ভূমানং ভগবো বিজিজ্ঞাস 
ইতি ॥ ১ 


ইতি সপ্তমাধ্যায়স্ত ভ্রয়োবিংশখণ্ডঃ ॥ 


যঃ বৈ (যাহাই ) ভূম! (মহান্‌, সর্বাধিক, সৰ্বশ্ৰেষ্ঠ ) তৎ (তাহা ) সুখম্‌ ; [যাহাতে 
জ্ঞান, জ্ঞের। জ্ঞাতারূপ বিভাগ আছে, এতাদৃশ ] অল্পে ( সসীম কিছুতে ) ন হৃথম্‌ অন্তি 
(সুখ নাই); ভূম। এব স্খম্‌। তৃমানম্‌ (ভূমাকে )। ১ 
“যাহা ভূমা, তাহাই সুখ ; অল্পে সুখ নাই, ভূমাই স্থখ। ভূমাকে 
কিন্ত জানিবার জন্য ইচ্ছ। করিতে হইবে ।” “হে ভগবন্, আমি ভূমাকে 
জানিবার জন্ত ইচ্ছা করি ।”১ 


সপ্তমাধ্যায়__-চতুবিংশ খণ্ড 
( ভুমার লক্ষণ ) 


যত নান্যৎ পশ্যতি নান্যচ্ছথণোতি নান্যদ্বিজানাতি স 
ভূমাহথ ফত্রান্তৎ পশ্যত্যন্চ্ছণোত্যন্যদিজানাতি তদল্লং যো 
বৈ ভূমা তদম্ৃতমথ ষদল্পং তন্মত্যং স ভগবঃ কম্মিন্‌ প্রতিষ্ঠিত 
ইতি স্বে মহিম্লি যদি বা ন মহিন্ত্রীতি ॥ ১ 

ধত্র (বে তত্বে, বেভৃমাতে ) [ ভ্ৰষ্ট রূপে পৃথক হইন্স! কেহ ] জন্তৎ ([ আপনা হইতে 


ভিন্ন দ্রষ্টব্য ] অপর কিছু) ন পশ্যতি (দর্শন করে না), অন্কৎ ন শূশোতি (শ্রবণ করে না) 
[ অর্থাৎ ধাহাতে উই, দৃপ্ত ও চক্ষুরাি ইন্রিয়ের বিভাগ নাই ], অন্তৎ ন বিজানাতি 


৭1২৪২ ] ছান্দোগ্যোপনিষৎ ৩৮৩ 


(অপর কিছু জানে ন!) [যাহাতে জ্ঞাতা, জ্ঞেয় ও জ্ঞানরূপ বিভাগ নাই; সস্তা, 
মন্তব্য ও মননরূপ বিভাগ নাই ]--সঃ তৃম! (তিনিই ভূমা) [ভূমাতে দ্বৈতস্থলভ ভেদ- 
বাবহার নাই, তিনি দ্বৈতবিলক্ষণ ]; অথ যত্ৰ (যে অবিদ্ধার বিষয়ে ) অন্তৎ পশ্যতি, অন্যৎ 
শুণোতি, অন্যৎ বিজানাতি-_তৎ অল্পম্‌ (তাহা সসীম, [যতক্ষণ অবিদ্যা আছে, ততক্ষণ 
থাকে ]);যঃ বৈ ভূম1 ( যিনি ভূম1), তৎ অমৃতম্‌ ( তিনি অবিনাশী ), অথ যত অল্পম্‌, তৎ 
মর্তাম্‌ (বিনাশী) । ভগবঃ, সঃ (উক্ত ভূম!) কন্মিন্‌ (কাহাতে ) প্রতিষ্ঠিতঃ ( অধিষ্ঠিত ) 


ইতি। স্বে মহিয়ি (আপন মহিমায়), যদি বা (অথবা) ন মহিয়ি ( মহিমাতেও 
নহেন ) ইতি। ১ 


“যাহাতে কেহ অপর কিছু দেখে না, অপর কিছু শুনে না, অপর 
কিছু জানে না,৯ তিনিই ভূমা; আর যাহাতে অন্ত কিছু দেখে অন্য 
কিছু শুনে, অন্ত কিছু জানে_তাহাই অন্ন। যিনি ভূমা, তিনিই অমৃত ; 
আর যাহা অন্ন, তাহা! মর।” “হে ভগবন্, তিনি কোথায় প্রতিষ্ঠিত ?” 
“স্বমহিমায়, অথবা মহিমারও ( প্রতিষ্ঠিত ) নহেন ।”২ ৯ 


১। অবিগ্থাবস্থায় দ্বৈতৈর দর্শন, শ্রবণ ও জ্ঞান হ্য়। ভুমাতে এই দ্বৈত নাই; 
হুতরাং তাদৃশ দর্শনাদিও নাই । 

২। তুমার প্রতিষ্ঠা যদি জানিতেই চাও, তবে তাহাকে স্বমহিমায় বা স্ব-রূপেই 
প্রতিষ্ঠিত বলিয়া জানিবে। আর যদি তাহার পরমার্থ স্বরূপ জানিতে চাও, তবে তাহাকে 
অপ্রতিষ্ঠিত বা নিরালম্ব, দ্বিতীয়বিহীন বলিয়া জানিবে। 


গৌঅশ্বমিহ মহিমেত্যাচক্ষতে হন্তিহিরণ্যং দাঁসভার্ষং 


ক্ষেত্রাণ্যায়তনানীতি নাহমেবং ৰবীমি ৰবীমীতি হোঁবাচান্যো 
হান্যস্মিন্‌ প্রতিষ্ঠিত ইতি ॥ ২ 
ইতি সপ্তমীধ্যায়স্য চতুবিংশখণ্ডঃ ॥ 


[ তুম! স্বমহিমায় প্রতিষ্ঠিত অথচ অপ্রতিষ্ঠিত-_ইহা কিরূপে হইতে পারে? এই 
আশঙ্কার উত্তরে সনৎকুমার বলিতেছেন ]--ইহ। ( এই পৃপিবীতে ) গো-অশ্বম ( গরু ও 


৩৮৪ উপনিষৎ  গ্রন্থাবলী [ *1২4১ 


ঘোড়াদিগকে ) হস্তি-হিরণাম্‌ ( হাতী ও সোনাকে ), দাঁস-ভার্ধম (ভৃত্য ও স্ত্রীকে ), 
ক্ষেত্রাণি (ক্ষেত্রসকলকে ), আয়তনানি ইতি (গৃহার্দিসকলকে ) মহিমা ইতি ( মহিমা, 
এ্বধ, এই নামে) [লোকে ] আচক্ষতে (বলে)। অহম্‌ (আমি) এবম্‌ ( এইরূপ ) 
[ অর্থাৎ আপনা হইতে ভিন্ন অপর কোনও মহিমাতে বা এশ্ব্ধে ভুমা আশ্রিত উহা]ন 
ব.বীমি (বলি না), হি (কারণ) অস্যঃ অন্তন্মিন ( একে অপরে ) প্রতিষ্ঠিত; (প্রতিষ্ঠিত 
পাকে )| অর্থাৎ প্রতিষ্ঠা বলিতে একের উপর অপরের অবন্থিতি বুঝায় । আমি ভুমার 
এরূপ অবস্থিতি বলিতেছি না। প্রত্যুত এইরূপ } ৰ.বীমি (বলিতেছি ) ইতি উবাচ হ 
(ইহ! সনৎকুমার বলিলেন )-_[ পরে দ্রন্টবা ]। ২ 


“ইহলোকে গো, অশ্ব, হন্তী, হিরণা, দাস, তার্ধা, ক্ষেত্র ও গৃহ 
প্রভৃতিকেই লোকে মহিমা বলে । আমি এতাদৃশ মহিমার কথা বলিতেছি 
না; কারণ প্রতিষ্ঠা বলিতে একের অন্যের উপর অবস্থিতি বুঝায় । 
কিন্ত এইরূপ বলিতেছি--।২ 


সপ্তমাধ্যায় পঞ্চবিংশ খণ্ড 
( ভূমার উপদেশ ) 


স এবাধস্তাৎ স উপরিষ্টাৎ স পশ্চা স পুরস্তাৎ স 
দক্ষিণত: স উত্তরতঃ স এবেদং সর্বমিত্যথাতোইহহঙ্কারাদেশ 
এবাহমেবাধস্তাদহমুপরিষ্টাদহং পশ্চাদহং পুরস্তাদহং দক্ষিণ- 
তোহহমুস্তরতোই হমেবেদং দর্বমিতি ॥ ১ 

[ তুম! কাহাতেও প্রতিষ্ঠিত নহেন ; কারণ )__ সঃ এব অধনস্তাৎ (নিম্বভাগে ); সঃ 
উপরিষ্টাৎ (উর্ধ্বভাগে ); সঃ পশ্চাৎ (পশ্চাতে ), সঃ পুরস্তাৎ ( সন্মুণে ), সঃ দক্ষিণত: 


(দক্ষিণে), সঃ উত্তরভঃ ( উত্তরে ), সঃ এব ইদম্‌ দর্বম ( তিনি এই সমস্ত, তিনি ভিন্ন অন্ত 
কিছুই নাই-[ মুঃ ২।২।১১ 1) ইতি। [পূর্নে আধার ও জবাথের-_-মহিষা ও ভুষা,-_এবং 


ia | ছান্দোগ্যোপনিষৎ ৩৮৫ 


বর্তমানে পরোক্ষ বস্তু ( সঃ= তিনি ) অবলম্বনে উপদেশ দেওয়ায় সন্দেহ হইতে পারে যে, 
দ্ৰষ্টা জীব হইতে তৃম! ভিন্ন ] অতঃ (এই জন্য) অথ ( অতঃপর ) অহক্কার-আদেশঃ এব 
(অহঙ্কার-অবলম্বনেই [দ্রষ্টার দহিত অভিনত্ব-প্রতিপাদনের জন্য] উপদেশ [প্রদত্ত 
হইতেছে ])--.অহম্‌ এব (আমিই ) [ইত্যাদি পূর্ববৎ ]। ১ 


“তিনিই নিম্নে, তিনি উর্ধে, তিনি পশ্চাতে, তিনি সন্মুখে, তিনি 
দক্ষিণে, তিনি উত্তরে,_তিনিই এই সমস্ত; ( সুতরাং তাহার পক্ষে অন্যত্র 
অধিষ্ঠান অসম্ভব )। অতঃপর অহম্‌ (আমি ) অবলম্বনে উপদেশ (প্রদত্ত 
হইতেছে )__আমিই অধোভাগে, আমি উর্ধে, আমি পশ্চাতে, আমি 
সম্মুখে, আমি দক্ষিণে, আমি উত্তরে- আমিই এই সমস্ত) (স্ুতরাৎ আমি 
তুমার সহিত অভিন্ন ) ৷ ১ 


লেখা আত্মাদেশ এবাত্রৈবাধস্তাদাত্মোপরিষ্টাদাত্মা 
পশ্চাদাত্মা পুরস্তাদাত্মা দক্ষিণত আত্মোত্তরত আত্বৈবেদং 
সর্মিতি স বা এষ এবং পশ্যনেবং মন্বান এবং বিজানন্নাত্ধ- 
রতিরাত্মক্রীড় আঁত্মমিথুন আত্মানন্দঃ স স্বরাড় ভবতি তস্য 
সর্বেষু লোকেষু কামচারে! ভবত্যথ যেহন্যথাথতো  বিছুরন্- 
রাজানস্তে ক্ষয্যলোকা ভবন্তি তেষাং সর্বেধু লৌকেত্কামচারে 
ভবতি ॥ ২ 


ইতি সপ্তমাধ্যায়স্ত পঞ্চবিংশখণ্ডঃ ॥ 


[ আমি শব্দে সাধারণ লোক দেহাদিকেও বুঝিয়া থাকে । পাছে মাত্র এ দেহাদির 
সহিত ভূমার অভেদজ্ঞান হয় } অতঃ ( এই জন্য ) অথ ( অতঃপর) আত্ম-আদেশঃ ([কেবল 
শুদ্ধ সংশ্বরূপ ] আত্মা-অবলম্বনে উপদেশ ) [প্রদত্ত হইতেছে ]-_ আত্মা এব অধস্তাৎ 
[ ইত্যাদি পূর্ববৎ ] ৷ এবম্‌ (এই প্রকারে ) পণ্ঠন্‌ ( দেখিয়া), এবম্‌ মন্বানঃ ( মনন করিয়া), 

২৫ 


এবম্‌ বিজানন (বিশেষরূপে জানিয়!) আস্মরতিঃ ( আল্মাতে ধাহার রতি বা আনন্দ ), 
আস্মক্রীড়ঃ ( আস্ম।তে ধাহার ক্রীড়।) আত্মমিথুনঃ ( আত্মাতেই যাহার মিলন-সুখ ), 
আত্মানন্দ: ( আত্মাতেই যাহার বাহ্যবপ্ত-নিরপেক্ষ মুখ )-_-স বৈ এষ সঃ (উক্তপ্রকার এই 
জ্ঞানী ) [ জীবিতাবস্থাতেই ] স্বরাট্‌ ভবতি (স্বারাজো ব! স্বীয় স্বাধীন সত্তায় প্রতিষ্ঠিত হন); 
তস্য (তাহার) সর্বেধু লোকেষু (সকল লোকে) কামচারঃ ভবতি ( হ্বচ্ছন্দগতি হয়_ 
[৮৷১২৷৩ টাকা ])। অথ ( আবার ) যে ( যাহার!) অতঃ ( উক্ত দর্শন হইতে ) অন্তথ। 
( অন্ঠরূপে) বিদুঃ (জানেন) তে (তাহার!) অন্ভরাজানঃ (অপর রাজার অধীন ) 
ক্ষধা-লোকা: (ক্ষয়শীল লোকের অধিবাসী) ভবন্তি (হন); সর্বেধু লোকেধু তেষাম্‌ 
(তাহাদের ) অকামচারঃ ( অন্বচ্ছন্দগতি ) ভবতি । ২ 


“অনস্তর আত্মাঅবলম্বনে উপদেশ (প্রদত্ত হইতেছে )_আত্মাই নিয়ে, 
আম্মা উর্ধে, আম্মা পশ্চাতে, আত্মা সম্মুখে, আম্মা দক্ষিণে, আত্ম উত্তরে, 
আত্মাই এই সমস্ত। এইরূপ দর্শন করিয়া, এইরূপ মনন করিয়া, এইরূপ 
সবিশেষ জানিয়া, আত্মরতি, আত্মক্রীড়,১ আত্মমিথুন, আম্মানন্দ হইয়া 
পূর্বোক্ত সেই বিদ্বান্‌ স্বরাট্‌ হন ; সমস্ত লোকে তিনি অপ্রতিহত গতি 
প্রাপ্ত হন। পক্ষান্তরে যাহারা এতগ্িন্ন অন্তরূপে জানে, তাহারা অপর 
রাজার অধীন ও ক্ষয়শীল লোকের অধিবাসী হয়; সমস্ত লোকে তাহাদের 
অপ্রতিহত গতি হয় না। ২ 


১। রতি বাহ-বস্ত-নিরপেক্ষ, ক্রীড়া বাহ-বন্ত-সাপেক্ষ । 


সপ্তযাধ্যায়-_ষড় বিংশ খণ্ড 
(ভূঘার উপলব্ধি ) 


তস্য হ বা এতশ্যৈবং পশ্যত এবং মন্বানস্তৈবং বিজানত 
আত্মতঃ প্রাণ আত্মত আশাততঃ স্মর আত্মত আকাশ 


১০৪ ছান্দৌগ্যোপনিষত ৩৮৭ 


আত্মতস্তেজ আত্মত আপ আত্মত আবির্ভীবতিরোভাবাবাজ্মতো- 
হন্নমাত্মৃতো ৰলমাত্মতো বিজ্ঞানমাত্মতো ধ্যানমাত্মতশ্চিত্তমাত্মতঃ 
সঙ্কল্প আত্মতো মন আত্মতো বাগাত্মতো নামাত্মতো মন্ত্র 
আত্মতঃ কর্মাণ্যাত্মত এবেদং সর্বমিতি ॥ ১ 


[ বিভার স্ততির জন্য বিদ্বানের শ্টত্ব ৰল! হইতেছে ]_-এবম্‌ ( এইরূপে ) পণ্ঠতঃ 
(দর্শনকারীর ), এবম্‌ মন্বানস্ত (মননকারীর ), এবম্‌ বিজানতঃ (বিজ্ঞানশীলের )- 
তস্ত হ বৈ এতস্ত ( এতারদশ এই শ্বারাজা প্রাপ্ত জ্ঞানীর [ পক্ষে ]) আত্মতঃ ( আত্মা হইতে ) 
প্রাণঃ, আত্মতঃ আশা [ইত্যাদি সহজ ]; আবিতাব-তিরোভাবৌ (উৎপত্তি ও লয়) 
[ হয় ]1 ১ 


“এইরূপ দর্শনকারী, এইরূপ মননকারী, এইরূপ বিজ্ঞানশীল উক্ত 
বিদ্ধানের পক্ষে আত্মা হইতে প্রাণ, আত্মা হইতে আশা, আত্মা হইতে 
স্থতি, আত্মা হইতে আকাশ, আত্মা হইতে তেজ, আত্ম! হইতে জল, 
আত্মা হইতে আবির্ভাব ও তিরোভাব, আত্মা হইতে অন্ন, আত্ম। হইতে 
বল, আত্মা হইতে বিজ্ঞান, আত্মা হইতে ধ্যান, আত্মা হইতে চিত্ত, আত্মা 
হইতে সঙ্কল্প, আত্মা হইতে মন, আত্মা হইতে বাক্‌, আত্মা হইতে নাম, 
আত্মা হইতে মন্ত্রমূহ, আম্মা হইতে কর্মসমূহ আত্মা হইতেই এই যাহ! 
কিছু সমস্ত হইয়। থাকে 1৯ ১ 


১। সংশ্বরূপ আত্মাকে জানার পূর্বে যিনি মনে করিতেন যে, প্রাণ হইতে নাম 
পর্যন্ত সমস্ত বন্তর উৎপত্তি ও লয় আত্ম! হইতে পৃথগ তৃত ব্রহ্ম-বস্ত হইতে হইয়া থাকে, 
বিজ্ঞানোৎপত্তির পরে তিনিই মনে করেন যে, ব্রহ্ম হইতে অভিন্ন আত্মা হইতেই উহা! হয় । 
গীত। ১৩1৩০ 


তদেষ শ্রোকঃ 
ন পশ্যো মৃত্যুং পশ্যতি ন রোগং নোত ছুঃথতাম্‌। 
সর্বং হ পশ্যঃ পশ্যতি সর্যমাপ্পোতি সর্বশঃ ॥ ইতি । 


স একধা ভবতি ত্রিধা ভবতি পঞ্চধা সপ্তধা নবধা চৈব 
পুনশ্চৈকাদশঃ স্মৃতঃ শতঞ্চ দশ চৈকশ্চ সহত্রাণি চ বিংশতি- 
রাহারশুদ্ধো সন্বশুদ্দিঃ সত্তশুদ্ধো খ্রুবা স্মৃতিঃ স্মৃতিলন্তে সর্বগ্রন্থীনাং 
বিপ্রমোক্ষস্তস্মৈ ম্বদিতকষায়ায় তমসম্পারং দর্শয়তি ভগবান 
সনগকুমারস্তং স্কন্দ ইত্যাচক্ষতে তং ক্ষন্দ ইত্যাচক্ষতে ॥ ২ 


ইতি সপ্তমাধ্যায়হ্য ষড় বিংশখণ্ডঃ ॥ 


ইতি ছান্দোগ্যোপনিষদি সপ্তমাধ্যায়? ॥ 


তৎ ( বিস্তাফল-বিষয়ে ) এষঃ শ্লোক: (এই মস্ত আছে)--পগ্ঠং ( [পূর্বোক্ত ] 
জ্ঞানী) মৃত্যুম্‌ (মরণ ) ন পগ্ঠতি (দেখেন না), ন রোগম্‌ [পশ্ঠতি ] (রোগ দেখেন 
না), উত (ও) ন ছুইখতাম্‌ [ পশ্যতি ]; পঞ্তঃ সৰ্বম্‌ হ ( সমন্তই) পশ্যতি ([ আত্ম- 
স্বরূপ ] দেখেন) [ স্বতরাং ] দর্বশঃ ( সর্বপ্রকারে ) সর্বম্‌ (সমন্ত) আপ্রোতি (লা 
করেন) [নিজের সসীমতাত্রম দূর হওয়াঞ্ পুর্ণন্বরূপে বর্তমান পাকেন।] ইভি। 
[নিগুপ-বিস্তার স্ততির জন্য বলা হইতেছে ঘে, উক্ত বিদ্বান সওণ-বিভ্ভার ফলও 
প্রাপ্ত হন--৮৷১২৷৪ টীকা ]--সঃ (উক্ত বিদ্বান) [ সৃষ্টির পূর্বে] একধা তবতি 
( অদ্ধিতীয়রূপে বিস্তমান থাকেন ). [ তৎপরে ] ত্রিধা ([ তেজ, জল ও অন্ররূপে] তিন 
প্রকার) ভবতি, পঞ্চধা, সপ্তিধা, নবধা চ এব, পুনঃ চ (পুনর্বার ) একাদশ: ( একাদশ ) 
শতম্‌ চ দশ (একশ দশ), একঃ চ সহআ্াণি চ বিংশতি: (এক হাজার 
বিশ) স্বতঃ (উল্লিখিত হন)। [ এখন শুদ্ধির কারণীতৃত সাধন বলা হইতেছে ] 
-_আহার-শুদ্ধৌ (আহার শুদ্ধ হইলে) সত্বশুদ্ধিঃ ( অন্তঃকরণের বিশুদ্ধি হয়); 


৭1২৩২] ছাঁন্দোগ্যোপনিষত ৩৮৯ 


সতবশুদ্ধো (অন্তঃকরণ শুদ্ধ হইলে) ধরব! স্থৃতিঃ ([ তৃমাস্বার সম্বন্ধে ] অবিচ্ছিন্ন স্মৃতি ) 
[হয়]; স্মতিলস্তে (স্মতিলাভ হইলে ) সর্বগ্ন্থীনাম্‌ ([ অবিদ্ভাদি] সকল পাশের ) 
বিপ্রমোক্ষঃ (বিমোচন বা বিনাশ হয় [ মুঃ ২২1৮ ])। মৃদিত-কযায়ায় তট্মৈ (রাগদ্বেষাদি 
দোষ হইতে বিমুক্ত দেই নারদকে ) ভগবান্‌ সনৎকুমারঃ [ অবিগ্ভারূপ ] তমসঃ (অন্ধকারের) 
পারম্‌ (পার, [ পরব্রহ্ধকে ] ) দর্শয়তি ( সদশিতবান্‌, দেখাইলেন )। তম্‌ ( তাহাকে, 
সনৎকুমারকে ) [ জ্ঞানীর! ] স্বন্দঃ ইতি (ন্বন্দ নামে) আচক্ষতে (অভিহিত করেন )। তম্‌ 
স্কন্দ: ইতি আচক্ষতে [অধ্যায়ের পরিসমাপ্তিস্্চক পুনরুক্তি ]। ২ 


“উক্ত বিষয়ে এই শ্লোক আছে-_তিত্ববিদ্‌ মৃত্যু দর্শন করেন না, রোগ 
দর্শন করেন না, ছুঃখও দর্শন করেন না| তত্ববিদ্‌ সমস্তই দর্শন করেন 
এবং সর্বপ্রকারে সমস্তই লাভ করেন তিনি এক প্রকার থাকেন; তিন 
প্রকার হন; পঞ্চ প্রকার, সপ্ত প্রকার এবং নব প্রকার হন; পুনর্বার 
একাদশ, একশত দশ এবং এক হাজার বিশ বলিয়। তিনি উল্লিখিত হন | 
আহারশুদ্ধি ৯ হইলে সত্বশুদ্ধি হয়, সব্বশুদ্ধি হইলে নিশ্চল! স্মৃতি হয়, স্মৃতি- 
লাভ হইলে সমস্ত হদয়গ্রন্থি বিনষ্ট হয়।” ( এইরূপে) রাগাদি দেবধ হইতে 
বিমুক্ত নারদকে ভগবান্‌ সনৎকুমার অজ্ঞানান্ধকারের পরপার দর্শন 
করাইলেন। সনৎকুমারকেই ( জ্ঞানীর!) স্কন্দ২ বলেন। ২ 


১। “আহিয়তে ইতি আহার$”--যাহা আহরণ কর! হয়, তাহাই আহার । 
ভোক্ত। নিজের ভোগের জন্য শব্দাদি বিষয় আহরণ করেন--ন্ুতরাং এই সমস্তই 
তাহার আহার । এতাদৃশ বিষয়ের উপলব্ধি কর! রূপ যে জ্ঞান, তাহার শুদ্ধিকেই 
আহারশুদ্ধি বল! হইয়াছে । অতএব আহারশুদ্ধি »রাগ, দ্বেষ, মোহ প্রভৃতি দোষ হইতে 
নির্ুক্ত বিষয়োপলব্ধি। 


২1 আচার্ধ শংকর ইহার প্রতিশব্দ দেন নাই । ইহার আভিধানিক অর্থ জ্ঞানী ব। 
কাতিকেয়। 


অষ্টমাধ্যায়__গ্রথম খণ্ড 
(দ্হরাকাশ ) 


ও। অথ যদিদমস্মিন বহ্ষপুরে দহরং পুণ্তরীকং বেশ্ম 
দহরোহস্মিন্স্তরাকাশস্তশ্মিনন যদন্তন্তদন্থেষ্টব্যং তদ্বাব বিজিজ্ঞা- 
সিতব্যমিতি ॥ ১ 


[ পূর্ব অধার়ছল্পে দেশাদির ছার অপরিচ্ছিন্ন নির্ডণ ব্রহ্ম উপদিষ্ট হইয়াছেন? কিন্ত 
সাধারণ লোক উহ! সহজে ধারণ! করিতে পারে ন! বলিয়া পুর্বার সওণরূপে ও হৃদয়ে 
অবস্থিতরুূপে ব্রহ্মের উপদেশ দেওয়। হইতেছে। এইরূপে সগুণ ও সদীমরূপে ব্রহ্মকে 
অবলগ্বন করিয়। মন অবশেষে তাহার নিও স্বরূপে উপস্থিত হইতে পারে ]--অপ (জনস্তর) 
অন্মিন্‌ ৰ ক্ষপুরে ( এই ব্রহ্মপূরে, ব্রহ্মোপলন্ধির স্থানভূত এই শরীরে ) ইদম্‌ ঘৎ (এই যে) 
দহরম্‌ পুগরীকম্‌ (ক্ষুদ্র হৃদয়পদ্মরূপ ) বেশ্স (গৃহ, প্রাসাদ) অন্মিন (উহার অভ্যন্তরে ) 
দহর্ঃ ( ক্ষুদ্র ) অন্তরাকাশঃ ( অন্তরা কাশাথা ব্রদ্ধ) [ বর্তমান ]1 তশ্মিন (সেই হাদযপদ্ছে) 
যৎ অন্তঃ (যে অন্তরাকাশাধা ব্রহ্ম) তৎ (তিনি) অন্বেষ্টবাম (অনুসন্ধানের ঘোগা ), 
তৎ বাব (তিনিই ) বিজিজ্ঞাসিতবাম্‌ (বিশেষ জিজ্ঞাসার বিধ্য হইবার যোগ্য ) ইতি। 
[ অথবা ]--যৎ (যিনি, যে ব্ৰহ্ম) তম্মিন অন্ত: (সেই আকাশাখ্য ব্ৰহ্ধের মধো, অর্থাৎ 
স্বমহিমায় প্রতিষ্ঠিত ) তৎ অন্েষ্ঠব্যম্‌ [ ( ইত্যাদি ] । [কিংব। ]--যৎ (যাহা, যে সভা কামা 
বস্তুদকল [ ৮৷১৷৬ ] ) তশ্মিন অন্তঃ (সেই অন্তরাকাশাখ্য ব্রহ্মের ভিতরে, ভাহাতে আশ্রিত) 
তৎ ( = তেন, তাহার সহায়ে ) [ ব্রহ্ম ] অহ্বেষ্টবাম্‌। ১ 

অনস্তর ব্রহ্মনগরস্থানীয় এই শরীরের মধ্যে যে ক্ষুদ্র হ'দয়পদ্মরূপ প্রাসাদ 
আছে, তাহাতে ক্ষুদ্র অন্তরাকাশাখ্য ব্রঙ্দম আছেন । সেই হৃদয়পদ্মে যে 
অস্তরাকাশ,৯ তাহাকেই অন্বেষণ করিতে হইবে। ত্াহাকেই বিশেষরূপে 
জানিবার ইচ্ছা করিতে হইবে ।২ ১ 


১। ব্ৰক্ধকে আকাশ নামে অভিহিত কর! হয় (৮1১৪১) এবং তিনি শ্বমহিষাতর 
প্রতিষ্ঠিত (৭২৪1১ )। ব্ৰহ্ম আকাশ-শব্দ-বাচা; কারণ তিনি আকাশের ন্ভার় অশরীরী, 
শুক্র ও সর্বব্যাপী । যাহারা বাহ’ বিষয়ে বিরাপসম্পন্ন এবং ব্রক্ষচর্ধ ও সতারপ সাধনে 
তুধিত, তাহাদের দ্বার! ব্রহ্ম বক্ষামাণ ওণসম্পন্নূপে উপাসিত হইলে, তিনি হৃদরপন্মমধো 


৮1১1৩ ] ছান্দৌগ্যোপনিষৎ ৩৯১ 


উপলব্ধ হন। হৃদয়পদ্ম ব্রহ্মের উপলব্ধির স্থান। ব্রহ্মই জীবরূপে হাদয়পন্ে প্রবিষ্ট হইয়া 
নাম ও রূপ অভিবাক্ত করিয়াছেন । অন্তঃকরণরূপ উপাধির দ্বার! পরিচ্ছিন্ন হইয়। ব্রহ্ম 
নুর বলিয়া প্রতিভাত হইলেও, হ্বরূপতঃ তিনি অনন্ত, দেশ, কাল ও বন্তদ্ধারা অপরিচ্ছিন্ন। 
ব্ঃ সঃ ১1৩১৪ দ্রঃ । 

২। দ্বিতীয় বাকোর অন্য অর্থ এই--(১) যিনি স্বমহিমায় প্রতিষ্ঠিত, তিনিই অন্বেষ্টবা, 
তিনিই বিজিজ্ঞাদিতবা । কিংবা_(২) সেই ব্রন্ধে যাহ! আশ্রিত তৎসহায়ে ( আধার-ভূত ) 
ব্ৰহ্ম অন্বেষ্টব্য এবং বিজিজ্ঞাসিতব্য । 


তং চেদ্‌ ৰযূর্ধদিদমস্মিন বহ্ধপুরে দহরং পুণ্ডরীকং বেশ্ম 
দহরোহস্মিন্স্তরাকাঁশঃ কিং তদত্র বিগ্ভতে যদস্বেষ্টব্যং যদ্বাব 
বিজিজ্ঞাসিতব্যমিতি স ৰয়া ॥ ২ 


যাবান্‌ বা অয়মাকা শস্তাবানেষোহন্তহ্দদয় আকাশ উভে 
অস্মিন্‌ গ্যাবাপৃথিবী অন্তরেব সমাহিতে উভাবগ্লিশ্চ বায়ুশ্চ 
ূর্যাচন্দ্রমসাবুভৌ বিদ্যুনক্ষত্রাণি যচ্চাস্তেহাস্তি যচ্চ নাস্তি সর্বং 
তদস্মিন্‌ সমাহিতমিতি ॥ ৩ 


তম্‌ (এইরূপ উপদেশ-প্রদানকারী আঁচার্ধকে ) চেৎ (যদি) [ শিষ্যগণ | ৰ যুঃ (বলে) 
_যৎ ইদম্‌ [ইত্যাদি-_পূর্ববৎ ], কিম্‌ তৎ (এমন কি) তত্র (উহাতে, হৃদয়পুণ্ুরীক- 
পরিচ্ছিন্ন আকাশে ) বিদ্ভতে (বিগ্ধমান আছে) যৎ (যাহ) অন্বেষ্টবাম্‌, যৎ বাব বিজিজ্ঞা- 
সিতবাম্‌? [ অর্থাৎ তেমন কিছু থাকিতে পারে ন! ] ইতি । সঃ ( তিনি, আচার্য) ৰ য়াৎ 
( বলিবেন )_-অয়ম্‌ আকাশঃ (এই ভৌতিক আকাশ) বৈ যাবান্‌ (যেরূপ ৰিশাল ) অন্তঃ- 
হৃদয়ে (হৃদয়ের মধাবর্তা) এষঃ (এই ) আকাশ: তাবান্‌ (সেই পরিমাণ); গ্যাবাপৃথিবী উভে 
(ছ্যলোক ও ভূলোক উভয়ে ) অশ্মিন্‌ অন্তঃ এব (উহারই মধো) সমাহিতে (সম্যক আহিত 
বা সংস্থাপিত আছে) ; অগ্নিঃ চ বাযুঃ চ উভৌ৷ শুর্ঘাচন্্রমসৌ ( দূৰ্ঘ ও চন্দ্র) উভৌ, বিদ্যুৎ, 
নক্ষত্র/ণি [ সংস্থাপিত ] ; অস্ত (এই দেহধারী আত্মার আত্মীষরূপে ) যৎ চ (যাহা কিছু ) 
[ আছে ], যৎ চ ন অস্তি (এবং যাহা নাই, অর্থাৎ যাহ! নষ্ট হইয়াছে বা ভবিষ্যতে উৎপন্ন 
হইবে ), তৎ ( উহ! ) সর্বষ্‌ অস্মিন্‌ ( এই হদয়াকাশে ) সমাহিতম্‌ । ২-৩ 


৩৯২ উপনিষৎ গ্রন্থাবলী [ ৮1১৪ 


তাহাকে যদি ( শিষ্গণ ) বলে, “ব্ৰহ্মের এই নগরস্থিত ক্ষুদ্র পদ্মরূপ 
প্রাসাদে ক্ষুদ্রতর বে অস্তরাকাঁশ, সেই হৃদয়পদ্মাকাশে এমন কি থাকিতে 
পারে যাহার অন্বেষণ করিতে হইবে এবং যাহাকে বিশেষরূপে জানিতে 
হইবে?” তবে তিনি বলিবেন, “এই আকাশের পরিমাণ যেরূপ, হৃদয়ের 
মধ্যবর্তী আকাশের পরিমাণও সেইরূপ। ছ্যুলোক ও ভূলোক উভয়ই 
ইহার মধ্যে সংস্থাপিত ; অগ্নি ও বায়ু উভয়, সুর্য ও চন্দ্র উভয়, বিদ্যুৎ ও 
নক্ষত্ররাজি তাহার মধ্যে সংস্থাপিত, (দেহধারী ) ইহার আপনার বলিতে 
যাহা কিছু আছে বা যাহা নাই, সেই সমন্তও এই হদয়াকাশে 
সমাহিত 1” ২-৩ 

১। শিল্পগণ ক্ষুদ্ৰ হদয়াকাশকে ব্ৰহ্ম বলিয়া বুঝিতে না৷ পারায় গুরু উত্তর দিলেন, 
“হৃদয্াকাশকে ( অর্থাৎ ব্রক্ষকে ) ম্বরূপতঃ ক্ষুত্ত ভাবিয়াই যে আমি 'দহর' বলিয়া! বর্ণনা 
করিয়াছি, তাহ! নহে । অন্তঃকরণরূপ উপাধিই এই আপাত প্রতীয়মান ক্ষুদ্রত্বের কারণ; 
হৃদয়পদ্মের দ্বার! পরিচ্ছিন্ন বলিয়াই বিশাল আকাশ (ব্রহ্ম ) ক্ষুড্রূপে বিত হইয়াছেন । 
অতুলনীয় ব্রহ্মকে বৃদ্ধিস্থ করিতে হইলে তাহার নিকটতম উপমারূপে আকাশই গৃহীত হইতে 
পারে । এই জনই ব্রহ্মকে ভৌতিক আকাশের সমপরিমাণ বলা হইয়াছে ।” 


তং চেদ্‌ ব.যুরস্মিংশ্চেদিদং বন্ধপুরে জর্বং সমাহিতং জর্বাণি 
চ ভূতানি সর্বে চ কামা ষদৈতড্জরা বাপ্রোতি প্রধ্বংসতে বা কিং 
ততোহতিশিষ্যত ইতি ॥ ৪ 


তম্‌ চেৎ ৰ যু--অন্মিন্‌ চে ৰ ্মপুরে (ব্রহ্ষের নগরস্থানীর় এই দেহে, অর্থাৎ দেহোপলক্ষিত 
হদপ্লাকাশে, বদি) ইছম্‌ সর্যম সমাহিতম্‌ ( এই সমস্ত আহিত থাকে ), সর্বাণি চ ভজ তানি 
(সকল প্রাণী ) সৰ্বে চ কামাঃ (সকল কাম্য বসন্ত ) [নিহিত থাকে),[ তবে ] যদ! 
(যখন ) জরা! (বার্ককা) এতৎ (এই দেহকে) আপ্রোতি (প্রাপ্ত হয়), বা ( অথবা ) 
প্রধ্বংসতে ([ এই দেহ ] ধ্বংস হয় ) ততঃ (তাহ! হইতে, দেহ হইতে ) কিম্‌ (কি) অতি- 
শিষ্ণতে ( অভিরিক্করূপে অবশিষ্ট ধাকে ) ? [ অর্থাৎ কিছু থাকিতে পারে না] ইতি । ৪ 

গুরুকে বদি ( কেহ ) বলে, “এই বরন্ধপুরে যদি সকল প্রাণী এবং নিখিল 


৮১1৫ ] ছান্দোগ্যোপনিষৎ ৩৯৩ 


কাম্যবস্ত১__এই সমস্তই সংস্থাপিত থাকে, তবে দেহ যখন জরাগ্রন্ত হয় 
বা বিনষ্ট হয়, তখন দেহাতিরিক্তরূপে কি অবশিষ্ট থাকিতে পারে ?”২ ৪ 

১। আচার্ধ বলিয়াছিলেন, “ইহার আপনার বলিতে যাহা! আছে বা যাহা নাই |” 
ইহাতে শিল্পেরা যদি ভাবে যে, আচার্ধ ইহার কাম্যবস্তরই উল্লেখ করিয়াছেন। 


২। ঘট নষ্ট হইলে ঘটমধ্যস্থ দধ্যাদি যেমন নষ্ট হয়, দেহনাশ হইলে দেহের সহিত 
তন্মধান্থ সমন্তও তেমনি নষ্ট হইবে--ইহাই প্রশ্নের তাৎপধ। 


স ৰয়ান্নাস্ত জরয়ৈতজ্জীর্যতি ন বধেনাম্ত হন্যত এতৎ 
সত্যং ৰক্ষপুরমস্মিন্‌ কামাঃ সমাহিতা এষ আত্মাইপহতপাপ্যা 
বিজরো বিমৃত্যুবিশোকো বিজিঘৎসোহপিপাসঃ সত্যকামঃ 
সত্যসক্কল্লে!। যথা হোবেহ প্রজা! অন্বাবিশস্তি যথানুশীসনং 
যং যমন্তমভিকাঁমা ভবন্তি যং জনপদং যং ক্ষেত্রভাগং তং 
তমেবোপজীবন্তি ॥ ৫ 


সঃ (আচার্য ) ৰ মাৎ_অন্ত ( এই দেহের) জরয়! (জরার দ্বার) এতৎ (এই-- 
অন্তরাকাশাখা ব্রহ্ম) ন জীর্ঘতি (জীর্ণ হন ন), অস্ত বধেন (হতার দ্বার! ) ন হন্যতে 
(হত হন না); এতৎ ( এই ব্ৰহ্মতত্ব ) সত্যম্‌ (যথার্থ) বৰ ক্ষপুরম্‌ (বরদ্ষরূপ পুর) [ দেহ 
যথার্থ ব্ৰক্মপুর নহে, কেন না উহ বিকারী, অতএব মিথ্য| ], অন্মিন (এই [ পারমাখিক ] 
ব্হ্মপুরে ) কামাঃ (কাম্য বস্তুসকল) [ আশ্রিতরূপে ] সমাহিতাঃ। এষঃ (ইনি) 
[ তোমাদের ] আস্ত ( আত্ম! বা স্বরূপ ) [ অর্থাৎ উক্ত “দহরাকাশ ব্রহ্ম আমি” এবম্প্রকার 
অহংগ্রহোপাসন! করিতে হইবে ]। [আত্মার লক্ষণ এই ]--অপহতপাপ্না (পাপ [ ও 
পুণ্য ] হইতে বিষমুক্ত ), বিজরঃ ( জরাহীন ), বিমৃত্যুঃ (মৃত্যুহীন)-_[ পূর্বে দেখানে! হইয়াছে 
ষে, দেহাশ্রিত জরামৃত্যুর সহিত তাহার সম্বন্ধ নাই; এখন দেখানো হইল যে, দেহেতে 
অনাশ্রিত জরামৃতার সহিতও তিনি অসন্বদ্ধ ]) ৰিশোকঃ (শোক অর্থাৎ ইষ্টাদিবিয়োগ- 
জনিত মানসিক সন্তাপ রহিত ), বিজিঘৎসঃ (ভোজনেচ্ছাশৃন্য ), অপিপাসঃ (পিপানাশৃহ্য), 
সতাকামঃ ( অব্যর্থকাম ), সতাসম্কল্পঃ ( অবার্থসঙ্কল্ )। [ এতাদৃশলক্ষণ আত্মাকে শান্তর ও 
গুরুর নিকট হইতে জানিতে হইবে ; তাহা না হইলে স্বারাজ্যলাভ ন! হইয়া পরাধীনত। 


৩৯৪ উপনিষৎ গ্রন্থাবলী [ ৮1১৬ 


হইবে ]--যধা হি এব (ঠিক যেমন ) ইহ ( ইহলোকে ) প্রজা: (মানবগণ) যথান্ুশাদনষ্‌ 
([রাঞ্জার ] আদেশানুসারে ) অহ্থাবিশন্তি ( অনুবর্তন করে, কর্মানুষ্টান করে), [এবং] 
যম্‌ যম (যেষে) অন্তম (প্রদেশ) [অথাৎ] ধম জনপদম (যে জনপদ) [ বা] যম্‌ 
ক্ষেত্রভাগম্‌ (ভূমিথঞ্ড ) [ এর প্রতি ] অভিকামাঃ ভবস্তি (কামনা ঘুক্ত হয়) তম্‌ তম্‌ এব 
(সেই সেই [জনপদ বা ক্ষেত্রকেই 1) উপজীবস্তি (জীবিকারূপে গ্রহণ করে) [ ঠিক তেমনি 
অনাস্তজ্ঞ বাক্তি পরের অধীনে থাকিয়। স্বীয় পুণোর ফল ভোগ করে ]1৫ 


গুরু বলিবেন, “এই দেহের জরাদ্বার! এই অস্তরাকাঁশাখ্য ব্রঙ্ধ জরাগ্রস্ত 
হন না, ইহার বধে তিনি নিহত হন না) এই অন্তরাকাশই পারমাথিক 
ব্রহ্মপুর, উহাতে কাম্যবস্তমকল সম্যক সংস্থাপিত আছে। ইনিই আত্মা 
এবং ইনি পাপশৃন্ঠ, জরাহীন, মৃত্যুহীন, শোকহীন, ক্ষুধাহীন, পিপাসাহীন, 
সত্যকাঁম ও সত্যসঙ্কর্ন ।* ইহলোকে মানবগণ যেমন স্বীর রাজার আদেশ 
অনুসরণ করে এবং তাহার! যে যে প্রদেশের অর্থাৎ যে বে জনপদ বা 
ভূমিখণ্ডের_ প্রতি কামনাবান্‌ হয়, সেই জনপদ বা! ভূমিখণ্ডকেই (স্বীয় 
রাজার আদেশক্রমে ) জীবিকারপে গ্রহণ করে (কিন্তু স্বতন্ত্রভাবে করে 


না, অনাত্মজ্ঞও তেমনি পুণাফল উপভোগের জন্য পরাধীন হয় )। ৫ 
১। ত্রিগুপাস্ত্বিক মায়ার অংশতৃত সত্ব, রজঃ ও তমঃ দ্বারা অস্পৃঃ শুদ্ধ-সত্বরূপ 
উপাধিতে উপহিত হওয়ায় তাহার ইচ্ছা! ও সন্ধল অব্যর্থ । 


তদ্‌ যথেহ কর্ষমজিতো লোকঃ ক্ষীয়তে এবমেবামুত্র 
পুণ্যঙ্দিতো লোকঃ ক্ষীয়তে তদ্‌ ষ ইহাত্মানমননুবিদ্ধ 


ব্রজন্ত্যেতাংশ্চ সত্যান্‌ কামাংস্তেষাং সবেষু লোকেঘকামচারো 
ভবত্যথ ষ ইহাত্মানমনুবিষ্য ব্রজন্ত্যেতাং-শ্চ সত্যান্‌ কামাংস্তেষাং 


সর্বেধু লোকেষু কামচারো ভবতি ॥ ৬ 
ইত্যফ্টমাধ্যায়স্ত প্রথমখণ্ডঃ ॥ 


৮২।১ ] ছান্দোগ্যোপনিষৎ ৩৯৫ 


[পূর্বে পুণাভোগকালে পরাধীনতার দৃষ্টান্ত দেওয়া হইয়াছে, এখন পুণ্যক্ষয়-বিষয়ে 
অপর দৃষ্টান্ত প্রদশিত হইতেছে ]--তৎ (উক্ত দৃষ্টান্স্থলে ) যথা! (যেমন ) ইহ ( এই 
জগতে) কর্মজিতঃ লোকঃ (সেবাদি কর্মের দ্বার অজিত [ পরাধীন ] উপভোগ ) ক্ষীয়তে 
(ক্ষয় হয়) এবম্‌ এব ( ঠিক এইরূপই ) অমুত্র ( পরলোকে ) পুণ্যজিতঃ ([ অগ্নিহোত্রাদি ] 
পুণানুষ্ঠানদ্বারা। লব্ধ) [পরাধীন] লোকঃ (ভোগ) ক্ষীয়তে। [ পূর্বোক্ত দোষগুলি 
অবিদ্বানদের হয় ]--তৎ (উক্ত স্থলে, উক্ত ব্যাপারটি এইরূপ )__ষে (যাহার!) ইহ 
আস্মানম (আত্মাকে) চ (এবং) [তাহাতে আশ্রিত ] এতান্‌ (এই সকল) সত্যান্‌ 
কামান্‌ ( সত্য [ সন্কলের ফলতৃত] কামাবস্তুসমূহকে ) অননুবিদ্ভ (না জানিয়া, স্বানুভবগোচর 
না করিয়া) ব্রজন্তি (গমন করে, দেহত্যাগ করে ) তেষাম্‌ (তাহাদের ) সর্ধেধু লোকেধু 
(সকল লোকে ) অকামচারঃ ( অস্বতন্থগতি ) ভবতি; অথ (পক্ষান্তরে )যে (যাহারা, যে 
বিদ্বান্গণ ) ইহ আস্মানম্‌ অনুবিগ্ঠ (জানিয়।) [ ইত্যাদি অনুরূপ ] ৷ ৬ 


“উক্ত দৃষ্ান্তস্থলে যেমন ইহজগতে কর্মের দ্বারা অজিত উপভোগ ক্ষীণ 
হয়, পরলোকেও তেমনি কর্মের দ্বারা অজিত ভোগের ক্ষয় হয় । উহ] 
এইরূপ- যাহারা ইহজগতে আত্মাকে না জানিয়া এবং এই সকল সত্য 
কাম্যবস্তকে না জানির।া দেহত্যাগ করে, বিভিন্ন লোকে তাহাদের 
স্বচ্ছন্দগতি হর না; পক্ষান্তরে যাহারা ইহজগতে আত্মাকে ও সত্য 
কাম্যবস্তসকলকে জানিয় দেহত্যাগ করেন, তীহারা সকল লোকেই 
স্বচ্ছন্দগতি হন। ৬ 


অষ্টমাধ্যায়_ দ্বিতীয় খণ্ড 


(ব্রহ্গজ্ঞ যথাঁকাঁমচারী ) 


স যদি পিতৃলোককামো ভবতি সম্বল্লাদেবাস্ত পিতরঃ 
সমুত্তিষ্ন্তি তেন পিতৃলোকেন সম্পন্নো মহীয়তে ॥ ১ 


[গুরু বলিতে লাগিলেন ]__[ যথোক্ত আত্মা ও তাহার আশ্রিত সত্য কামা- 


৩৯৬ উপনিষৎ গ্রন্থাবলী [ ২২ 


সকলকে সাক্ষাৎকারের পর দেহত্যাগ করিয়া] সঃ যদি পিতৃলোক-কামঃ ভবতি 
( সুখের হেতুভূত পূর্বতন পিতৃগণকে পাইতে ইচ্ছা! করেন) [ তবে ] অস্ত (ইহার ) সক্কল্লাৎ 
এব ( সঙঞ্চল্পমাত্র হইতেই ) পিতরঃ (পিতৃগণ ) সমুত্তিষ্ঠস্তি (ঠাহার সহিত মিলিত হন); 
তেন পিতৃলোকেন সম্পন্নঃ ( উক্ত সুথপ্রদ পূর্বতন পিতৃগণকে প্রাপ্ত হইয়া) মহীয়তে ( পূজিত 
হন, মহিম! অনুভব করেন )। ১ 


“তিনি যদি পিতৃলোক কামনা করেন, তবে তাহার সঙ্কপ্পমাত্রই 
পিতৃগণ তাহার সহিত মিলিত হন; সুখের হেতুভূত উক্ত পিতৃগণকে 
পাইয়। তিনি মহিমা অনুভব করেন । ১ 

১। লোকাস্তে (ভুজান্তে ) ইতি লোকাঃশ যাহা ভোগের জন্য ঈপ্নিত হয়। পিতৃগণ 
সুখাদির কারণ হন, এইজন্য তাহারাই লোকশব্দের বাচ্য। তাহাদের জন্ত কামনা, অর্থাৎ 
তাহাদের সহিত মিলনের ইচ্ছা আছে ধাহার তিনি পিতৃলোককাম। পূর্ব পূর্ব জন্মে যে 
সকল পিতামাতা! প্রভৃতি সুখের কারণ ছিলেন, তাহাদেরই জন্ উক্ত জ্ঞানীর কামন। 
হয়; যে সকল পূর্ব পিতামাতা! নিম্ন জন্ম ও দুঃখের কারণ ছিলেন, তাহাদের সহিত 
মিলনের ইচ্ছা! বিশুদ্ধসত্ব বোগীর পক্ষে সম্ভব নহে । পরেও এইরূপ । মাতরঃ = মাতৃগণ, 
সার »ভগ্রীগণ, সখায়ঃ = বন্ধুগণ । 


অথ যদি মাতৃলোককামে৷ ভবতি সঙ্কল্লাদেবাস্ত মাতরঃ 

সমুত্তিষ্ঠ্তি তেন মাতৃলোকেন সম্পন্নো মহীয়তে ॥ ২ 

“আবার যদি তিনি মাতৃলোক কামন! করেন, তবে তাহার সন্কল্পমাত্রই 
(অতীত) মাতৃগণ তাহার সহিত সম্মিলিত হন; উক্ত স্থথপ্রদাফিনী 
মাতাদিগকে প্রাপ্ত হইয়া তিনি মহিমা অন্থতব করেন । ২ 

অথ যদি ভ্রাতুলোককামো ভবতি সঙ্কল্লাদেবাস্তয ভ্রাতরঃ 
সমুত্তিষ্ঠন্তি তেন ভ্রাভৃলোকেন সম্পন্নো মহীয়তে ॥ ৩ 

“আর যদি তিনি ভ্রাতৃলোক কামনা করেন (ইত্যাদি )। ৩ 


টি ছান্দোগ্যোপনিষৎ ৩৯৭ 


অথ যদি স্বস্থলোককামো ভবতি সঙ্কল্লাদেবান্য স্বসারঃ 
সমুত্তিষন্তি তেন স্বস্থলৌকেন সম্পন্নো মহীয়তে ॥ ৪ 


“আর যদি তিনি ভগিনীলোক কামনা করেন ( ইত্যাদি )। ৪ 


অথ যদি সখিলোককামো ভবতি সঙ্বল্লাদেবাহ্য সখায়ঃ 
সমূতিষ্ঠন্তি তেন সখিলোকেন সম্পন্নো মহীয়তে ॥ ৫ 


“আর ঘদি তিনি বন্ধুলোক কামনা করেন (ইত্যাদি )। ৫ 


অথ যদি গন্ধমাল্যলোককাঁমো ভবতি জঙ্কল্লাদেবাস্ত 
গন্ধমীল্যে সমুত্তিষ্ঠতত্তেন  গন্ধমীল্যলোকেন জম্পনে। 
মহীয়তে ॥ ৬ 


“আর তিনি বদি গন্ধ ও মাল্য হইতে লত্য ভোগ কামনা করেন, 
তবে তাঁহার সঙ্কন্নমাত্রই সুখপ্রদ গন্ধ ও মাল্য তাহার সহিত মিলিত হয়; 
উক্ত স্বখপ্রদ গন্ধ ও মাল্য প্রাপ্ত হইয়! তিনি মহিমা অনুভব করেন । ৬ 


অথ যন্যন্পানলোককামো ভবতি সঙ্কল্লাদেবাস্তান্পপানে 
সমৃত্তিষ্ঠতস্তেন অন্নপানলোকেন সম্পন্নো মহীয়তে ॥ ৭ 
“আর তিনি যদি অন্ন ও পানীয় হইতে লভ্য ভোগ (ইত্যাদি )। ৭ 


অথ যদি গীতবাদিত্রলোককামো ভবতি সন্বল্লাদেবাস্ত 


গীতবাদিত্রে সমুত্তিষ্ঠতস্তেন গীতবাদিব্রলোকেন সম্পন্ো 
মহীয়তে ॥ ৮ 


“আর তিনি যদি গীত ও বান্ধ হইতে লভ্য ভোগ ( ইত্যাদি )।৮ 


অথ যদি স্ত্রীলোককামো ভবতি সঙ্কল্লাদেবাস্ত সত্রিয়ঃ 
সমুত্তিষটন্তি তেন স্ত্রীলৌকেন সম্পন্নো মহীয়তে ॥ ৯ 

“আর যদি তিনি স্ত্রীগণ হইতে লভ্য ভোগ (ইত্যাদি )। ৯ 

যং ষমন্তমভিকামো ভবতি যং কামং কাময়তে সোহস্ত 
সঙ্কল্লাদেব সমুত্তিষ্ঠতি তেন সম্পন্নো মহীয়তে ॥ ১০ 


ইত্যফ্টমাধ্যায়স্ত দ্বিতীয়খণ্ডঃ ॥ 


যম্‌ যম্‌ [ইতাদি ৮।১।৫]. যম্‌ কামম্‌ (যে কামাবন্ত ) কাময়তে (প্রার্থনা করেন) 
[ইতাদি } ৷ ১০ 


“যে যে প্রদেশ বিষয়ে তাহার অভিলাষ হয়, যে কাম্যবস্তু তিনি প্রার্থন। 
করেন, সঙ্কল্পমাত্রই উহারা তাহার সহিত মিলিত হয়। তৎসম্পন্ন হইয়া 
তিনি মহিমা অনুভব করেন । ১০ 


অষ্টমাধ্যায়_ তৃতীয় খণ্ড 
( সম্প্রসাদ আত্ম! ও সতাাবন্ধ ) 
ত ইমে সত্যাঃ কামা অনৃতাপিধানান্তেষাং সত্যানাং 
সতামনৃতমপিধানং যো ষো হাস্তেতঃ প্রেতি ন তমিহ দর্শনায় 
লভতে ॥ ১ 


[আত্মধঘানের সাধনে সাধকদের উৎসাহ জন্মাইবার জন্ক গুরু বলিতে 
লাগিলেন ]--তে ইমে সতাঃ কামাঃ (উক্ত এই সতা কামাবন্তব-বর্গ) অনৃত-অপিধানাঃ 
(মিথ্যার দ্বার! আবৃত ); সতাম্‌ (ম্বতঃই বিদ্তমান, [ সহজ-লভা ও স্বাত্মস্থ ] ) তেষাম্‌ 
সতযানাম্‌ (উক্ত সতা [ কামা ] সকলের ) অনৃতম্‌ ( নিখ], [ অর্থাৎ মিখ্যাজ্ঞানজনিত ৰাহ্ন- 


টানি] ছান্দৌগ্যোপনিষত ৩৯৯ 


বিধয়ে তৃষ্ণ৷ ] ) অপিধানম্‌ (আবরণ, [অপ্রাপ্তির কারণ ))_হি (কেন না) অন্ত (এই 
জীবের ) যঃ যঃ ( যে কোনও আত্মীয় ) ইতঃ ( ইহজগৎ হইতে ) প্রেতি (গমন করে) [সে 
জীবিত ব্যক্তির স্বহৃদয়ে বিস্তমান থাকিলেও ] তম্‌ (উক্ত মৃতকে ) [ সেই জীব] ইহ 
(ইহলোকে ) দর্শনায় (দর্শনের বিষয়ীত্‌তরূপে ) ন লভতে (পায় না)। ১ 


“উক্ত এই সত্য কাম্যবস্তসকল মিথ্যা্বারা আবৃত; মিথ্যাই উক্ত 
স্বতোবিগ্ঘমান সত্য কাম্যসকলের আবরণ );১ কারণ জীবের যে কোনও 
আত্মীয় ইহজগৎ ত্যাগ করিলে, তাহাকে.সে আর এই জগতে দর্শন 
করিতে পায় না । ১ 

১। সমস্ত কাম্যবস্ত আত্মাতেই বিদ্ভমান, অথচ মানুষ ভ্রমে বাহিরে তাহার অস্বেষণ 
করে। তাহার দৃষ্টি ও আচরণ বাহিরের কাম্যবন্তুতে কেন্দ্রীভূত থাকায় সে সতা কামাবন্ত 


লাভ করে ন।। মিথ্যাই যে সত্যের আবরণ, তাহ! পরের বাকে) প্রমাণিত হইতেছে । 
বাহিরে অনুসন্ধান করিয়া! কেহ মৃত পুত্রাদির মিলনমথ লাভ করিতে পারে ন1। 


অথ যে চাস্তেহ জীবা যে চ প্রেতা যচ্চান্যদিচ্ছনন লভতে 
সর্বং তদত্র গত্বা বিন্দতেহত্র হান্তৈতে সত্যাঃ কামা 
অনৃতাপিধানাস্তদ্‌ যথাহপি হিরণ্যনিধিং নিহিতমক্ষেত্রজ্ঞা 
উপরূপরি সঞ্চরন্তো ন বিন্দেয়ুরেবমেবেমাঃ সর্বাঃ প্রজা 
অহরহগচ্ছন্ত্য এতং ৰন্ধলৌকং ন বিনন্ত্যনৃতেন হি 
প্রত্যুঢ়াঃ ॥ ২ 

অথ অন্ত (উক্ত বিদ্বানের ) যে (যে সকল আত্মীয়) ইহ জীবাঃ (ইহলোকে জীবিত 
আছে) যে চ প্রেতাঃ (এবং যাহার! মরিয়াছে ), ষচ অন্ঠৎ (এবং অপর যে [ সকল 
রতি ) দ্রবা ) ইচ্ছন্‌ ( ইচ্ছা করিয়াও) ন লভতে (লাভ করিতে পারা যায় ন! ), [তিনি] 
অত্র গত্বা (এখানে গিয়া, এই সর্বাধার হৃদয়াকাশাখ্য ব্রহ্মে গমন করিয়!) তৎ সর্বস্‌ 
(সেই সমস্ত ) বিন্দতে (প্রাপ্ত হন); হি (কারণ ) অত্র (এই স্থানে ) এতে ( এই সকল ) 


সত্যাঃ কামাঃ অনৃতাপিধানাঃ [ হইয়া বিদ্তমান আছে ]। তৎ (উক্ত বিষয়টি এইরূপ) 
ধা (যেমন) উপরি উপরি (বার বার উপরে) সঞ্চরত্তঃ অপি (বিচরণ করিয়াও ) 


৪০৩ উপনিষণ্ড গ্রস্থাবলী [৮৩1৩ 


অক্ষেত্রজ্ঞাঃ ( নিধিশাস্ত্রে অনভিজ্ঞ ব্যক্তিগণ ) নিহিতম্‌ ([ নিধাতৃগণ কর্তৃক ] ভ্‌গৰ্ভে 
প্রোথিত) হিরণানিধিম্‌ (সংরক্ষিত সুবর্ণ ) ন বিন্দেযুঃ (প্রাপ্ত হয় না) এবম্‌ এব (ঠিক 
তেমনি ) ইমাঃ সর্বাঃ প্রজাঃ (এই সকল জীব ) অহ: অহ: (প্রতিদিন ) [ ্বযুপ্তিকালে ] 
গচ্ছস্তাঃ ([ ব্ৰহ্দে ] গমন করিয়াও ) এতম্‌ বদ্ধলোকম্‌ ( এই ব্রন্ধরূপ লোককে ) ন বিন্দতি 
(লাভ করে না), [অর্থাৎ আমি ব্রহ্মে আদিয়াছি_-ইহ1] জানে ন]; হি (কারণ) 
[তাহার 1] অনৃতেন ( মিথ্যাদ্বার, অবিস্ভাদি দোষের দ্বার!) [ স্বরূপ জ্ঞান হইতে ] প্রতাঢাঃ 
(অপন্ধত বা বাহিরে প্রক্ষিপ্ত রহিয়াছে )। ২ 


“উক্ত বিদ্বানের যে সকল আম্মীয় জীবিত আছে, বা যাহার! মরিয়াছে, 
বা অপর যাহা কিছু ইচ্ছ! করিয়াও লাভ করিতে পারা যায় না, সেই 
সমস্তই তিনি হৃদয়াকাশাখ্য ব্ৰহ্ধে বাইয়া লাভ করেন; কেন না সেখানে 
এই সমস্ত সত্য কাম্যবস্ত মিথ্যাদ্ধারা আবুত হইয় বিদ্কমান আছে । এই 
বিষয়ে দৃষ্টান্ত এই__যেষন বার বার উপরে বিচরণ করিয়াও নিধিশাস্তে 
অনভিজ্ঞ ব্যক্তিগণ ভূগর্ভে প্রোথিত ও সংরক্ষিত সুবর্ণ প্রাপ্ত হয় না; ঠিক 
তেমনি জীবগণ প্রতিদিন (নুযুপ্তিকালে ) এই ব্রহ্মরূপ লোকে গমন 
করিয়াও তাহাকে লাভ করে না; কেন না তাহারা মিথ্যা (-জ্ঞানসম্ভৃত 
বিষয়তৃষ্ণা) দ্বার! স্বরূপ হইতে বিচ্যুত হইয়! থাকে । ২ 


স বা এষ আত্ম হৃদি তশ্তৈতদেব নিকক্তং হগ্য়মিতি 
তম্মাক্ধদয়মহরহর্বা এবংবিত শ্বর্গং লোকমেতি ॥ ৩ 


সঃ ৰৈ এব; আত্ম৷ (পুবোক্ত এই আস্মাই) হৃদি (হৃদয়পুণ্ডরীকে অবস্থিত ) 
[এবং আকাশ-শব্দের বাচ্য ]। তন্ত (উক্ত হৃদয়ের) এতৎ এব (ইহাই) নিরুক্তম্‌ 
( নির্বচন, মৌলিক অর্থ )--[ যেহেতু ] হৃদি অশ্ৰস্‌ ইতি ( হৃৎ-মধো এই আম্মা [ বর্তমান 1) 
তল্মাৎ (অতএব) অয়ম্‌ (হৃদয়); ( অৰ্থাৎ এ নিৰ্বচন হইতেও বুঝ! যার যে, আত্ম 
স্বন্ধ্রত্রেই অবস্থিত এবং সেখানেই উপলভা ]। এবম্-বিৎ যিনি জানেন যে, এই আস্বা 
হৃদয়েই আছেন, তিনি ) অহঃ অহঃ বৈ (প্রতিদিনই ) [ হ্বঘৃপ্তিকালে ] হর্গমু লোকষ্‌ 
এতি (হ্বর্গলোকে গমন করেন, হুখশ্বকূপ ব্রহ্মকে প্রাপ্ত হন )। ৩ 


পাও) ছান্দোগ্যোপনিষৎ ৪০১ 


“সুপ্রসি্ধ সেই আত্ম! হৃদয়েই অবস্থিত। উক্ত হৃদয়শবের নির্বচন 
এই-__ যেহেতু হৃৎ (-পিণ্ডে) অয়ম্‌ বা ইনি (অর্থাৎ আত্ম।), অতএব 
(উহা) হৃদয়। এইরূপে জ্ঞানী অবশ্যই প্রতিদিন ন্বর্গলোক লাভ 
করেন ।১ ৩ 

১। স্ুযুপ্তিতে সকলেরই ব্রহ্মলাভ হইলেও বিদ্বানের এ বিষয়ে একটু পার্থক্য আছে; 
বিদ্বান জানেন যে, তিনি ব্রহ্মলাভ করিয়াছেন; অবিদ্ধান্‌ তাহা! জানে না। তেমনি দেহ- 
ত্যাগান্তে সকলেরই আত্মীয় লয় হইলেও, যিনি তত্বমলি বাকোর অর্থ জানেন, তিনি 
প্রত্যাবর্তন করেন না; পরস্ত যিনি জানেন না, তাহার পুনর্জন্ম হয় । ৬।৯।৩ টীকা দ্রষ্টব্য । 


অথ য এষ সম্প্রসাদোইস্মীচ্ছরীরা সমুখীয় পরং 
জ্যোতিরুপসম্পদ্ভ স্বেন বূপেণাভিনিষ্পগ্ভত এষ আত্মেতি 
হোবাচৈতদম্ৃতমভয়মেতদ্‌ ৰন্ষমেতি তস্য হ বা এতন্য ৰন্ধণো 
নাম সত্যমিতি ॥ ৪ 


[মুক্তির অবলম্বন শুদ্ধব্রক্মের সহিত বিদ্বানের তাদাস্ত্য উপদেশকরিয়াউপাস্ত ব্রহ্মের ভ্ততির 
জন্তু তাহার ‘সত্য' নামের নির্বচন করা হইতেছে]-_-অথ যঃ এষঃ ( এই যিনি ) সম্প্রসাদঃ 
([ সম্যক প্রসাদগুণযুক্ত ] বিদ্বান) [ তিনি ] অস্মাৎ শরীরাৎ (এই শরীর হইতে ) সমুখায় 
(উখ্িত হইয়1, বিভালহায়ে দেহাস্বীভিমান ত্যাগকরিয়া) পরম জ্যোতি: (পরম জ্যোতি অর্থাৎ 
পরমাআানামক স্বপ্রকাশ চৈতন্তজ্যোতিকে) উপসম্পন্ভ (সমীপৰপ্তিরূপে, তদাস্মভাবে, লাভ 
করিয়া) ম্বেন রূপেণ অভিনিপ্পগ্ভতে (স্বীয় [ অশরীরী সদাস্মা ] স্বরূপে অবস্থিতি লাভ 
করেন )। [ আচার ] উবাচ হ (বলিলেন )-_এষঃ আত্মা ([ সম্প্রলাদ যে চৈতন্তজোতিতে 
তাদাস্তা প্রাপ্ত হন ] ইনিই আত্ম) ইতি । [ আরও বলিলেন ] এতৎ (এই আত্মা) অমৃতম্‌ 
(মরণহীন ), অভয়ম্‌ (ভয়হীন ) [ অতএব ] এতৎ (ইনি) ব্রহ্ম ; [ সুতরাং ইনি উপাস্ত ] 
ইতি। তন্তু হ বৈ এতম্ত (উক্ত এই) ব্ৰহ্মণঃ (ব্ৰহ্মের) নাম লতাম্‌ [৬1৮1৭ দ্রঃ ] ইতি। ৪ 

“আবার এই যে সম্প্রসাদ,১ ইনি এই শরীর হইতে উখিত হইয়া এবং 
পরমজ্যোতিঃসম্পন্ন হইয়া স্বীয় স্বরূপে অবস্থিতি লাভ করেন। ইনিই 
আত্মা ; ইনিই অমৃত, অভয় ; ইনিই ব্ৰহ্ম । উক্ত ব্রন্মের নাম সত্য *__ 
গুরু এই উপদেশ দিলেন । ৪ 


২৬ 


৪০২ উপনিষৎ গ্রন্থাবলী [ viele 


১। জাগরণে ও ন্বপ্রে বিষয়ের সহিত ইন্দ্রিয়ের সংযোগবশতঃ চিত্তকালুষ্য ঘটে । 
সুযুণ্তিতে জীব উহা হইতে মুক্ত থাকে বলিয়! তাহার আভিধানিক নাম সম্প্রসাদ । এখানে 
বিশেষভাবে বিছ্বানকেই এ সংজ্ঞা দেওয়া হইয়াছে । 


তানি হ বা এতানি ত্রীণ্যক্ষরাঁণি সতীয়মিতি তদ্‌ যৎ সৎ 
তদমৃতমথ যত্তি তন্মর্ত্যমথ যদ যং তেনোভে ফচ্ছতি 
যদনেনোভে যচ্ছতি তস্মাদ যমহরহর্বা এবংবিৎ. স্বর্গং 
লোকমেতি॥ ৫ 


ইত্যষ্টমাধ্যায়স্য তৃতীয়খণ্ডঃ ॥ 


তানি হ বৈ এতানি অক্ষরানি ([ ব্রহ্মের “দতা" এই নামের ] এই অক্ষরগুলি ) ত্রীণি 
(তিনটি)--সতীয়ম্‌ (সৎ, তী এবং ঘম্‌ { তন্মধ্যে স, ত. ও ঘম্‌-_এই তিনটিই অক্ষর ;তৎওঈ 
উচ্চারণের জন্ক, বাবহৃত হইয়াছে ; স+ ত + যম্=সত্যম্‌ ]। তৎ ( তন্মধো) যৎ ( যেটি ) 
সৎ ( স-কার ), তৎ অমৃতম্‌ (উহা অমৃত ) ; অথ হৎ তি (= তী-কার), তৎ মর্ত ম্‌ ( মর); 
অথ বত যম্‌, তেন (সেই অক্ষরের দ্বার) উভে (উর অক্ষরকে ) ধচ্ছতি (নিয়মিত বা 
বশীকৃত করে)। যৎ ( যেহেতু ) অনেন ( যম্‌ এই অক্ষরের হারা) উত্তে বচ্ছতি, তম্মাৎ 
(দেই জন্ত) [উহা] যম্্‌ : [যম্যেন উত্তন্নকে বাধিয়। রাখিয়াছে ] | [ অপরাংশ 
পূর্ববৎ ] ৷ ৫ 


ব্ৰহ্মের উক্ত নামের অক্ষরগুলি সংখ্যায় তিন-_সৎ, তী এবং যম্‌। 
তন্মধ্যে যেটি স-কার, তাহা অমর ; যেটি ত-কার, তাহা মর ; আর যেটি 
ষম্-কার, তাহ! পূর্বোক্ত অক্ষরদ্বয়কে নিজের বশীভূত করে। যেহেতু এই 
অক্ষর উভয়কে সংযমিত করে, অতএব উহার নাম যম্। যে কেহ এইরূপ 
জানেন, তিনি প্রত্যহ স্বৰ্গলোক ( অর্থাৎ ব্রদ্ধকে ) লাভ করেন ।১ ৫ 


১। যেক্রন্ষের নামেরই এতাদ্বশ মহিমা, সেই ব্রহ্ম অবশ্য উপাসন্ত । 


অষ্টমাধ্যায়_চতুর্য খণ্ড 
(ব্ৰহ্মসেতু ) 

অথ য আত্মা স সেতুবিধুতিরেষাং লোৌকানামসংভেদীয় নৈতং 
সেতুমহোৌরাত্রে তরতো ন জরা ন মৃত্যুন শোকো ন স্ুুকৃতং 
ন দুক্কতং সর্বে পাপ্মীনোহতো নিবর্তন্তেহপহতপাপ্] হোষ 
ৰ ক্মলোকঃ ॥ ১ 

[ ব্রহ্ষচর্যরূপ সাধনের (৮৪।৩) সহিত উপাস্ত ব্রহ্মোর সন্বন্ধ-বিধানের জন্য অতঃপর 
পূর্বোক্ত সম্প্রসাদের স্বরূপকে, পূর্বোল্লিখিত এবং অনুল্লিখিত গুণাবলীর বর্ণনা করিয়! স্তব কর! 
হইতেছে ]--অথ যঃ আত্মা সঃ সেতুঃ ( [যেন একটি] বাধ ) ; এষাম্‌ লোকানাম্‌ ( ভূরাদি 
এই সকল লোকের) অসংভেদায় (বিদীর্ণ না হওয়ার জন্য, অবিনাশের জন্য ) [ ইনি] 
[ কমানুষ্ঠাতার কর্মানুরূপ ফল বিধানপূর্বক জগতের ] বিধৃতিঃ (বিধারক )। এতম্‌ সেতুম্‌ 
( এই বাধকে ) অহোরাত্রে ( দিন ও রাত্রি [ অর্থাৎ তন্বার। উপলক্ষিত সববন্তর পরিচ্ছেদক 
কাল ]) ন তরতঃ (উত্তীর্ণ হয় ন।, শ্বায়ত্ত করিতে পারেনা), [অর্থাৎ আতা! কালপরিচ্ছেদ- 
শৃঙ্য ], জর! ন, মৃত্যুঃ ন, শোকঃ ন, সুকৃতম্‌ ( পুণা, ধর্ম ) ন, দুক্কৃতম্‌ (পাপ, অধর্ম ) ন 
( ইহাকে অতিক্রম করে না, অর্থাৎ স্পর্শ করে ন!) । সর্বে পাপ্]ানঃ (সকল পাপ) অতঃ 
(ইহা হইতে ) নিবর্তত্তে (নিবৃত্ত হয়, তাহাকে পায় না); হি (কারণ ) এষঃ ৰ্‌ হ্মলোকঃ 
(ব্রহ্মরূপ লোক বা ব্রহ্ম) অপহত-পাপ্াা! (বিগত-পাপ )। ১ 

যিনি আত্মা, তিনি ( যেন ) সেতুন্বরূপ (অর্থাৎ বাধ )__এই সকল লোক 
যাহাতে বিচ্ছিন্ন না হয়, এই জন্য ইনি ইহাদের ধরিয়া রাখিয়াছেন। ইহাকে 
দিন ও রাত্রি অতিক্রম করিতে পারে না, জরা, মৃত্যু, শোক, ধর্ম ও অধর্ম 
তাহাকে পার হইতে পারে না। সমুদয় পাপ (ইহাকে না পাইয়া) ইহ) 
হইতে প্রতিনিবৃত্ত হয় ; কেন না এই ব্রহ্গরূপ লোক সর্বপাপাতীত | ১ 

তন্মাদ্বা এবং সেতৃং তীত্বাহন্ধঃ সন্ননন্ধো ভবতি বিদ্ধঃ 
সন্ববিদ্ধো ভবত্যুপতাপী সন্ননুপতাপী ভবতি তশ্মাদ্ধা এতং 
সেতুং তীত্বাহপি নক্তমহরেবাভিনিষ্পগ্ভতে সকৃদ্ধিভীতো হোবৈষ 
ৰ ক্মলোকঃ ॥ ২ 


8০৪ উপনিষণড গ্রস্থাবলী Os 


[ পাপের ফলে শরীরধারীরা অন্ধ প্রভৃতি হ্য়; কিন্তু অশরীরী আত্মা সেরূপ হন 
ন! ]--তন্মাৎ বৈ (সেই জন্যই, তিনি পাপাতীত বলিয়াই ) এতম্‌ দেতুম্‌ তীত্ব1 (এই 
[ আত্মরূপ ] সেতুকে প্রাপ্ত হইয়া, [ অবিভার পারে গমন করিয়া! ] ) অন্ধঃ সন্‌ (যিনি 
অঞ্ধ ছিলেন, তিনিও ) অনন্ধঃ ভবতি (অন্ধত্ববিহীন হন ), বিদ্ধ: সন্‌ ( যিনি দুঃখাদিদ্বার! বিদ্ধ 
ছিলেন, তিনি) অবিদ্ধ: ভবতি, উপতাপী সন্‌ (যিনি রোগাদির দ্বার! জর্জরিত ছিলেন, 
তিনি) অনুপতাপী (সন্তাপাতীত ) ভবতি । [যেহেতু এ দেতুতে দিবারাত্র নাই ] তস্মাৎ 
বৈ (অতএব) এতম্‌ সেতুম্‌ ভীত্ব। নক্তম্‌ অপি (রাত্রিও) অহঃ এব অভিনিষ্পন্ভতে ( (চৈতন্য- 
জ্োতিঃদ্বরূপ ] দিবসে পরিণত হয়)-_হি (কেন না) এষঃ ব.ন্ধালোকঃ সকৃৎ বিভাতঃ এব 
( সদাজ্যোতিরয়, সর্বদা একরূপ ম্বপ্রকাশ )। ২ 


এই জন্যই এই সেতুকে প্রাপ্ত হইলে অন্ধও অন্ধত্বহীন হয়, শোকাদিক্রিষ্ট 
ব্যক্তিও ক্লেশাতীত হয়, (রোগাদি) সন্তপ্ত ব্যক্তিও সন্তাপাতীত হয়। এই 
জন্তই এই সেতুকে প্রাপ্ত হইলে রাত্রিও দিবসে পরিণত হয়; কেন না এই 
ব্ন্ধর্ূপ লোক চিরজ্যোতিত্মান্‌। ২ 


তদ্‌ ষ এবৈতং ৰ হ্ষলোকং ৰ দ্বচর্ষেণানুবিন্দন্তি তেষামেবৈষ 
ৰ হ্মলোকস্তেষাং সর্বেষু লোকেষু কামচীরো ভবতি ॥ ৩ 
ইত্যষ্টমাধ্যায়স্তয চতুর্থবগুঃ ॥ 


[ বিস্তার ফল যখন এইক্কপ ] তৎ (সুতরাং ) যে এব ( যাহারাই ) ৰ ক্ষচৰ্ষেণ ( কর্মহীন 
র্ষচর্ধের দ্বার!) এতম্‌ ব ক্মলোকম্‌ (এই ব্রহ্মক্প লোককে ) অনুবিন্দস্তি (গুরুর উপদেশ 
অনুযায়ী লাভ করেন, স্বীয় আস্মরূপে অবগত হন), এবঃ ব.দ্ধলো কঃ তেষাম্‌ এব (তাহাদে রই, 
কামাদিহীন সেই ্রন্ধগদেরই ), তেঘাস্‌ সর্বেহু[ ইতাদি-_-৮1১1৬ ]। ৩ 


( তাহাই যখন হইল ) তখন যাহার! গুরুর উপদেশ অনুযায়ী ব্রহ্মচর্য- 
সহায়ে এই ব্রহ্ধবূপ লোক প্রাপ্ত হন, এই ব্ৰহ্মলোক তাহাদের । সকল 
লোকেই তাহাদের স্বচ্ছন্দগতি হইয়া থাকে | ৩. 


অষ্টমাধ্যায়--গঞ্চম খণ্ড 


(ব্ৰহ্মচৰ্য ) 


অথ যদ্‌ যজ্ঞ ইত্যাচক্ষতে ৰ ক্ষচৰ্যমেব তদ্‌ ৰন্ষচর্ষেণ হোব 
যো জ্ঞাতা তং বিন্দতেহথ যদিষ্টমিত্যাচক্ষতে ৰ ন্ষচর্যমেব তদ্‌ 
ব ক্ষচর্যেণ হোবেষ্টীআ্মানমনুবিন্দতে ॥ ১ 


[ সেতু প্রভৃতি রূপে যে আস্মায় গুণাদি কীতিত হইয়াছে, তাহার প্রাপ্তির জন্য জ্ঞানের 
সহকারী সাধন ব্রহ্মচর্ধ বিহিত হইতেছে, এবং উক্ত ব্রহ্মচর্ধে নিষ্ঠা উৎপাদনের জন্য যজ্ঞাদিরূপে 
উহার প্রশংসা কর! হইতেছে ]--অথ যৎ (যাহাকে ) [লোকে ] যজ্ঞঃ ইতি (যজ্ঞ নামে) 
আচক্ষাতে ( উল্লেখ করে ) তৎ (তাহা) ৰ ক্মচৰ্যম্‌ এব (ব্রহ্ষচর্ধই) [ অর্থাৎ যজ্ঞের যাহা ফল, 
তাহ! ব্ৰহ্মচৰ্যের দ্বারাও লভ্য],--হি (কারণ ) ধঃ জ্ঞাত! ( যিনি জ্ঞাতা, তিনি) [চিত্তশুদ্ধিক্রমে 
যজ্ঞের যাহ! চরম লভ্য ফল ] তম্‌ (তাহাকে, ব্রহ্মলোককে ) ৰ্‌ ক্মচৰ্ষেণ এব (ব্রহ্ষচর্ধের 
দ্বারাই ) বিন্দতে.( লাভ করেন ), [ কেবল ফলসাম্যহেতুই ব্রহ্ষচর্ধ যঞ্জ নহে ; অধিকস্ত যজ্ঞ 
শব্দে ‘য’ ও 'জ্ঞ’ আছে এবং ‘যঃ জ্ঞাতা” ইহাতেও ‘য' ও ‘জ্ঞ' আছে,_এই জন্যও বন্য 
যজ্ঞ ]। অথ যং ইষ্টম ইতি (ইষ্ট বলিয়া [ ইষ্ট = যজ্ঞ, পুজা! ]) আচক্ষতে, তৎ ৰ্‌ ক্ষচৰ্যম্‌ 
এব-__হি ৰ ক্ষচৰ্ধেণ এব ইষ্ট ( [ঈশ্বরকে] পূজা করিয়া, অণব। আত্মবিষয়ে এযণ! বা কামনা 
করিয়!) আত্মনম্‌ ( আত্মাকে ) অনুবিন্দতে ; [ ইষ্ট-অনুষ্ঠানে যেমন ব্রহ্মাবিষয়ক এষপারই 
অভিব্যক্তি হয়, ব্র্র্যানুষ্ঠানেও তাহাই হয়, ব্ৰহ্মচর্যও এযপাস্মক ; ইষ্ট ও এষণ! উভয়েই ইষ 
ধাতু হইতে সিদ্ধ ]। ১ 


লোকে যাহাকে যজ্ঞ বলে তাহাও ব্রহ্মচর্য ; কারণ যিনি জ্ঞাতা, তিনি 
র্ষচর্য দ্বারাই ব্রহ্মলোক লাভ করেন। আবার লোকে যাহাঁকে ইষ্ট১ বলে 
তাহা ব্রহ্মচর্য; কারণ ব্রহ্মচর্যের দ্বারাই (আত্মার বিষয়ে ) এষণা করিয়া 
( তাহার! ) আত্মাকে লাভ করে । ১ 


১। একাগ্নি-কর্মহবনং ত্রেতায়াং যচ্চ হুয়তে । অন্তর্বেন্ভাং চ যদ্দানমিষ্টং তদভিধীয়তে ॥ 
অগ্রিহোত্রং তপঃ সত্যং বেদানাঞ্ধানুপালনম্। আতিখাং বৈশ্বদেবঞ্চ প্রাহরিষ্টমিতি স্মৃতম্‌ ॥ 


৪০৬ উপনিষৎ গ্রস্থাবলী [৮৫ 


অথ যৎ সত্ৰায়ণমিত্যাচক্ষতে ৰ ক্মচৰ্যমেব তদ্‌ ৰ ক্মচৰ্ধেণ হোব 
সত আত্ুনক্্রাণং বিন্দতেহথ যন্মৌনমিত্যাচক্ষতে ৰ হ্ষচর্যমেব তদ্‌ 
ৰ ক্মচৰ্যেণ হেবাত্মানমন্ুুবিগ্য মনুতে ॥ ২ 


অথ যৎ সত্রাঃ়ণম্‌ (বহু যজ্রমানবিশিষ্ট বৈদিক কর্ম) ইতি আচক্ষতে, তৎ ৰ ক্ষচৰ্ধম্‌ 
এব-হি ৰ ক্মচৰ্যেণ এব সতঃ (পরমাসত্মার সকাশে ) আস্মনঃ ( আপনার, জীবের ) ত্রাণম্‌ 
(পরিত্রাণ) বিন্দতে (লাভ করেন ) [ সআায়ণম্‌ =সৎ+ ত্রায়ণম্‌ = সতঃ ত্রাণম্‌ ] ; অথ যত 
মৌনম্‌ (মৌন) ইতি আচক্ষতে তৎ ৰ ক্চ্ধস্‌ এব--হি ব ক্ষচৰ্যেণ এব আসত্মানম্‌ (আত্মাকে ) 
অনুবিষ্ত ( শাস্তরাচার্ধ হইতে জানিয়। পরে ) মনুতে (মনন করে, ধান করে ) [ মৌন ও মনন 
উভয় শব্দই মন্‌ ধাতু হইতে নিম্পন্ন ]| ২ 


আবার লোকে যাহাকে সত্রায়ণ বলে, তাহাও বরৰ্ধচর্য ; কারণ ব্রহ্মচর্য- 
সহায়েই লোকে পরমাত্মার সকাশে আপনার ত্রাণ লাভ করে। আবার 
লোকে ধাহাকে মৌন বলে, তাহাও ব্রহ্ষচর্য ; কারণ ব্রহ্মচর্যসহায়েই লোকে 
( শান্ত্রাদি হইতে ) আত্মাকে জানিয়া পরে মনন করে । ২ 


অথ যদনাশকায়নমিত্যাচক্ষতে বন্ধচর্যমেব তদেষ হ্যাত্সা ন 
নশ্যতি যং ৰ্ঘচর্ষেণামুবিন্দতেহথ যদরণ্যায়ন মিত্যাচক্ষতে ৰ হ্চ্য- 
মেব তৎ তদরশ্চ হ বৈ ণ্যশ্চার্ঁকৌ ৰন্দধলোকে তৃতীয়স্তামিতো 
দিবি তদৈরস্মদীয়ং সরস্তদশ্ব্থ সৌমসবনস্তদপরাজিতা পৃৰ,গ্ষণঃ 
প্রভুবিমিতং হিরণ্রায়ম ॥ ৩ 

অথ যং অনাশকায়নম্‌ (উপবাদপরাক্পতা, অনশনত্রত ) ইতি আচক্ষতে তৎ ৰ দ্ধাচর্ধষ্‌ 
এব-_হি ঘম্‌ (যে আত্মাকে ) ব.দ্ষচর্ধেণ অনুবিন্দতে, [ ব্ৰহ্মচৰ্ঘপরায়ণ সেই সাধকের ] 
এষ: আত্মা (এই আত্মা) ন নঙ্কতি (নাশ হয় না, “অনাশশ হন) [ অনাশক- 


অয়নম্‌ =অনাশে গমন]। অথ যৎ অরণ্যায়নম্‌ (অরণাবাস) ইত্তি আচক্ষতে, তৎ 
ৰ ক্মচৰ্ধম্‌ এব--[ কারণ যে লোকে “অর” ও “পা” নামক সমুদ্রত্বয় আছে, সেখানে 


“ete ] ছান্দোগ্যোপনিষৎ ৪০৭ 


ব্রহ্মচারীর “অয়ন” বা গতি হয়]। তৎ (সেই) ৰ ক্মলোকে, [ অর্থাৎ ] ইতঃ তৃতীয়ন্ঠাম্‌ 
দিবি ( এই পৃধিবীলোক হইতে গণনা করিয়া তৃতীয়-সংখাক ছ্ালোকে ; ভুলোক ও 
অন্তরিক্ষ-লোকের উধ্বে ) অর: চ হ বৈ ( অর নামে প্রসিদ্ধ) পাঃ চ (এবং ণ্য নামে খ্যাত) 
অর্ণবো (সমুদ্র, অথব! সমুদ্রোপম সরোবর, দুইটি [আছে] ), তৎ ( সেখানে) এরশ্মদীয়ম্‌ দরঃ 
(ইর! = অন্ন, এর = অন্রের মণ্ড, সেই ম্ওপূর্ণ ও তদুপভোগকারীদের মদের বা আনন্দের 
বর্ধক সরোবর ) [ আছে ], তৎ মোমসবন: (অমৃতম্রাবী) অশ্ব্ঃ, তৎ ব্রহ্মণঃ ( হিরণাগর্ভের ) 
অপরাজিত! ( (ব্রহ্মচারী ভিন্ন] অপরের দ্বার! অজিত ) পূঃ (পুরী) [ আছে ], [ সেখানে ] 
প্রভু-বিমিতম্‌ (প্রভুর, অর্থাৎ হিরণ্যগর্ভের দ্বার! বিশেষরূপে নিমিত ) ( এবং ) হিরপ্নয়ম্‌ 
(সুবৰ্ণময় ) [ মণ্ডপ আছে ]। ৩ 


আবার লোকে যাহাঁকে অনাশকায়ন বলে, তাহাও ব্রঙ্গচর্য; কারণ 
্রহ্মচর্ষের দ্বারা যে আত্মাকে লাভ করা হয় সেই আত্মার নাশ হয় না। 
আবার যাহাকে অরণ্যায়ন বলে, তাহাও ব্রহ্ষচর্য। সেই ব্রঙ্গলোকে-__ 
অর্থাৎ এই (পৃথিবী) লোক হইতে গণন। করিয়া তৃতীয় ছ্যলোক নামক 
লোকে অর ও ণ্য নামক সমুদ্রদ্ধ় আছে। সেখানে এরম্মদীয় সরোবর 
আছে ; সেখানে অমৃতস্রাবী অশ্বথ আছে; সেখানে ব্রহ্মার অপরাজিতা 


নায়ী পুরী আছে; সেখানে ব্রহ্মার দ্বার! বিশেষরূপে স্থষ্ট হিরণ্যয় মণ্ডপ 
আছে । ৩ 


তদ্‌ য এবৈতাবরং চ ণ্যংচার্ণবৌ বক্ধলোকে ৰ হ্ষচর্ষেণীনু- 
বিন্দন্তি তেষামেবৈষ ব্ষলোকস্তেষ্যাং সর্বেষু লোকেষু কামচারো 
ভবতি ৷ ৪ 


ইত্যফ্টমাধ্যায়স্তয পঞ্চমখণ্ডঃ ॥ 


তৎ (হুতরাং ) যে এব ( যাহার!) ব্রহ্লোকে এতৌ ( ব্রহ্মলোকস্থ এই দুইটি ) অরম্‌ চ 


৪০৮ উপনিষণৎ গ্রন্থাবলী [ ৮1৫1৪ 


শাম চ ( অর ও প্য নামক ) অর্ণবৌ ( সমুদ্র্ধরকে ) ৰ ক্ধচধেণ ( ব্ৰহ্মচৰ্ধের দ্বার!) অনুবিন্দস্তি, 
তেষাম্‌ এব (তাহাদেরই) এবঃ ৰ ক্মলোকঃ, সর্বেঘু লোকেবু তেঘাম্‌ কামচারঃ ভবতি ৷ ৪ 


সুতরাং যাহার! ব্রহ্গচর্যসহায়ে ব্রহ্মলোকস্থ এই অর ওণ্য নামক সমুদ্র- 
দয় লাভ করেন,৯ এই ব্ৰহ্মলোক তাহাদেরই। তাহারা সমস্ত লোকে 
স্বচ্ছন্দচারী হন । ৪ 


১। বর্তমান অধ্যায়ের দ্বিতীয় থগাদিতে ও বর্তমান স্থলে যে সকল সতা কামাযন্ত 
্র্ধলোকে লভা বলিয়া! বণিত হইয়াছে, উহার! সকলেই মানসিক (৮।১২1৫) ; ব্রহ্মলোক- 
বালী যোগীও সেখানে মানসদেহেই বিচরণ করেন ৷ স্ুলদেহধারী পিতা, মাতা, স্ত্রী, পুত্র 
প্রভৃতির এরূপ মানদদেহের সহিত মিলন হইতে পারে না। কিন্ত মানস হইলেও এই 
কাম্যবন্থসকল মিখা। নহে ; কেন না মানস রচন। মিথা! হইলে সংস্বরূপ ব্রচ্ধের মানস সঙ্কল্পের 
দ্বারা বিরচিত এই স্থূল জগৎকেও মিথা। বলিতে হয় । প্রকৃতপক্ষে মানস ও বাহ জগতের 
মধ্যে বীঞ্জান্কুরের স্যায় সম্বন্ধ রহিয়াছে। বীজ হইতে অঙ্কুর এবং অঙ্কুর হইতে বীজ হয়; 
তেমনি জ্রাপ্রৎকালীন সংস্কার হইতে মানসিক শক্তি লাভ হয় এবং মানসন্ষ্টি হয় ; আকার 
যানসসংক্ষার অনুযায়ী জাগ্রৎকালীন বিষয়ের পরিচর়লাভ হয়। (ছাঃ ৬1৫৪ এবং 
৩1২।৩ ভ্রঃ)। জাগ্রতের তুলনা স্থাপ্রিক স্থষ্টিকে মিথা বলিলে, ম্বপ্রের তুলনায় জাগ্রৎ- 
সৃষ্টকেও মিথ্য। না বলার কোনও কারণ নাই ; কেন না উভয়ের সমান অর্থক্রিয়াকারিত্ব 
রহিয়াছে । প্রকৃতপক্ষে সতস্বরূপ ব্রহ্ম ব্যতীত দ্বিতীয় কোনও সত্যবন্ত নাই । মানস ও 
কুল বন্ত যখন সন্রপে প্রতিভাত না হইয়! বিশেষ বিশেষ নাম ও রূপের সহিত সংস্ষ্টরূপে 
প্রতিভাত হয়, তখনই তাহার! মিথ্যা । এই হিসাৰে জাগ্রৎ ও শ্বপ্র উভয়ই মিথা]। 
ব্রত্ষলোকস্থ অর ও পা প্রভৃতি এবং সঙ্কল্পপ্রসূুত পিতা প্রভৃতি কাম্যবন্ত সমন্তই মানস ৷ কিন্ত 
এই সভা কাম্যগুলি শুদ্ধ সঙ্কল্ন হইতে প্রশ্থত এবং বাহৃভোপের স্যার অশুদ্ধিযুক্ত নহে বলিয়। 
নিরতিশয় সুখপ্রদ । রজ্জুজ্ঞানের পরেও রজ্জুতে কলিত সর্পাদি যেমন রজ্জুরূপে সত্য, তেমনি 
সদাত্বজ্ঞ।নের পরেও ষানসিক ও বাহ’ কামাসমূহ সংস্থরূপে সত্য । 


অষ্টমাধ্যায়_ ষষ্ঠ খণ্ড 
( নাড়ীসমূহ ) 


অথ য! এতা হৃদয়স্য. নাড্যস্তাঃ পিজলম্তাণিন্বস্তিষন্তি শুরুস্থ 
নীলস্ত গীতম্ত লোহিতস্বেত্যসৌ বা আদিত্য; পিঙ্গল এষ 
শুরু এষ নীল এষ পীত এষ লোহিতঃ। ১ 


[ যিনি ব্রক্গচর্ধাদি সাধনসম্পন্ন হইয়া! ও বাহ্তৃঞ্চা ত্যাগ করিয়া হৃংপুগুরীকস্থ ব্রহ্মকে 
ঘথোক্ত গুণবিশিষ্ট রূপে উপাসনা করেন, তাহার কিরূপে মস্তকস্থ নাড়ী-অবলম্বনে গতি হয় 
তাহা বলিবার জঙ্য বর্তমান থগড আরম্ভ হইতেছে )- হৃদয়ন্ত ([ ব্রন্মোপাসনার স্থান 
পুগুরীকাকার ] হৃদয়ের সহিত সম্বন্ধ ) যাঃ এতাঃ নাডাঃ (এই যে নকল নাড়ী আছে) 
[ হৃদয়দেশ হইতে যেগুলি ইতস্তত: নিঃহত হইয়াছে ] তাঃ (তাহার।) পিঙ্গলস্ত অণিয়ঃ 
(পিঙ্গলবর্ণবিশিষ্ট অন্নরসের সারে পূর্ণ ও তদাকারপ্রাপ্ত হইয়! ) তিষ্ঠন্তি (বিদ্কমান আছে); 
[ সেইরূপ ] শুরুস্ঠ, নীলস্ত, পীতন্ত, লোহিতন্ত ( অন্নের শুরু, নীল, পীত ও লোহিত বর্ণের 
রসের সারে [ পূর্ণ হইয়। বিমান আছে ]) ইতি । 'অসৌ বৈ আদিত্য: (এই আদিত্যই ) 
পিঙ্গলঃ, এষঃ (ইনি ) শুক, এষঃ নীলঃ, এষঃ পীতঃ, এষঃ লোহিতঃ ; (অর্থাৎ আদিতোর 
সহিত সন্বন্ধবশতঃ এ সকল নাড়ীর বিভিন্ন বর্ণ হয়) । ১ 


অনস্তর, হৃদয়ের এই যে নাড়ীসমুদয়, তাহার! পিঙ্গল, শুক্ল, নীল, পীত 
ও লোহিত রসের সারভাগের দ্বার পূর্ণ রহিয়াছে । ই আদিত্যই পিঙ্গল ; 
ইনিই শুরু, ইনি নীল, ইনি পীত, ইনি লোহিত ।৯ ১ 


১। নাভির উপরে ও হৃদয়ের নিয়ে আমাশয় আছে । উহাতে যে সৌরতেজ রহিয়াছে, 
তাহার নাম পিত্ত । লোকে যাহ! খায় ও পান করে, তাহ1 এই পিত্তাথা সৌরতেজের দ্বার! পর 
হয়। এই পাকের ফলে কফ ও বায়ু উদ্ভুত হয়। উক্ত পিত্তাথা সৌরতেজ যখন স্বপাক- 
সম্পাদিত স্বল্প কফের সহিত মিশ্রিত হয়, তখন পিঙ্গলবর্ণ হয় ; এবং পিঙ্গলবর্ণ সৌরতেজের 
সম্পর্কে দেহের অন্নরস ও নাড়ী পিঙ্গল হয় । এইরূপে পাকসম্পাদিত অধিক বায়ুর সহিত 
মিশিয়া সৌরতেজ নীল হয়, তাহার সম্পর্কে অনুরস ও নাড়ী নীল হয়। এর পিত্বাখ্য 


৪১৩ উপনিষৎ গ্রন্থাবলী [ ৮৬২ 


মৌরতেজই যখন স্বপাকসম্পাদিত অধিকপরিমাণ কফের সহিত মিশে তখন শুরু হয় এবং 
অন্নরদ ও নাড়ীকেও শুক্ল করে। বায়ু ও ক্ষ সমপরিমাণ হইলে তাহাদের সম্পর্কে এ পিত্তাথা 
সৌরতেজ পীতবর্ণ হয় এবং অন্নরস ও নাড়ীকেও গীত করে । যখন পাকনিষ্পন্ন শোপিতের 
আধিকা হয়, তখন সৌরতেজ লোহিত হয় এবং উহ! অন্ররল ও নাড়ীকেও লোহিত করে । 


তদ্‌ যথা মহাঁপথ আতত উভৌ গ্রীমৌ গচ্ছতীমং চামুং 
চৈবমেবৈতা আদিত্যন্ঠ রশ্ময় উভৌ লোকৌ গচ্ছন্তীমং চামুং 
চামুক্সাদাদিত্যাৎ প্রতায়ন্তে তা আম্ব নাড়ীষু স্প্তা আভ্যো 
নাড়ীভ্যঃ প্রতায়ন্তে তেহমুক্ষিনাদিত্যে সপ্তাঃ ॥ ২ 


[দৌরতেজ নাড়ীতে অনুশ্থত হইয়া কিরূপে বিভিন্ন বর্ণ প্রাপ্ত হয়, তাহা প্রদশিত 
হইতেছে ]--তৎ (উক্ত বিষয়ে দৃষ্টান্ত এই )_-থ! ( যেমন ) মহাপপঃ (বিশাল পথ) আততঃ 
(বিস্তীর্ণ হইয়া ) ইমম্‌ চ অমুম্‌ চ উভো গ্রামৌ৷ (এই গ্রাম এবং এ গ্রাম উভ্প গ্রামেই) গচ্ছতি 
(গমন করে ) এবদ্‌ এব (ঠিক এমনি) আদিত্যুন্ত এতাঃ রশ্রয়: ( হুর্ধের এই কিরণগুলি ) 
ইমম্‌ চ অমুম্‌ চ উতৌ লোকে (এই শরীর ও আদিতামণ্ল এই উভয় স্থানেই ) গচ্ছস্তি 
(গমন করে, প্রবিষ্ট রহিয়াছে ) ; অনুম্মাৎ আদিতাৎ ( ই শুর্ধমওল হইতে ) প্রতায়ন্তে 
(প্রবৃত্ত, বিস্তৃত হয়) [ও] তাঃ (তাহার!) আশ নাড়ীষু ([ দেহস্ব ] এই নাড়ীসকলে ) 
সপ্তাঃ (প্রবিষ্ট হয়); আভাং নাড়ীভাঃ ( এই নাড়ীনকল হইতে ) তে ( ও রশ্বিদকল ) 
প্রতাযন্তে, অমুদ্মিন আদিতো (এ লৃর্ধঘগুলে) শ্প্তা । [ রশ্রি-শব্দ স্ত্রীও পুং উভয় লিঙ্গে 
প্রযুক্ত হয় ]। ২ 


উক্ত বিষয়ে দৃষ্টান্ত এই--যেমন কোনও বিশাল পথ বিস্তৃত হইয়! 
নিকটবর্তী ও দূরবর্তী গ্রামদ্বয়ে প্রবেশ করে, ঠিক তেমনি এই সুর্যকিরণ- 
রাশি এই দেহে এবং এ আদিতামণ্ডলে উভয় স্থানেই প্রবিষ্ট রহিম্বাছে। 
এ হৃূর্যমগল হইতে বিস্তীর্ণ হইয়া উহার। নাড়ীসকলের মধ্যে প্রবিষ্ট হয় 
এবং এই নাড়ীসকল হইতে বিস্তৃত হইয়া প্র শৃর্যমগ্ুলে প্রবিষ্ট হয় । ২ 


৬৩ ] ছান্দোগ্যোপনিষৎ 8১১ 


তদ্‌ যত্রৈতৎ স্ৃপ্তঃ সমস্তঃ সম্প্রসন্নঃ স্বপং ন বিজানাত্যাস্থ 
তদা নাড়ীষু স্থপ্তো ভবতি তং ন কশ্চন পাপ্মা স্পৃশতি তেজসা 
হি তদা সম্পন্নো ভবতি ॥ ৩ 


[ জীবের হ্বঘুপ্তির অধিকরণরূপে নাড়ীর প্রশংসা কর! হইতেছে ]--তৎ [ স্বতরাং ] যত্র 
(যখন ) [জীব] এতৎ (এতাদৃশ [ নিদ্ৰামগ্ন ] হয় [ যে] ) সমস্তঃ ([ সকল ইনঞ্জিয়গ্ৰাম 
হইতে ] সম্যক্‌ অস্ত বা উপসংহৃত [ হইয়া ] সম্পূর্ণরূপে ) সুপ্তঃ ( নিদ্ৰিত হইয়া) সম্প্রদন্নঃ 
(জাগরণ ও স্বপ্র-ন্থলভ কনাস্তিবজিত [ বৃঃ ৪1৩1১৯, ছাঃ ৬1৮২ ] হয়), স্বপ্রম্‌ ন বিজানাতি 
(স্বপ্নও জানে না, অর্থাৎ দেখে ন! ), তদ! ( তখন ) আঙ্গ নাড়ীষু (এই নাড়ীসকলের মধ্যে) 
হৃপ্তঃ ভবতি (প্রবিষ্ট হয়) [ নাড়ী-অবলম্বনে হৃদয়াকাশ বা সতে যায়, কারণ নাড়ী সুযুপ্রি- 
স্থান নহে [ ৬৷৮৷১-২ ]। সধুণ্তির আধার [ সতের সহিত একীভূত ] তম্‌ (তাহাকে) কঃ চন 
পাপ্না (কোনও পাপ) ন স্পৃশতি (স্পর্শ করে না), হি (কারণ ) তদা! (তখন ) [সে] 
তেজসা! সম্পন্থঃ ভবতি (নাড়ীমধাস্থ লৌরতেজের দ্বার! র্বতোভাবে ব্যাপ্ত হয়) । ৩ 


স্ুতরাৎ জীব যখন এতাদৃশ নিদ্রায় মগ্ন হয় যে, ইন্দরিয়গ্রীম হইতে বিরত 
হইয়। পরিপূর্ণস্বর্ূপে৯ নিদ্রিত ও সম্প্রসন্ন হয় এবং কিছুই জানে না, তখন 
সে নাড়ীসমূহ-অবলম্বনে ( হৃদয়াকাশে ) প্রবেশ করে। (তখন ) তাহাকে 
কোনও পাপ স্পর্শ করে ন)২ কারণ সে তখন (সৌর) তেজের দ্বারা 
পরিব্যাপ্ত হয় ।৩ 


১। জীগ্রদবস্থায় দ্রষ্টা, শ্রোতা, জ্ঞাত! ইত্যাদিরূপে জীব অসমস্ত বা অপরিপূর্ণ থাকে ; 
স্বযুপ্তিতে সে সমস্ত বা পরিপূর্ণস্বরূপ ইয়-_-বৃঃ ১181৭ সমস্ত শব্দের অর্থ সমগ্র বা কৃত; 
আবার সম্‌অস্-তঃ--সম্যক্‌ একীতৃত, ইক্রিয়গ্রাম হইতে উপসংহৃত । 


২। জাগ্রদবস্থার নুধছুঃখভাগী হয় ন।। কিন্তু তখনও প্রারন্ধ বা বর্তমান শরীরের দ্বারা 
উপভোগা কর্মফল এবং অজ্ঞান অবশিষ্ট থাকে বলিয়া জীব & অবস্থা হইতে বিচাত হয় । 


৪ ১৭ উপমিষৎ গ্ৰন্থাবলী [ ৮1৬1৪ 


অথ যত্রৈতদৰলিমানং নীতো ভবতি তমভিত আসীনা 
আহ্র্জানাসি মাংজানাসি মামিতি স যাবদম্মাচ্ছরীরাদনুতক্রান্তো 
ভবতি তাবজ্ভানাতি ॥ ৪ 


[ উর্ধ্বগমন-প্রদর্শনের জন্ট মরণকাল বর্ণিত হইতেছে ]--অথ ঘত্র (যখন) [কেহ] 
এতৎ অবলিমানস্‌ নীতঃ ([ রোগাদিবশতঃ ] এইরূপে বলহীনতা প্রাপ্ত হয়) [তখন] অভিত: 
আসীনাঃ (চতুদিকে সমাসীন আসত্মীয়গণ ) তম (তাহাকে ) আহঃ ( বলে )_জানাসি মাম্‌ 
(আমায় চেন কি )1 জানাসি মাম্‌ ইতি । সঃ ( সেই মুমূধু ) যাবৎ (যতক্ষণ) শরীরাৎ অমুৎ- 
ক্রান্তঃ ভবতি ( দেহ হইতে নির্গত না হয়), তাবৎ ( ততক্ষণ ) জানাতি (চিনিতে পারে )। ৪ 


অনস্তর যখন কেহ এতাদৃশরূপে বলহীনতা প্রাপ্ত হয় ( অর্থাৎ মুমুর্যু 
হয়), তখন চতুর্দিকে উপবিষ্ট ব্যক্তিরা তাহাকে বলে, “আমায় চিনিতেছ 
কি? আমায় চিনিতেছ কি?” যতক্ষণ সে শরীর হইতে নির্গত না হয়, 
ততক্ষণ চিনিতে পারে। ৪ 

অথ যাত্রতদম্মাচ্ছরীরাছুতৎক্রামত্যঘৈতৈরেব রশ্মিভিররধ্ব- 
মাক্রমতে স ওমিতি বা হোদ্বা মীয়তে স যাবৎ ক্ষিপ্যেম্মন- 
স্তাবদাদিত্যং গচ্ছত্যেতদ্বৈ খলু লোকদ্বারং বিদুষাং প্রপদনং 
নিরোধোহবিদুষাম্‌ ॥ ৫ 


অথ (প্রারক্ধ কর্মের অবসানে ) ঘত্র (এইরূপে যখন ) এতম্মাৎ শরীরাৎ ( এই শরীর 
হইতে ) [জীব ] উতক্রামতি (নির্গত হয়) অথ (তখন) সঃ (সে) [যদি অবিদ্বান্‌ হয় 
তবে ] এতৈ: এব রশ্মিভিঃ (এই সকল রশ্বি-অবলম্বনেই ) (স্বকর্ষামুরূপ লোকলাভের জনক] 
উর্ধ্বস্‌ আক্রমতে ( উর্ধ্বে গমন করে ); [ পরস্ত ] সঃ ( দহরবিভ্ভাবিদ--৮1১।১ ) [ যখাত্যন্ত- 
রূপে] ওম্‌ ইতি ( ওঞ্ারাবলম্বনে [ যরণকালে আত্মার ] ধান করিয়া) উৎ হ বা ( উর্ধ্- 
দিকেই ) মীর়তে (গমন করেন ), বা (অথবা) [বিগ্ভা না জানিলে উর্ধ্বগতি প্রাপ্ত ন' 
হইয়া! ভির্যকগতিই প্রাপ্ত হয় ]। সঃ (উক্ত বিদ্বান) মনঃ যাবৎ ক্ষিপোৎ ( বিষয় হইতে 
বিধয়ান্তরে যাইতে মনের ধতটুকু সময় লাগে ) তাবৎ (সেই স্বল্প সময়েই ) আদিতাম্‌ গচ্ছতি 


৮1৬৬ ] ছান্দোগ্যোপনিষৎ ৪১৩ 


(আদিতাকে প্রাপ্ত হন, অর্থাৎ নূর্ধদ্ধারে ব্রহ্মলোকে উপস্থিত হন)__-এতৎ বৈ (ইহাই ) 
লোকদ্বারম্‌ খলু (ব্রগ্ধলোকের প্রসিদ্ধ দ্বার ); [ ইহ! ] বিছ্ষাম্‌ (বিদ্বানের পক্ষে) প্রপদনম্‌ 
([ত্রহ্মলোকের ] প্রাপক ), অবিদুষাম্‌ নিরোধঃ ( অবিদ্বানের পক্ষে নিরুদ্ধ, অপ্রাপক ), 
[ অর্থাৎ অবিদ্ধান্‌ ব্ৰহ্মরন্ধ -অবলম্বনে গমন করে না, বিদ্বান করেন ] ৷ ৫ 


অনস্তর এইরূপে যখন এই শরীর হইতে কেহ নির্গত হন, তখন তিনি 
এই রশ্মিসকল-অবলম্বনে উর্ধ্বে উৎক্রান্ত হন ;_তিনি (বিদ্বান হইলে ) 
ওম্‌ উচ্চাচণ করিয়া উর্ধ্বেই 'গমন করেন, কিংবা ( অবিদ্বান হইলে ) করেন 
না। মন যতক্ষণে বিষয় হইতে বিষয়াস্তরে যায়, সেই স্বল্প সময়েই সেই 
বিদ্বান আদিত্যকে প্রাপ্ত হন__ইহাই ব্ৰহ্মলোক লাভের দ্বার; বিদ্বানের 
পক্ষে ইহা প্রাপ্তির দ্বার, কিন্তু অবিদ্বানের পক্ষে ইহ! নিরুদ্ধ। ৫ 
তদেষ শ্লোকঃ 
শতঞ্চৈকা চ হৃদয়স্তয নাড্যন্তাসাং মূর্ধানমভিনিঃস্থতৈকা। 
তয়োর্ধ্বমায়ন্নমৃতত্বমেতি বিঘঙ উন্যা উৎক্রমণে ভবস্তি 


উতক্রমণে ভবন্তি ॥ ৬ 


ইত্যষ্টমাধ্যায়স্ ষষ্টখণ্ডঃ ॥ 


হৃদয়স্ত (হৃদয়ের সহিত সম্বদ্ধ) শতম্‌ চ এক] চ (একশত এক ) নাড্যঃ ([ প্রধান ] 
নাড়ী) [আছে ]; তাপাম্‌ (তাহাদের মধ্যে) একা (একটি) মূর্ধানম্‌ অভিনিঃস্তা 
(মন্তকের অভিমুখে প্রসারিত হইয়াছে, ব্রহ্মরন্ধ অভিমুখে গমন করিয়াছে )। তয়! 
( তদবলম্বনে ) উর্ধ্বম আয়ন্‌ (উর্ধ্বে গমন করিয়।) অমৃতত্বম্‌ এতি (অমরত্ব প্রাপ্ত হন, 
[ ক্রমমুক্তি লাভ করেন ]), অগ্তাঃ ( অপর নাড়ীসকল ) বিঘঙ, [ ভবস্তি] (বিভিন্রপথগামী 
হয়, অর্থাৎ অমৃতত্বলাভের দ্বার হয় না), উৎক্রমণে ভবস্তি ( দেহত্যাগের দ্বারমাত্রই হয়, 


[ সংসারগতির কারণ হয় ])। উৎক্রমণে ভবস্তি [ প্রকরণের সমাপ্তিস্থচক পুনরুক্তি ] ৷ 
[ কঃ ২1৩।১৬ দ্রঃ ] ৷ ৬ 


৪১৪ উপনিষৎ গ্রন্থাবলী [ ৮1৭১ 


হৃদয়ের একশত একটি (প্রধান ) নাড়ী আছে। তাহাদের মধো একটি 
মন্তকাভিঘুখে গিয্সাছে। ( বিদ্বান) তদবলম্বনে উর্ধ্বে গমন করিয়া! অমৃতত্ 
লাভ করেন। তির্ধক্গামী অপর নাড়ীগুলি (কেবল) দেহত্যাগ্রেই 
দ্বার । ৬ 


অষ্টমাধ্যায়-_অগ্তম খণ্ড 
( ইন্দ্র-বিরোচন-প্রজাপতি-সংবাদ, অক্ষিপুরুষ ) 


য আত্মাহপহতপাপ্যা বিজরো বিমৃত্যুবিশোকো বিজিঘত- 
সোইপিপাসঃ সত্যকামঃ সত্যসঙ্কল্লঃ সোহ্বেষ্টব্যঃ স বিজিজ্ঞা- 
সিতব্যঃ স সর্বাং্চ লোকানাপ্লোতি সর্বা্চ কামান 
যস্তমাত্মানমনুবিদ্ভ বিজানাতীতি হ প্রজাপতিরুবাচ ॥ ১ 


[৮/৩1৪ এ বল! হইয়াছে বে, সম্প্রলাদ শরীরাতিষান ত্যাগ করিয়া স্বরূপে অবস্থিতি লাভ 
করেন । এই সম্প্রনাদ কে? সন্প্রসাদের পরমাস্ম-বিষয়ক জ্ঞান কি প্রকারে হয়? 
ধাহাকে তিনি প্রাপ্ত হন ভাহারই বা স্বরূপ কি? ইত্যাদি প্রশ্রের উত্তর দিবার জন্ঠ পরবতী 
প্রকরণ আর্ত হইতেছে )--বঃ আত্মা (যে আত্মা) অপহতপাপ্র। ([ পূণ! ও ] পাপের 
অতীত ), বিজ্ররঃ (জরাহীন ), বিমৃতাঃ ( মৃত্যুহীন ), বিশোকঃ (শোকহীন ), বিজিঘৎস:ঃ 
( ক্ষধাহীন ), অপিপাসঃ (পিপাসাহীন ), সতাকামঃ ( অবার্থকাম ), সতাসক্কল্পঃ (অটুট সঙ্কল্প) 
[৮1১৫ ]--[ শাস্তাচাধধের সহায়ে ] সঃ অন্বেষ্টবাঃ ( তিনিই অস্বেধনীয় ), সঃ বিজিজ্ঞাসিতবা: 
(ভাহাকেই বিশেধরূপে জানিবার জন্য আগ্রহাম্থিত হওয়| আবন্তক ) ; যঃ (যিনি ) তম্‌ 
আস্মানম্‌ (উক্ত আত্মাকে ) অমুবিদ্য বিজানাতি ([ শাস্ত্র ও আচার্ধের নিকট হইতে] পরিচন্র 
লাভ করিছা! পরে বিশেষরূপে সাক্ষাৎ অনুভব করেন ), সঃ (তিনি ) সর্বান্‌ চ লোকান্‌ 
( সমস্ত লোৰ ) সর্বান চ কামান্‌ (এবং সমস্ত কামাবস্ত ) আপ্োতি (প্রাপ্ত হন )-_ইতি 
(ইহা) হ (একদ1) প্রজাপতিঃ (ব্রহ্ষা) উবাচ ( বলিয়াছিলেন )। ১ 


৮1৭২ ] ছাঁন্দোগ্যোপনিষৎ ৪১৫ 


একদ। প্রজাপতি বলিয়াছিলেন, “যে আত্মা নিষ্পাপ, বিজর, বিমৃত্যু, 
বিশোক, ক্ষুধাহীন, পিপাসাহীন, সত্যকাম ও সত্যসন্ধন্প, তাহারই অনুসন্ধান 
করা উচিত, তাহাকেই বিশেষরূপে জানার জন্য আগ্রহ করা উচিত। যিনি 
(শাস্ত্র ও আচার্ধের নিকট হইতে ) এই আত্মার পরিচয় পাইয়৷ তদন্যায়ী 


ইহাকে বিশেষরূপে অনুভব করেন, তিনি সমস্ত লোক ও সমস্ত কাম্য লাভ 
করেন ।”১ 


তদ্ধোভয়ে দেবাস্থুরা অনুবৰ্বধিরে তে হোঁচুহন্ত তমাত্মন- 
মন্বিচ্ছথামো যমাঁত্মানমন্বিষ্য সর্বাংশ্চ লোকানাপ্পোতি সর্বাংশ্চ 
কামানিতীন্দ্রো হৈব দেবানামভিপ্রবত্রাজ বিরোচনোহস্থরাণাং 
তৌ হাঁসংবিদানাবেৰ সমিৎপাঁণী প্রজাপতিসকাশমাজগ্তুঃ ॥ ২ 


তৎ হ (প্রজাপতির এ বাকা) দেবাস্থরাঃ উভয়ে (দেবগণ ও অন্থরগণ উভয়ে) 
অনুবুবুধিরে (পরম্পরাক্রমে জানিতে পারিলেন)। তে হ উচুঃ তাহার! [নিজ নিজ সমাজে 
এইরূপ ] আলোচন! করিলেন )- হস্ত (ভাল কথ1), যন্‌ আস্মানম্‌ অন্বিষ্য ( যে আত্মাকে 
অনুসন্ধান করিয়া) [লোকে] সর্বানচ লোকান্‌ সর্বান্‌ চ কামান্‌ আপ্রোতি (প্রাপ্ত হয়) তম্‌ 
(তাহাকে ) অন্থিচ্ছামঃ ( অনুসন্ধান করি) ইতি । [ এইরূপ পরামর্শ করিয়া ] দেবানাম্‌ 
ইন্্রঃ হ এব (দেবগণের মধা হইতে ইন্দ্র) অভিপ্রবব্রাজ (প্রত্রজা। গ্রহণ করিলেন, ভোগাদি 
ত্যাগ করিয়া শরীরমাত্র-অবলম্বনে বহির্গত হইলেন), অন্থরাণাম্‌ বিরোচনঃ (অস্থরদিগের মধা 
হইতে বিরোচন ) [ বররূপ করিলেন ]। তো হ (তাহারা উভয়ে) অসংবিদানো। এব 
(পরম্পরের অজ্ঞাতসারেই ) সমিংপানী ([ যজ্ঞার্থ ] সমিদ্ভার হস্তে লইয়!) প্রজাপতিসকাশম 
আজগ্মতুঃ (প্রজাপতির নিকট আগমন করিলেন )1২ 


দেবগণ ও অস্ুরগণ উভয়েই প্রজাপতির ত্র বাণী পরম্পরাক্রমে 
জানিলেন এবং এইরূপ বলিলেন, “বেশ কথা, যে আত্মাকে অনুসন্ধান 
করিলে সকল লোক ও সকল কাম্য বস্তু পাওয়া যায়, আমরা তাঁহার 
অনুসন্ধান করি ।” অনন্তর দেবগণের মধ্য হইতে ইন্দ্র ও অন্থরগণের মধ্য 


৪১৬ উপনিষৎ গ্রন্থাবলী [ ৮1৭1৩ 


হইতে বিরোচন প্রবজ্যা গ্রহণ করিলেন, এবং পরম্পরের অজ্ঞাতসারে 
সহিষ্কার হস্তে লইয়। প্রজাপতিসকাশে উপস্থিত হইলেন ৷? ২ 

এই আধায়িকাতে ইহাই প্রদশিত হইতেছে যে, ত্রিলোকাধিপতির পক্ষেও এই বিদ্যা 
অতি আদরের বস্তু, এবং ইহ! শ্রদ্ধদহকারে ওরুরই নিকটে গ্রহণীয় । 
৷ তৌ হদ্বাত্রিংশতং বর্ধাণি ব্‌হষচর্যমুষতুত্তৌ হ প্রজাপতিরুবাঁচ 
কিমিচ্ছন্তাববাস্তমিতি তৌ হোচতুর্য আত্মাহপহতপাপ]! বিজরো 
বিমৃত্যুবিশোকো বিজিঘৎসোহপিপাসহ সত্যকামঃ সত্যসঙ্গল্পঃ 
সোইন্বেষ্টব্যঃ স বিজিজ্ঞাসিতব্যঃ স সর্বাশ্চ লোকানাপ্পোতি 
সর্বাংশ্চ কামান্‌ যস্তমাঁত্মানমনুবিদ্য বিজানাতীতি ভগবতো বচো 
বেদয়ন্তে তমিচ্ছন্তাববাস্তমিতি ॥ ৩ 

তৌ হ্‌ দ্বাত্রিংশতং বর্ধাণি ( বত্রিশ বংসর ) ত্র ক্ষচর্ধম্‌ উষতুঃ (ক্রহ্ষচর্ধ অবলম্বনপুর্বক 
প্রজাপতিগৃহে বাস করিলেন )। প্রজাপতিং তৌ ( তাহাদের উভয়কে ) উবাচ হ--কিম্‌ 
ইচ্ছত্তোৌ (কি অভিপ্ৰায়ে) অবাস্তম্‌ ( = অবাত্তম্‌ [বস্‌ লুঙ, ], উভয়ে বাদ করিয়াছ ) ইতি । 
তৌ হ উচতুঃ ( ঠাহায়া উত্তয়ে বলিলেন )--ঘঃ আম্মা [ পূর্ববৎ ]--ভগবতঃ বচঃ (আপনার 
এই বানীনকল ) { শিষ্টাচারীর| ] বেদয়স্তে (অবগত আছেন ); তম্‌ ইচ্ছন্তৌ (সেই আত্মাকে 
জানিবার জন্ক ) অবাস্তম্‌ (== অবাংস্ব [ বস্‌ লুঙ, ], আমর! দুইজন বাস করিয়াছি) ইতি 1৩ 

তাহারা উভয়ে বত্রিশ বৎসর ব্রহ্ষচর্যবাস করিলেন । তখন প্রজাপতি 
একদা তাহাদিগকে বলিলেন, “কি প্রয়োজনে তোমরা এখানে বাস 
করিলে?” তাহারা বলিলেন, “ঘষে আত্মা নিষ্পাপ, বিজর, বিমৃত্যু, 
বিশোক, ক্ষুধাহীন, পিপাসাহীন, সত্যকাম ও সত্যসঙ্কল্প, তীহারই অনুসন্ধান 
করা উচিত, তীহাকেই বিশেষরূপে জানিবার জন্ত আগ্রহ করা উচিত। 
যিনি উক্ত আত্মার পরিচয় লাভ করিয়া তাহাকে অন্ুতব করেন, তিনি 
সমস্ত লোক ও সমস্ত কাম্য বসন্ত প্রাপ্ত হন'_-ইহা আপনারই বাণী বলিয়। 
পরিচিত । সেই আত্মাকেই জ্বানিবার অভিপ্রায়ে আমরা বাস 
করিয়াছি।”১ ৩ 


এ ছান্দোগ্যোপনিষত ৪১৭ 


১। পূর্বে দেবতা ইন্দ্র ও অন্থর বিরোচনের মধ্যে বিরোধ থাকিলেও, অধুনা বিস্তালাভের 
আগ্রহে ভাহার! তাহা ভুলিয়া গিয়াছেন-_ইহাও বিদ্তার মহিমা । 


তৌ হ প্রজাপতিরুবাচ য এষোহক্ষিণি পুরুষো দৃশ্যত এষ 
আতক্মেতি হোবাচৈতদমৃতমভয়মেতদ্‌ বৃন্ষেত্থ যোহয়ং 
ভগবোহগ্স্‌ পরিখ্যায়তে যশ্চায়মাদর্শে কতম এষ ইত্যেষ উ 
এবৈষু সর্বেষস্তেষু পরিখ্যায়ত ইতি হৌবাঁচ ৷ ৪ 


ইত্যষ্টমাধ্যায়স্ সপ্তমখণ্ডঃ ॥ 


প্রজাপতিঃ তৌ (উভয়কে) উবাচ হ--অক্ষিণি (চক্ষে ) যঃ এধঃ পুরুষঃ (এই যে 
পুরুষ) দৃশ্যাতে ( দৃষ্ট হন ) এষঃ আত্ম! (ইনিই [ আমার কথিত ] আত্ম! ) ইতি, উবাচ হ_ 
এতৎ ( = এযঃ, ইনি ) অস্ৃতম্‌ ([ভূমাখ্য ] অমৃত ), [ অতএব ] অভয়ম্‌, [ স্থতরাং ] এতৎ 
( =এষঃ ) বৃদ্ধ ( বৃদ্ধতম, পুরাতন ) ইতি। [ইহাতে ইন্দ্র ও বিরোচন এই বুঝিলেন যে, 
চক্ষুতে দৃষ্ট ছায়ারূপ পুরুষই আত্মা) সুতরাং অনুমোদনলাভের জন্ত ] অথ ( অনন্তর ) 
[ বলিলেন ]--ভগবঃ, অয়ম্‌ যঃ ( এই যিনি ) অপ্ন, পরিধ্যায়তে (জলে [ প্রতিবিম্বাকারে ] 
সমগ্রব্ূপে জ্ঞাত হন ) যঃ অয়ম্‌ চ আদর্শে (এবং এই যিনি দর্পণে ) [ দৃষ্ট হন ] কতমঃ এষঃ 
(এ বিভিন্ন প্রতিবিন্বের মধ্যে কে এই আত্মা ) ইতি । [প্রজাপতি ] উবাচ হ--এষঃ উ এব 
(এই আত্মাই) এধু সর্বেষু অস্তেযু ( এই সমস্তেরই মধ্যে ) পরিখ্যায়তে ইতি । ৪ 


প্রজাপতি উভয়কে বলিলেন, “চক্ষুতে এই যে পুরুষ দৃষ্ট হন, ইনিই 
আত্ম!" ৷” তিনি আরও বলিলেন, “এই আত্মাই অমৃত ও অভয় ; ইনিই 
ব্রহ্ম” অনন্তর তাহারা বলিলেন, “হে ভগবন্, এই যিনি জলে এবং এই 
যিনি দর্পণে সম্যক জ্ঞাত হন, ইহাদের মধ্যে কে (আপনার কথিত) 
আম্মা?” প্রজাপতি বলিলেন, “ইনিই এই সমন্তের মধ্যে সম্যক জ্ঞাত 
হন 1২৮ ৪ 

১। যিনি চক্ষু ( অৰ্থাৎ সকল ইন্দ্রিয়ের) দ্বারা দর্শন বা উপলব্ধি করেন (কেঃ ১1২), 


তিনিই স্রষ্টা, ঠাহাকেই প্রজাপতি অপহতপাপ্যা আত্মরূপে বপিয়াছেন। 
২৭ 


২। "আত্মা সকলের অনস্তপিহিত--এইরূপেই উপদেশ দেওয়া হয়। প্রজাপতিও 
তাহাই করিলেন; তিনি “স্রষ্টা আত্মার” প্রতি লক্ষ্য রাখিয়াই উত্তর দিলেন । সুতরাং তাহার 
কথা মিথ্যা নহে। কিন্তু শিষ্বুগণ নিজ বুদ্ধির পরিণতি অনুযায়ীই গুরুর বাকা হৃদয়ঙ্গম 
করেন ইন্দ্র ও বিরোচন অশুদ্ধচিত্ত ছিলেন বলিয়! প্রজাপতির বক্তব্য বুঝিতে পারিলেন না। 


অষ্টমাধ্যায়__অষ্টঘ খণ্ড 


(আসম্মরী উপনিষৎ ) 


উদশরাব আত্মানমবেক্ষা যদাত্মনো ন বিজানীথস্তন্মে প্রবত- 
মিতি তৌ হোদশরাবেহবেক্ষাংচক্রাতে তৌ হ প্রজাপতিরুবাচ 
কিং পশ্যখ ইতি তৌ হোচতুঃ সর্বমেবেদমাবাং ভগব আত্মানং 
পশ্যাব আ.লোমভ্য আ নখেভ্যঃ প্রতিরপমিতি ॥ ১ 


উদশরাবে ( জলপূর্ণ শরাবে [ পাত্রে ]) আস্মানস্‌ অবেক্ষ্য (আপনাকে দেখিয়া) আম্মুনঃ 
(আম্মার সম্বন্ধে ) ঘ ( যাহ!) ন বিজ্রানীখঃ (বুঝিতে পারিবে ন!) তৎ (তাহা) মে প্রক্রতম্‌ 
( আমায় বলিবে ) ইতি । তো (উভয়ে) হ উদশরাবে অবেক্ষাংচক্রাতে (অবেক্ষণ করিলেন) ; 
[কিন্ত জিজ্ঞাস্ত কিছু নাই মনে করিয়া চুপ করিয়া রহিলেন । তখন শিক্কের প্রতি অন্ুগ্রহ- 
বশতঃ ] প্রজাপতি; তৌ ( দুইজনকে) উবাচ হ--কিম্‌ পশ্তধঃ (কি দেখিতেছ ) ইতি । তে 
হ উচতুঃ__তগবঃ, আবাম্‌ (আমর! দুইজন) ইদম্‌ সর্বমূ এব আস্মানম্‌ (এই সমগ্র আত্মাকেই, 
দ্বেহকেই ), আ! লোমভ্যঃ আ নথেভাঃ (লোম ও নথ পৰ্যন্ত, লোম ও নখ-সংঘুক্তরূপে) 
প্রতিরূপম্‌ পঞ্ভাবঃ ( প্রতিমূতিকেই দেখিতেছি ) ইতি । ১ 

(প্রজাপতি বলিলেন )--“জলপুর্ণ পাত্রে আপনাকে দেখিয়া আত্মার 
সম্বন্ধে যাহ! বুঝিতে পারিবে না, তাহা আমায় জিজ্ঞাসা করিও।” তাহারা 
জলপূর্ণ পাত্রে দৃষ্টি নিক্ষেপ করিলেন। প্রজাপতি তীহাদিগকে বলিলেন, 
“কি দেখিতেছ?* তাহারা বলিলেন, “আমরা সমগ্রর্ূপেই আত্মাকে দর্শন 


৮1৮২ ] ছান্দৌগ্যোপনিষৎ ৪১৯ 


করিতেছি; এমন কি লোম ও নখের সহিত সমন্বিত ( আমাদের ) 
প্রতিমুত্তিই দেখিতেছি ।”১ 


তৌ হ প্রজাঁপতিরুবাচ সাধ্বলঙ্কতৌ স্থবসনৌ পরিষ্কৃতৌ 
ভূত্বোদশরাবেহবেক্ষেথামিতি তৌ হ সাধ্বলঙ্কৃতৌ স্থবসনো 


পরিক্কৃতৌ তৃত্বোদশরাবেহবেক্ষাংক্রাতে তৌ হ প্রজাপতিরুবাচ 
কিং পশ্যখ ইতি ॥ ২ 


তৌ হ প্রজাপতিঃ উবাচ- সাধু অলঙ্কৃতো (উত্তম অলঙ্কারে ভুষিত ) সুবসনো ( মহার্হ- 
বন্তরপরিহিত ) পরিস্কৃতৌ (পরিভ্ৃত, নথলোমাদিবজিত) ভুত্বা (হইয়া) উদশরাবে অবেক্ষেতাম্‌ 
(তোমরা উভয়ে দেখ ) ইতি । তে হ [ পূর্ববৎ ] অবেক্ষাংচক্রাতে (উভয়ে দেখিলেন) ৷ তে 
হ প্রজাপতিঃ উবাচ--কিম্‌ পশ্ঠথঃ ইতি । ২ 


প্রজাপতি তাহাদের উভয়কে বলিলেন, “উত্তম অলঙ্কারে ভূষিত, 
সুবস্ত্রপরিহিত ও পরিষ্কত হইয়া (উভয়ে) জলপুর্ণ পাত্রে দৃষ্টি নিক্ষেপ 
কর।১* তাহারা উভয়ে উত্তম অলঙ্কারে ভূষিত, স্ুবন্ত্রপরিহিত ও পরিষ্কৃত 
হইয়া জলপুর্ণ পাত্রে দৃষ্টি নিক্ষেপ করিলেন। প্রজাপতি তাহাদিগকে 
বলিলেন, “কি দেখিতেছ ?”২ 


১। ছায়া ও তাহার কারণ দেহে আত্মবুদ্ধি দূর করাই প্রজাপতির উদ্দেশ্য । এইন্রন্ত 
তিনি যে উপায় অবলম্বন করিলেন তাহ অপূর্ব । প্রথমতঃ তিনি দেখাইলেন যে, শরীরের 
সহিত নিতাদন্বদ্ধ নহে এইরূপ আগন্তক অলঙ্কারাদিও ছায়ার কারণ হইতে পারে ) স্থতরাং 
“ছায়ার কারণ দেহও হয়তো আস্মার পক্ষে আগন্তক"__ এইরূপ সন্দেহ হওয়। স্বাভাবিক । 
বিশেষতঃ ইহাই প্রমাণিত হইল যে, বেশতৃষাঁদির পরিবর্তনে ছায়! পরিবর্তিত হয় বলিয়। উহ! 
নিতা হইতে পারে নাঁ। তৃতীয়তঃ কেশলোমাদি দেহেরই অংশ ; অথচ তাহারা ছিন্ন হইলে 
আর দেহের সহিত মিলিতভাবে ছায়ার কারণ হয় না। সুতরাং তাহারাঁও নিত্য নহে, তাহারা 
আসে ও যায়। “শরীরের একাংশে যখন এইরূপ অনিতাত্ব রহিয়৷ গেল, তখন সর্বশরীরই 
হয়তো অনিতা” এইরূপ মনে হওয়া ম্বাভাবিক। এই যুক্তির অনুলরণ করিলে,নখলোমাদির 


৪২০ উপনিষৎ গ্রন্থাবলী [ ৮৮৩ 


ন্যায় অহস্কার এবং তাহার ধর্ম হখছুঃখাদিও আম্মার সহিত নিতাসম্বন্ধ নহে_-ইহাই প্রমাণিত 
হইবে ৷ ৮।৯।১ ইত্যাদি দ্রঃ ৷ 


তৌ হোঁচতুর্যঘৈবেদমাবাং তগবঃ সাধ্বলঙ্কৃতৌ ছুবসনো 
পরিষ্কৃতৌ স্ব এবমেবেমৌ ভগবঃ সাধ্বলঙ্কতৌ স্থববসনো 
পরিষ্কতীবিত্যেষ আত্মেতি হোবাচৈতদম্ৃতমভয়মেতদ্‌ ৰন্ষেতি 
তৌ হ্‌ শান্তহৃদয়ো প্রব্রজতুঃ ॥ ৩ 


তে হ ভচতুঃ--ভগবঃ, যথ!| এব ইদম্‌ (ঠিক এই যেমন ) আবাম্‌ ( আমরা দুইজন ) 
সাধ্বলন্কৃতৌ সুবসনে। পরিস্কৃতে। স্বঃ (আছি ), ভগবঃ, এবম্‌ এব (ঠিক এমনি ) ইমে (এই 
দুইটি ) (প্রতিবিদ্ব] সাধ্বলঙ্কৃতৌ, হ্ববসনৌ।, পরিষ্কৃতৌ ইতি | [প্রজাপতি ] উবাচ হ-_-এষঃ 
[ ইত্যাদি ৮1৭1৪ ]। তৌ হ শাস্তন্বদয়ে। (তুষ্টৃদয়, কৃতার্থবৃদ্ধি হই) প্রবত্রজতুঃ ( চলিয়া 
গেলেন )। ৩ 
তাহারা উতয়ে বলিলেন, “আমরা ছুই জন যেমন এই সুন্দর অলঙ্কারে 
ভূষিত, সুবসনপরিছিত ও স্ুপরিষ্কত আছি, এই দুই প্রতিবিম্বও ঠিক 
তেমনি সুন্দর অলঙ্কারে ভূষিত, স্থবস্ত্রপরিহিত ও মুপরিষ্কত।* (প্রজাপতি ) 
বলিলেন, “ইনিই আত্মা; এই আত্মাই অমৃত ও অভয়; ইনিই ব্রহ্ম ৷” 
তাহারা দুইজন শাস্তহৃদয় হই! চলিয়| গেলেন ।৯ ৩ 
১। প্রজাপতি তাহাদের অরমদূর করিবার চেষ্টা করিত! দেখিলেনযে, গাহাদের চিত্ত শুদ্ধ 
না হওয়ায় ঠিক ধারণ! হইতেছে না। আবার ক্রহ্ষচ্য করিতে বলিলে অধধা মনঃকষ্ট হইবে । 
সুতরাং পূর্বের উপদেশের (৮1418 ) পুনরাবৃত্ধি করিলেন, "ইহারা এই উপদেশ আলোচন! 
করিয়। ধধাকালে ইহার মর্ম উপলব্ধি করিতে পারিবে,” এইরূপ মনে করিঘ্বা গমনে বাধা 
দিলেন না। 
তৌ হাস্বীক্ষ্য প্রজাপতিরুবাচানুপলভ্যাত্মানমননুবিদ্ধ ব্রজতো! 
ঘতর এতদ্পনিষদো ভবিষ্যন্তি দেবা বাইস্থরা বা তে  পরা- 
ভবিষ্যস্তীতি স হ শান্তহৃদয় এব বিরোচনোইস্থরাঞ্রগাম তেভ্যো 


৮1৮৪ ] ছান্দোগ্যোপনিষৎ ৪২১ 


হৈতামুপনিষদং প্রৌবাচাত্সৈবেহ মহয্য আত্মা পরিচর্ধ আত্মীন- 
মেবেহ মহয়ন্নাত্মীনং পরিচরন্নভৌ লোকাববাপ্ৌতীমং চামুং 
চেতি ॥ ৪ 


[প্রজাপতি দেখিলেন যে, ভোগাসক্তদেবরাজ ও অন্ুররাজ আত্মাকে না জানিয়াই চলিয়! 
যাইতেছেন । তথন তিনি মন:থেদে বলিতে লাগিলেন এবং ভাবিলেন যে, এই কথাগুলিও 
পূর্বের “য আস্মাহপহতপা প]” (৮1৭1১) ইতাণদির ম্যায় ভাহাদের কর্ণগোচর হইয়া তাহাদের 
কলাণসাধন করিবে ]-_[দূরগামী]) তো (ও দুইজনকে) অন্বীক্ষ্য (লক্ষ্য করিয়া) প্রজাপতিঃ 
উবাচ হ__আস্মানম্‌ অনুপলভ্য (আত্মার পরিচয় লাভ ন! করিয়া ) অননুবিদ্য ( স্বামুভব- 
গোচর ন! করিয়1) ব্রজতঃ ([ছুইজন] যাইতেছে ); দেবাঃ বা অন্ুরাঃ ব' (দেবগণই হউক, 
আর অস্থরগণই হউক ) যতরে “(উভয়ের মধো যাহারাই ) এতৎ-উপনিষদঃ ([ইন্দ্রবিরোচনের 
দ্বার! স্বীকৃত ] এই প্রকার উপনিষৎ-প্রায়ণ ) ভবিষ্যস্তি (হইবে), তে (তাহারা) পরাভবিষ্যস্তি 
( পরাভূত হইবে, শ্রেয়োমার্গ হইতে বিচ্যুত হইবে) ইতি । সঃ হ বিরোচনঃ (উক্ত বিরোচন) 
শান্তহৃদয়ঃ এব ( তুষ্টচিত্তেই ) অন্থরান্‌ জগাম ( অস্থ্রদিগের নিকট চলিয়া গেলেন )। তেভ্যঃ 
হ (দেই অহুরগণের মধ্ো ) এতাম্‌ উপনিষদষ্‌ ( [শরীরে আত্মবুদ্ধিবপ) এই উপনিষৎ ব। 
রহস্তাবগ্ভা) প্রোবাচ ( বলিলেন )- ইহ ( ইহলোকে ) আত্মা এব (শরীরই ) মহ্যাঃ 
(পূজনীয় ), আত্মা পরিচর্ধঃ (পরিচর্যার যোগা ); ইহ (ইহলোকে) আত্মানম্‌ ( শরীরকে ) 
এব মহয়ন্‌ (পূ! করিয়া), আস্মানম্‌ এব পরিচরন্‌ (পরিচর্ধ| করিয়া!) ইমম্‌ চ অমুম্‌ চ 
উন্তৌ৷ লোকো (ইহলোক ও পর্নলোক এই উভয় লোকই [অর্থাৎ ৮1৭।১ এ উক্ত সর্বলোক ও 
সবকাম 1) অপ্রোতি (প্রাপ্ত হয়) ইতি। ৪ 


তাহাদিগকে লক্ষ্য করিয়া প্রজাপতি বলিলেন, “আত্মাকে না জানিয়া 
এবং তাহাকে স্বাত্মপ্রত্যক্ষ না করিয়াই দুইজন চলিয়! যাইতেছে ; দেবগণ 
ও অস্থরগণ যাহারাই এই প্রকার উপনিষৎ গ্রহণ করিবে, তাহারাই 
পরাভূত হইবে ।” অন্ুররাঞ্জ বিরোচন তুষ্টচিত্তেই অস্তরগণের নিকট 
চলিয়া গেলেন এবং তাহাদিগকে এই উপনিষং বলিলেন, “ইহলোকে এই 
আস্মারই (অর্থাৎ দেহেরই ) পূজা করা উচিত, এবং ইহারই সেবা করা 


৪২২ উপনিষৎ গ্রন্থাবলী ঢা 


উচিত। এই জগতে এই আত্মাকে পুজী করিলে ও ইহার সেবা করিলে 
ইহলোক পরলোক, উভয়লোকই লাভ হয়।১* ৪ 


১। বিরোচন বুঝিয়াছিলেন, “যে দেহের ছায়া চক্ষুতে পড়ে, এ দেহই আত্ম! ৷” 


তন্মাদপ্যগ্েহাদদানম শ্রদ্দধানমযজমীনমাভ্রাম্বরো  ৰতেত্য- 
স্বরাণাং হোষোপনিষৎ প্রেতশ্ত শরীরং ভিক্ষয়া বসনেনালঙ্কা- 
রেণেতি সংস্কুবস্ত্যেতেন হামুং লোকং জেষ্যন্তো মন্যান্তে ॥ ৫ 


ইত্যষ্টমাধ্যায়স্যাষ্টমখণ্তঃ ॥ 


তম্মাৎ (সেই জন্য, জন্থবরসম্প্রদার এখনও বিভমান আছে বলিয়াই ) অদদানম্‌ ( যে দান 
করে না, তাহাকে ) জশ্রদ্দধানম্‌ (যে আদ্ধাহীন, তাহাকে) , অধজমানম্‌ ( যে যজ্ঞ করে না, 
তাহাকে ) অন্ত অপি ( আজও ) ইহ (এই জগতে) [লোকে] আহঃ (বলে)--আহ্বরঃ বত 
ইতি (এই বাক্ধি সতাই অস্বরন্বভাব ), _হি (কারণ ) এষা উপনিধৎ (অন্ধাহীনতাদিরূপ 
উপনিষৎ ) অহ্রাশাম্‌ (অনুরদিশের )। [এই উপনিষৎপরারণ হইয়া তাহার! ] প্রেতস্ত 
(মৃতবাক্তির ) শরীরম্‌ (দেহকে ) তিক্ষয়া (গন্ধ, মালা, অন্ন প্রভৃতি তোগাবন্তর দ্বারা) 
বসনেন (বস্ার্ি আচ্ছাদনের দ্বার) অলঙ্কারেশ (অলঞ্কারের দ্বারা, ধ্বন্র পতাকাদির দ্বারা) 
ইতি ( এতাদৃশরূপে ) সংস্কর্বস্তি ( সুসজ্জিত করে ).--এতেন হি (এই শবলজ্জার দ্বার! 
অবশ্যই ) অমুম লোকম্‌ ( পরলোক ) জেযান্তঃ ( জয় করিবে )--মন্তস্তে ( মনে করে )।€ 


এই জন্য আজও দানহীন, শ্রদ্ধাহীন ও যজ্ঞহীন বাক্তি সম্বন্ধে লোকে 
বলে, “এই বাক্তি সভাই অস্বরস্বভাব,”_কারণ ইহা! আম্রী উপনিষৎ । 
তাহারা (অর্থাৎ এরূপ অস্থরেরা ) মৃতবাক্তির দেহকে ভোগাদ্রবা, বসন 
ও অলঙ্কারে সঙ্ঞজিত করে; কারণ তাহারা মনে করে যে, এই শবসঙ্জা- 


দ্বারাই পরলোক জয় করিবে । ৫ 


অষ্টমাধ্যায়-_ নবম খণ্ড 
(ছায়াদেহ নশ্বর ) 


অথ হেক্দ্রোহপ্রাপ্যৈব দেবানেতন্তয়ং দদর্শ যখৈব খল্বয়- 
মস্িষ্করীরে সাধ্বলঙ্কৃতে সাধবলঙ্কতৌ ভবতি স্ববসনে স্থবসনঃ 
পরিষ্কতে পরিষ্কৃত এবমেবায়মস্মিন্নন্ষেহন্ধো ভবতি আমে আামঃ 
পরিবুরে পরিবৃরোহস্তৈব শরীরম্ত নীশমন্বেষ নশ্যৃতি ॥ ১ 

[প্রজাপতির উপদেশশ্রবণে (৮1৭৪) ইন্ও প্রথমে বুঝিয়াছিলেন যে, চক্ষুতে দৃষ্ট 
দেহচ্ছায়াই আত্ম।; কিন্ত ] অথ হইন্দ্রঃ দেবান্‌ অপ্রাপা এব (দেবগণের নিকট উপস্থিত 
হইবার পূর্বেই ) এতৎ ( এই) ভয়ম্‌ (আশঙ্কা, দোষ) দদর্শ ( দেখিলেন )_-যথা এব খলু 
(ঠিক যেমন ) অস্মিন শরীরে সাধু অলঙ্কৃতে (এই শরীর উত্তমরূপে অলঙ্কৃতে হইলে ) অয়ম্‌ 
(এই ছায়াদেহ ) সাধ্বল্কৃতঃ ভবতি (হয় ), সুবসনে স্ববসনঃ, পরিভ্ভূতে পরিদ্তঃ [ ভবতি ] 
এবম্‌ এব অয়ম্‌ (এই ছায়াদেহ ) অস্মিন্‌ অন্ধে (এই দেহ অন্ধ হইলে ) অন্ধ ভবতি, শ্রামে 
(কাণা হইলে; অথবা চক্ষু ও নাসিক! অশ্রত্রাবী ও শ্লেষ্মাত্ৰাবী হইলে ) স্রামঃ, পরিবৃকে 
(অঙ্গহীন হইলে ) পরিবৃক্ঃ [ডবতি], অস্ত শরীরস্ত (এই শরীরের) নাশম্‌ অনু (নাশানুযায়ী) 
এব এষঃ ( এই ছায়াদেহ ) নষ্যতি (নষ্ট হয় )। ১ 

অনস্তর ইন্্র দেবগণের নিকট উপস্থিত না হইয়াই এইরূপ আশঙ্কাগ্রস্ত 
হইলেন,_ঠিক যেমন এই শরীরটি উত্তমরূপে অলঙ্কৃত হইলে এই 
প্রতিবিশ্বও উত্তমরূপে অলঙ্কৃত হয়, দেহ সুবসনে আচ্ছাদিত হইলে ন্ুবসন 
হৃখিত হয়, দেহ পরিদ্কৃত হইলে পরিষ্কৃত হয়, ঠিক তেমনি দেহ অন্ধ হইলে 
টহাও অন্ধ হয়, কাণ। হইলে কাণা হয়, অঙ্গহীন হইলে অঙ্গহীন হয়, এবং 
এই শরীরের নাশ হইলে তদনুষায়ী উহাও নষ্ট হয়। ১ 


নাহমত্র ভোগ্যং পশ্যামীতি স সমিৎপাণিঃ পুনরেয়ায় তং 
হ প্রজাপতিরুবাচি মঘবন্‌ যচ্ছান্তহৃদয়ঃ প্রীব্রাজীঃ সার্ধং 
বিরোচনেন কিমিচ্ছন্‌ পুনরাগম ইতি স হোবাচ যথৈব খন্বয়ং 
ভগবোইস্মিগ্ঘরীরে সাধ্বলঙ্কৃতে সাধ্বলঙ্কৃতো ভবতি স্থুবসনে স্থবসনঃ 


৪২৪ উপনিষৎ গ্রশ্থাবলী [ ৮৯1২ 


পরিষ্কৃতে পরিষ্কত এবমেবায়মন্মিমন্ধেহন্ধো ভবতি আমে আমঃ 
পরিবুরে পরিবুরোইন্যৈব শরীরস্ত নাশমন্থের নশ্যতি নাহমত্র 
ভোগ্যং পশ্যামীতি ॥ ২ 


[ ইন্দ্র তাবিতে লাগিলেন ]--অহম্‌ অন্র ভোগাম্‌ ( ইষ্টফল [ ৮1৭১ এ উক্ত ], কলা) 
ন পশ্যামি (দেখিতেছি না )--ইতি ( এই চিন্তা করিয়! ) সঃ ( ইন্দ্র) সমিৎপাণিঃ পুনঃ এয়ার 
(ফিরিয়া আসিলেন )। তম্‌ হ প্রজাপতিঃ উবাচ-_মঘবন্‌ (হে ইন্দ্র), [তুমি ] যৎ (যে) 
শাস্তহৃদয়ঃ বিরোচনেন সার্ধম্‌ (বিরোচনের সহিত ) প্রাব্রাজীঃ (চলিয়া! গিয়াছিলে ) ; কিম্‌ 
ইচ্ছন (কি অভিপ্রায়ে) পুনঃ আগমঃ ([ আঁগম্পু] আপিলে) ইতি । সঃ উবাচ হ 
-যখৈব [ ইত্যাদি পূর্ববৎ ]। ২ 


“আমি ইহাতে ইইফল দেখিতেছি না ;”__-এই চিন্ত। করিয়া সমিস্তার 
হস্তে লইয়া! তিনি পুরর্বার ফিরিয়া আসিলেন। প্রজাপতি তাহাকে বলিলেন, 
“হে ইন্ত্র, তুমি তো তুষ্টচিত হইয়া বিরোচনের সহিত চলিয়া গিয়াছিলে 
আবার কি মনে করিয়া ফিরিলে ?১” ইন্দ্র বলিলেন, “ঠিক যেমন এই দেহ 
উত্তমরূপে অলঙ্কৃত হইলে ছায়াদেহও উত্তমরূপে অলঙ্কৃত হয়, স্ববসনভূষিত 
হইলে স্থববসনভূষিত হয়, পরিষ্কত হইলে পরিষ্কৃত হয়, ঠিক তেমনি এই 
দেহ অন্ধ হইলে উহাও অন্ধ হয়, কাণ। হইলে কাণ! হয়, অঙ্গহীন হইলে 
অঙ্গহীন হয়, এবং দেহ বিনষ্ট হইলে উহাও তদনুরূপ বিনষ্ট হয় । আমি 
এই ( ছায়াস্মার ) জ্ঞানে ইষ্টফল দেখিতেছি না ।২* ২ 

১। প্রজাপতি সর্বজ্ঞ হইলেও শিস্তের নিজমুখে তাহার অভিপ্রা্ জানিতে চাহিতেছেন ? 
কারণ গুরুশিষ্যের মধ্যে এই রীতিই অবলম্বনীয় (৭1১1১) । 


২। প্রজ্জাপতি আত্মাকে “অমৃত অভয়” বলিয়াছিলেন ; হ্ৃতরাং প্রজাপতির বাক্যে 
পরদ্ধাপর ইন্র নশ্বর ছায়াদেহকে জনা! বলিয়া! বৃঝিলেন | 


এবমেবৈষ মঘবন্নিতি হোবাচৈতং ত্বেব তে ভূয়োহদুব্যাখ্যাস্যামি 


৮1১০২] ছান্দোগ্যোপনিষৎ ৪২৫ 


বসাপরাণি দ্বাত্রিংশতং বর্ধাণীতি স হাঁপরাঁণি দ্বাত্রিংশতং 
বর্ধাগুবাস তস্মৈ হোঁবাচ-_ ৩ 


ইত্যষ্টমাধ্যায়স্য নবমখণ্ডঃ ॥ 


মঘবন্‌, এবম্‌ এব এষঃ (ইহ! এইরূপই বটে, [ চক্ষুত্থ দেহচ্ছায়! আত্ম! নহে ]) ইতি উবাচ 
হ। তে (তোমায়) তৃয়ঃ ( আবার ) এতম্‌ তু এব ( পূর্বোক্ত [৮1৭1৪ ] আত্মাকেই) অনু- 
ব্যাখাস্তামি (পুনর্বার ব্যাথা! করিব) । অপরাণি (অপর, আরও) দ্বাত্রিংশতং বরধীণি (বত্রিশ 
বংলর) বস (বাস কর) ইতি । সঃ হ অপরাণি দ্বাত্রিংশতং বর্ধাণি উবাস ( বাস করিলেন )। 
তস্মৈ (তাহাকে ) উবাচ হ।৩ 


প্রজাপতি বলিলেন, “হে ইন্দ্র, ইহা এইরূপই বটে। পূর্বোক্ত 
আত্মাকেই তোমার নিকট পুনর্বার ব্যাখ্যা করিব। তুমি আরও বত্রিশ 
বংসর এখানে বাস কর।” ইন্দ্র আরও বত্রিশ বৎসর বাস করিলেন । 
(তখন ) প্রজাপতি তাহাকে বলিলেন-_-। ৩ 


অষ্টমাধ্যায়__দশম খণ্ড 
(স্বপ্নাত্মা ) 

য এষ স্বপ্নে মহীয়মানশ্চরত্যেষ আত্মেতি হোবাচৈতদ- 
মৃতমভয়মেতদ্‌ ৰ ক্মেতি সহ শান্তহৃদয়ঃ প্রবত্রীজ য হাপ্রাপ্যৈব 
দেবানেতন্তয়ং দদর্শ তদ্‌ যগ্যপীদং শরীরমন্ধং ভবত্যনন্ধঃ স ভবতি 
যদি আমমআ্ীমে। নৈবৈষোহস্য দোষেণ দুষ্যতি ॥ ১ 

ন বধেনাস্ত হন্যতে নাস্ত আাম্যেণ আমো দ্বস্তি ত্বেবৈনং 


বিচ্ছাদয়ন্তীবাপ্রিয়বেত্তেব ভবত্যপি রোদিতীব নাহমত্র ভোগ্য 
পশ্যামীতি ॥ ২ 


৪২৬ উপনিষৎ গ্রন্থাবলী [৮১০৩ 


[ প্রজাপতি ] উবাচ হ--যঃ এব (চক্ষুস্থ যে দ্ৰষ্টা [৮1৭19]) স্বপ্লে মহীয়মানঃ ([ দ্বপ্রদৃষ্ট 
অপর নকলের দ্বারা] স্বপ্নে দেবিত, পূজিত হইয়া) চরতি (বিচরণ করেন, স্বপ্রভোগ উপভোগ 
করেন ) এবঃ আত্মা [ ইত্যাদি--৮৷৭৷৪ ]1 সঃ হ (ইন্দ্র ) শাস্তহৃদয়ঃ ( কৃতকৃত্য হইয়াছেন 
মনে করিয়1) প্রবত্রাজ ( চলিয়া গেলেন )। সঃ হ ( ইন্দ্র ) অপ্রাপা এব [৮1৯1১ ]- যদি 
অপি ( যদিও ) তৎ ইদম্‌ শরীরম্‌ ( এই স্থূল দেহ ) অন্ধম্‌ ভবতি (অন্ধ হয়) সঃ (শ্বপ্রাভিমানী 
আস্মা) অনন্ধঃ ভবতি ( অন্ধ হন ন! ), যদি স্রামম্‌ অস্রামঃ ( কাণা হইলেও কাশ! হন না )-- 
এবঃ ( এই স্বপ্নাস্ত। ) অস্ত দোষেণ (এই দেহের দোষে) ন এব দুধ্যৃতি (অব্ই দূষিত হন না), 
অন্ত বধেন (এই দেহের বধে ) ন হন্যতে (হত হন না), অস্ত সামোণ (ইহার অশ্রুপাতাদি 
হইলেও ) [উহার ] নআামঃ ( অশ্রুপাতাদি হয় না), তু (তথাপি) এনম্‌ (এই শ্বপ্রাস্বাকে) 
এব ( =ইব, যেন ) স্বস্তি (হতা। করে), বিচ্ছাদদ্নপ্তি ইব (যেন বিতাড়িত কয়ে), অপ্রিপ্বেত্ত! 
ইব ভবতি ( ধেন ছুঃখাম্বতব করেন ), অপি (আরও) রোদিতি ইব ( যেন ক্রন্দন করেন )। 
অত্র (স্বপ্নাস্বার জ্ঞানে ) অহম্‌ ভোগাম্‌ ন পশ্যামি । ১-২ 


প্রজ্জাপতি বলিলেন, “এই যিনি স্বপ্নে পুন্জামান হইয়া বিচরণ করেন, 
ইনিই আম্মা; এই আত্মাই অমৃত, অভয় ; ইনিই ব্ৰহ্ম ।” ইন্দ্র তখন 
কৃতার্থবৃদ্ধি হইয়া চলিয়া গেলেন। কিন্তু দেবগণের নিকট উপস্থিত হইবার 
পূর্বেই তাহার মনে এই আশঙ্কা উঠিল, “ঘদিও এই শরীর অন্ধ হইলেও 
্প্রাস্মা অন্ধ হন না, দেহ কাণ! হইলেও তিনি কাণা হন না এবং ইহার 
দোষে তিনি দুষ্ট হন না, দেহের বধে ইনি হত হন না, দেহের 
অশ্রপাতাদিতেও ইহার অশ্রপাত হয় না, তথাপি অপরে যেন ইহাকে 
হতা। করে, যেন বিতাড়িত করে, অধিকন্ত ইনি যেন দুঃখান্ুতব করেন ও 
যেন ক্রন্দন করেন।১ অতএব আমি ইহাতে ইইফল দেখিতেছি না।*১-২ 


১। “প্রজাপতি বলিয়াছেন, ‘এই আত্ম! অভয়, অমৃত ।' অথচ দ্বপ্রে ক্রন্দনাদি দৃষ্ট হয়” 
_-এই সমস্তায় পড়িয়া প্রজাপতির বাকো শ্রদ্ধাবান্‌ ইন্দ্র “যেন” শব্দ বাবার করিলেন । 
অর্থাৎ তিনি ভাবিলেন, “হয়তে! আমি বুঝিতেছি না ।” 


স সমিৎপাণিঃ পুনরেয়ায় তং হ প্রজাপতিরুবাচ মঘবন্‌ 


৮১০1৪] ছান্দৌোগ্যোপনিষৎ, ৪২৭ 


যচ্ছান্তহৃদয়ঃ প্রীব্রাজীঃ কিমিচ্ছন্‌ পুনরাগম ইতি স হোবাঁচ তদ্‌ 
যগ্ঘপীদং ভগবঃ শরীরমন্ধং ভবত্যনন্ধঃ স ভবতি যদি আ্রামমআ্ীমো 
নৈবৈষোইস্ত দৌষেণ দুষ্যাতি ॥ ৩ 

ন বধেনাম্ত হন্যতে নান্ত আম্যেণ আমো প্ন্তি ত্বৈবৈনং 
বিচ্ছাদয়ন্তী বাপ্রিয়বেন্তেব ভবত্যপি রোদিতীৰ 'নাঁহমত্র ভোগ্যং 
পশ্যামীত্যেবমেবৈষ মঘবন্সিতি হোবাচৈতং ত্বেব তে ভূয়োইনু- 
ব্যাখ্যাম্তামি বসাঁপরাণি দ্বাত্রিংশতং বর্ধাণীতি স হাঁপরাণি 
দবাত্রিংশতং বর্ষাথুবাস তস্মৈ হোবাচ-_॥ ৪ 


ইত্যষ্টমাধ্যায়স্ত দশমখণ্ডঃ ॥ 


ইন্দ্র সমিদ্তারহস্তে পুনর্বার আগমন করিলেন । প্রজাপতি তাহাকে 
বলিলেন, “হে ইন্দ্র, তুমি তো তুষ্টচিত্তে চলিয়া গিয়াছিলে; আবার কি 
মনে করিয়া ফিরিয়া আসিলে ?” তিনি বলিলেন, “হে ভগবন্, যদিও এই 
দেহ অন্ধ হইলে স্বপ্নাত্ম৷ অন্ধ হন না, ইহা কাণ! হইলেও তিনি কাণ৷ হন 
না, ইহার দোষে তিনি দুষ্ট হন না, ইহার বধে তিনি হত হন না, ইহার 
অশ্রবিগলনে তাহার অশ্রবিগলন হয় না, তথাপি অপরে যেন এই 
স্বপ্রাত্বাকে হত্যা করে, যেন বিতাড়িত করে; তিনি যেন অপ্রিয় বিষয় 
অনুভব করেন ও যেন ক্রন্দন করেন। আমি ইহাতে ইষ্টফল দর্শন 
করিতেছি না” প্রজাপতি বলিলেন, “হে ইন্দ্র, ইহ! এইরূপই বটে ।১ 
আমি পূর্বোক্ত আত্মাকেই পুবর্বার তোমার নিকট ব্যাখ্যা করিব। তুমি 
আরও বত্রিশ বৎসর এখানে বাস কর।” ইন্দ্র আরও বত্রিশ বৎসর বাস 
করিলেন। (তখন ) প্রজাপতি তাঁহাকে বলিলেন-_৩-৪ 


১। স্বপ্লাতিমানী আস্মাকে সর্বানুস্থাত পরমাল্সা বলিয়। ভ্রম করিলে এঁরূপই প্রভীতি 
হয়। 


অষ্টমাধ্যায়__একাদশ খণ্ড 
( স্থযুণ্তাত্মা! ) 
তদ্‌ যত্রৈতং স্ুপ্তঃ সমস্তঃ সম্প্রসন্নঃ স্বপ্পং ন বিজানাত্যেষ 
আত্মেতি হোবাচৈতদমৃতমভয়মেতদ্‌ ৰূহ্মেতি স হ শান্তহৃদয়ঃ 
প্রবত্রাজ স হাঁপ্রাপ্যৈৰ দেবানেতদ্‌ ভয়ং দদর্শ নাহ খন্বয়মেবং 
সম্প্রত্যাত্মানং জানাত্যয়মহমন্মীতি নো এবেমানি ভূতানি 
বিনাশমেবাপীতো ভবতি নাহমত্র ভোগ্যং পশ্যামীতি ॥ ১ 


তৎ হত্র[ ইত্যাদি = ৮।৬।৩ ]--এবঃ আত্মা [ ইত্যাদি. ৮1৭9 ]। সঃ [ইত্যাদি 
৮1১০১ ]। সঃ হ[ইত্যাদি- ৮৯১] ৷-_[ম্বপ্ন ও জাগরণে ইনি আপনাকে ও জীবজগৎকে 
যেমন জানেন ] অরম্‌ (এই [ সযুপ্ত ] আত্মা) সম্প্রতি ( ইদানীং, সুধুপ্তিতে )__অয্নম্‌ অহ্ষ্‌ 
অশ্মি( আমি এই প্রকার )--ইতি ( এতাদৃশরূপে ) আত্মানম্‌ ( আপনাকে ) ন অহ খলু 
জানাতি (অবশ্যই সমাক্‌ জানেন না), ইমানি ভূতানি [6) ন এব (এই প্রাণিবর্গকেও জানেন 
ন!) ; [হৃতরাং] বিনাশম্‌ এব [-ইব] অপীতঃ ভবতি (তিনি যেন বিনাশপ্রাপ্ত হইয়াছেন) । 
অহম্‌ অত্র [ ইতাদি--৮।৯।২ ] ৷ ১ 


প্রঙ্জাপতি বলিলেন, “যিনি এতাদৃশ নিদ্রায় মগ্ন হন যে, সমস্ত ও 
সন্প্রসন্ন হইয়। স্বপ্রদর্শন -হইতেও বিরত হন, তিনিই আত্মা । এই আস্মাই 
অমৃত ও অভয়, ইনিই বন্ধ ।” ইন্দ্র সন্তুষ্চিত্বে চলিয়া গেলেন। তিনি 
দ্বেবগণসমীপে উপস্থিত হইবার পূর্বেই এইরূপ আশঙ্কান্বিত হইলেন, “ইনি 
সম্প্রতি (ন্থযুণ্তাবস্থায়) আপনাকে ‘আমি এইরূপ’ এবন্প্রকারে জানেন না, 
এবং এই সকল প্রাণীদিগকেও জানেন না; স্থতরাৎ ইনি যেন বিনাশপ্রাণ্ড 
হইয়াছেন ।৯ আমি ইহাতে ইষ্টফল দেখিতেছি না।*১ 


১। ৮1১০।২ টীকা দ্রঃ ৷ আত্মা হইতে পৃথক জ্ঞের বস্তু আছে এই ভ্রম থাকায় এবং 
আত্মার বিষয়ে বিশেষ জ্ঞান না থাকার মনে হ্য় বে, হুধুপ্তিতে আত্মার স্বরূপ নষ্ট হয় । 


বং ৪1৩1২৩-৩৭ | 


৮১১1৩ ] ছান্দোগ্যোপনিষৎ ৪২৯ 


স সমিৎপাণিঃ পুনরেয়ায় তং হ প্রজাপতিরুবাচ মঘৰন্‌ 
ষচ্ছান্তহৃদয়ঃ প্রীব্রাজীঃ কিমিচ্ছন্‌ পুনরাগম ইতি স হোবাচ নাহ 
খক্য়ং ভগব এবং সম্প্রত্যাত্মানং জানাত্যয়মহমস্মীতি নো 
এবেমানি ভূতানি বিনীশমেবাপীতো ভবতি নাহমত্র ভোগ্যং 
পশ্যামীতি ॥ ২ 


তিনি সমিদ্ভার হস্তে লইয়া পুনর্বার আগমন করিলেন। প্রজাপতি 
তাহাকে বলিলেন, “হে ইন্দ্র, তুমি তে! সত্তষ্টচিত্তে চলিয়া গিয়াছিলে ; 
আবার কি মনে করিয়া ফিরিলে?” তিনি বলিলেন, “ইনি সম্প্রতি 
নিজেকে ‘আমি এইরূপ’ এবন্প্রকারে জানেন না, এই সকল প্রাণীদিগকে ও 
জানেন না। সুতরাং ইনি যেন বিনাশপ্রাপ্ত হইয়াছেন । আমি ইহাতে 
ইষ্টকল দেখিতেছি না ।”২ 

এবমেবৈষ মঘবন্নিতি হোবাচৈতং ত্বেব তে ভূয়োহনুব্যাখ্যা- 
স্যামি নো এবান্যত্রৈতস্মাদ্‌ বসাপরাণি পঞ্চ বর্ধাণীতি স হাপরাণি 
পঞ্চ বধাণুযুবাস তান্যেকশতং সম্পেদুরেতত্তদ্‌ যদাঁহুরেকশতং হ 
বৈ বর্ধাণি মঘবান্‌ প্ৰজাপতোৌ ৰ হ্ষার্যযুবাস তস্মৈ হোবাচ_। ৩ 


ইত্যষ্টমাধ্যায়ম্যৈকাদশখণ্ডঃ ॥ 


এবম্‌ এব[ ইত্যাদি পূর্ববৎ ]। [৮1৭18, ৮১০1১, ৮1১১1১--এই তিন পর্যায়ে জাগ্রৎ, 
স্বপ্ন ও নুযুপ্তিতে যে আত্মার কথা বলিয়াছি ] এতম্মাৎ (এই আত্মা হইতে) অন্তত্র ( অন্ত 
কোনও আত্মার বিষয়ে) নো এব ( অবশ্যই [ বলিব ]ন1)। অপরাণি পঞ্চ বর্ধাণি ( আরও 
পাচ বংসর ) বদ (বাস কর ) ইতি । সঃ হ অপরাণি পঞ্চ বর্ধাণি উবাম। তানি (সেই 
বৎসর সকল) একশতম্‌ সম্পেদুঃ ( একাধিক এক শত, অর্থাৎ এক শত এক হইল )। যৎ 
আহঃ (লোকে ঘে বলিয়! থাকে ),--মঘবান্‌ ( ইন্দ্ৰ ) প্রজাপতে। (প্রজাপতিসন্নিধানে (এক- 
শতং হ বৈ বর্ধাণি ৰ হ্ষচৰ্ধম্‌ উবাস (ক্রহ্ষচর্ধবাস করিয়াছিলেন ), তৎ এতৎ ( তাহ! এইরূপে 
[ প্রদশিত হইল ])। তশ্মৈ উবাচ হ-_। ৩ 


৪৩০ উপনিষৎ গ্রন্থাবলী [ ৮১২১ 


প্রজাপতি বলিলেন, “হে ইন্দ্র, ইহা এইরূপই বটে। আমি পুনর্বার 
তোমাকে এই আত্মার সম্বন্ধেই বলিব, এতদ্বতিরিক্ত অন্য কাহারও সম্বন্ধে 
বলিব না। তুমি আরও পাঁচ বৎসর" বাস কর।” তিনি আরও পাচ 
বৎসর বাস করিলেন । লোকে যে বলে, “ইন্দ্র প্রজাপতিসকাশে একশত 
এক বৎসর বাস করিয়াছিলেন,” তাহা এইরূপ । ( অতঃপর ) প্রজাপতি 
তাহাকে বলিলেন__২ ৩ 

১। চিত্তদোষ ক্ষীণ হওয়ায় এবারে দীর্ঘকাল থাক অনাবস্থক । 

২। অবস্থাত্রয়ের সহিত সধ্বন্ধহীন আত্মার কথা বলিলেন । এই তত্বের জন্য দেব 
রাজকেও দীর্ঘকাল গুরুগৃহে বাস করিতে হইয়াছিল; সুতরাং এই দুর্লভ বিস্তাসন্বন্ধে সচেষ 
হওষ। আবশ্যক । 


অষ্টমাধ্যায়_-দ্বাদশ খণ্ড 
( আত্ম৷ অশরীরী ) 


মঘবন্মর্ত্যং বা ইদং শরীরমাত্তং মৃত্যুনা তদস্তামবৃতস্তা- 
শরীরস্তাত্রনোহধ্স্ঠানমাত্তো বৈ সশরীরঃ প্রিয়াপ্রিয়াভ্যাং ন বৈ 
সশরীরস্ত সতঃ প্রিয়াপ্রিয়য়োরপহতিরস্ত্যশরীরং বাব সম্তং ন 
প্রিয়াপ্রিয়ে স্পৃশতঃ ॥ ১ 

মঘবন্, ইদম্‌ শরীরম্‌ ([ ইন্দিয় ও মন-সংঘুক্ত ] এই শরীর ) মর্তাম্‌ বৈ ( মরণশীল ), 
সৃতানা আত্তম্‌ (মৃতার দ্বার! গ্রস্ত, [ সর্বদ। মরণের দ্বার! ব্যাপ্ত ]) ; তৎ ( উক্ত শরীরাদি ) 
অমৃত্তস্ত ( দেহাদির ধর্ম ] মরণ প্রভৃতি বঞ্জিত ) অশরীরস্ত (দেহাদিবিহীন) [স্বানত্রয়বিহারী] 
অস্ত আত্মন: (এই আত্মার) অধিষ্ঠানম্‌ (ভোগক্ষেত্র); সশরীরঃ (যিনি শরীরাভিমানী, [আমিই 
শরীর এবং শরীরই আমি এইরূপ যে আত্মা মনে করেন ], তিনি) [ ধর্যাধর্মের ফল] 
প্রি্লাপ্রিক্লাভাম্‌ (হুখছুঃখের দ্বার ) আত্তঃ বৈ ( অবশ্ঠই গ্রস্ত ); সশরীরহ্ত সতঃ ( ধিনি 
দেহাভিমানী তাহার ) প্রিষ্বাপ্রিরয়োঃ ( হুখদুঃখের ) অপহৃতিঃ (বিরতি ) ন অস্তি (নাই): 


৮1১২২] ছান্দোগ্যোপনিষৎ ৪৩১ 


[ সেই আত্মাই ] অশরীরম্‌ বাব সম্তম্‌ (শ্বীয় অশরীরী স্বরূপ জানিয়! দেহাভিমানরহিত 
হইলে, তাহাকে ) প্রিয়াপ্রিয়ে ন স্পৃশতঃ ( [ ধর্মাধর্মের ফল ] হুথছুঃথ স্পর্শ করে না, প্রিয় 
বা অপ্রিয়ের সহিত সংযোগ হয় ন। )। ১ 

(প্রজাপতি বলিতে লাগিলেন )-“হে ইন্দ্র, এই শরীর মরণশীল, ইহা 
মৃত্যুকবলিত ; ইহা অমর ও অশরীর৯ আত্মার অধিষ্ঠান। যিনি সশরীর 
তিনিই সুখছুঃখগ্রস্ত হন; যিনি সশরীর তাহার স্ুখছুঃখের বিরাম নাই। 
যিনি অশরীর তাহাকে সুখ বা ছুঃখ স্পর্শ করে ন11১ 


১। পরে অশরীর বায়ু প্রভৃতির দৃষ্টান্ত দেওয়। হইবে ; কিন্তু উহার! মর ও শরীরী, 
আর আত্ম। অমর ও অশরীর । 


অশরীরে! বায়ুরভ্রং বিদ্যুৎ স্তনয়িত্বরশরীরাণ্যেতানি তদ্‌ 
যখৈতান্যযুত্ীদীকাশাৎ সমুখীয় পরং জ্যোতিরুপসম্পন্য স্বেন 
রূপেণীভিনিষ্পদ্ডান্তে ॥ ২ 


এবমেবৈষ সম্প্রসাদোহস্মাচ্ছরীরাৎ সমুখায় পরং জ্যোতিরুপ- 
সম্পছ্ধ স্বেন রূপেণাভিনিষ্পগ্ভতে স উত্তমঃ পুরুষঃ স তত্র পর্যেতি 


জক্ষণ্ড ক্রীড়ন্‌ রমমাণঃ স্ভ্রীভির্ব যাঁনৈর্বা জ্ঞাঁতিভিবা নোপজনং 


স্মরন্নিদং শরীরং স যথা প্রয়োগ্য আচরণে যুক্ত এবমেবায়মস্মি 
গরীরে প্রাণো যুক্তঃ ॥ ৩ 


[ অশরীর সম্প্রদাদ কিরূপে শরীর হইতে উত্থিত হইয়! স্বরূপ প্রাপ্ত হন, তাহা দেখান 
হইতেছে]__বাযুঃ অশরীরঃ ( অবয়বহীন ) ; অত্রম্‌ ( পাতল! মেঘ ), বিদ্রাৎ স্তনয়িতু ই (মেঘ- 
গর্জন )--এতানি ( ইহারা সকলে ) অশরীরাণি ( দেহহীন )। তৎ (এই জন্য ) ষথা (যেমন) 
[ আকাশের সহিত অভিন্ভভাবে অবস্থিত এবং আকাশনামেই জ্ঞাত ] এতানি (এই বায়ু 
প্রভৃতি ) [ শিশিরাবসানে ] অমুম্মাৎ আকাশাৎ (ই আকাশ প্রদেশ হইতে) সমুখায় (উিত 
হইয়া, আকাশাম্মভাব তাগ করিয়া) [গ্রীষ্মকালে ] পরম জোতিঃ উপসম্পদ্য (প্রথর সৌর- 
তেজ প্রাপ্ত হইয়া) [ বর্ধাগমে ] স্বেন রূপেণ অভিনিপপ্ভস্তে ( আপন আপন স্বরূপে প্রকটিত 


৪৩২ উপনিষৎ গ্রন্থাবলী তি 


হয়), এবম্‌ এব (এইরপই ) এবঃ সম্প্রসাদঃ ( জীব ) অন্মাৎ শরীরাৎ ( এই দেহ হইতে ) 
সমূখায় (উত্থিত হইক্সা, [বিভ্ভান্বার। আপনার ম্বাতস্ত্া জানিক! দেহভাব তাগ করিয়া ]) 
পরম জ্যোতিঃ পেরমাস্ত্রঞ্জোতি) উপলম্পদা ম্বেন রূপেণ ( স্বীয় সদাক্সন্বরূপে) অভিনিম্পদ্যতে 
[ ৮৩1৪]; [ জীবের প্রাপ্ত ] সঃ (তিনি, উক্ত হ্বরূপটি ) উত্তমঃ পুরুষ: (সর্বোত্তম পুরুষ 
[গীতা ১৫১৬-১৮]) । [আপনার স্বরূপে অবস্থানহেতু সবাত্মক হইয়! ] সঃ (সেই 
সম্প্রলাদ ) তত্র (শ্বীর় স্বরূপে থাকিয়া), [ হর্গলোকে ইন্ত্রাদিরূপে] জক্ষৎ ( হান্ত অথবা 
ভক্ষণে নিরত থাকিয়া), ক্রীড়ন্‌ (ক্রীড়ারত থাকিয়া), [ ব্রহ্মলো কে সকঙ্কল্পমাত্র হইতে 
উত্থিত ] স্থীভিঃ ব! (স্ত্রীবৃন্দের সহিত ), ঘানৈঃ ব। (অথবা বানারোহ্‌ণে ), জ্ঞাতিতিঃ বা 
(কিংবা জ্ঞাতিগণের সহিতি) রমমাপঃ ([ মানস ] আনন্দ উপভোগ করিয়া) উপজনম্‌ 
(মাভাপিতা হইতে সপ্তাত ও আক্মরূপে, কিংবা আত্মার সমীপবর্ত রূপে, অবস্থিত ) 
ইদম্‌ শরীরম্‌ (এই দেহকে ) ন স্মরন (স্মরণ ন! করিয়া) পর্ধেতি (পরিভ্রমণ করেন )। 
[ অশরীর আত্মা কিরূপে অক্ষিতে দৃষ্ই হন (৮1৭1৪), বলা হইতেছে ]--ঘধা (যেমন) 
সঃ প্রয়োগাঃ (কোনও ঘোড়া ব! বাড়) আচরণে যুক্ত: ( রখে ব| শকটে সংযুক্ত হয়), 
এবম্‌ এব অয়ম্‌ প্রাণ: ([ ইন্দ্রিয়, মন ও বুদ্ধির সহিত যুক্ত এই প্রাপাপানাদি পঞ্চবৃত্তি- 
বিশিষ্ট ] প্রাণ [ অর্থাৎ জ্ঞান ও ক্রিল্াশক্তিবিশিষ্ট প্রক্ঞান্ম।)। [জীবের কর্মফলভোগ- 
সম্পাদনের জন্য ) অন্মিন্‌ শরীরে ( এই দেহে) ঘুক্তঃ (যুক্ত আছেন )। ৩ 


“বায়ু শরীরবিহীন ; সুগ্ম মেঘ, বিদ্যুৎ, মেঘগর্জন-_ ইহারাও দেহহীন | 
অশরীর বলিয়াই ইহারা যেমন ( শীতের অবসানে আপনাদের পূর্বাবস্থিতির 
স্থান) এ আকাশ হইতে সমুখিত হইয়! (গ্রীপ্রকালে ) প্রখর সৌরতেজ 
প্রাপ্ত হইয়া (বর্ষায় ) স্ব-স্বরূপে প্রকটিত হয়, ঠিক তেমনি এই সম্প্রসান 
এই শরীর হইতে উত্থিত হইয়!১ ও পরমজ্যোতিঃসম্পন্ন হইয়া স্বীয় স্বরূপে 
অবস্থিতি লাভ করেন।২ তিনিই উত্তম পুরুষ । তিনি স্বীয় স্বরূপে 
অবস্থানপুর্বক হাস্ত করিয়া, ক্রীড়া করিয়া, অথবা স্ত্রীবৃন্দসহ, জ্ঞাতিগণসহ, 
কিংবা যানসমুহসহ আনন্দ সম্ভোগ করিয়া পিতামাতা হইতে সম্ভূত এই 
দেহকে তুলিয়াঙ পরিভ্রমণ করেন । অশ্ব যেমন রথে সংযুক্ত থাকে, তেমনি 
প্রাণও এই দেহে সংযুক্ত আছে ।৪ ২-৩ 


৮১২৪ ] ছান্দৌগ্যোপনিষৎ ০৪ 


১। তত্বমন্তাদি বাক্যের দ্বার! প্রবোধিত হইয়া স্থল, সুগ্ম ও কারণ শরীরে এবং জাগ্রৎ 
স্বপ্ন ও নুধুপ্তিতে অভিমান তাগ করিয়! (৮1৮২, টাকা )। 

২। মেঘ প্রভৃতি যেমন আকাশের সহিত এক হইয়া অবস্থান করে এবং পরে তাহা 
হইতে উত্থিত হয়--অর্থাৎ ঘে মেঘ হুক্ষ্রভাবে আকাশে লীন ছিল, তাহ। স্থূল হইয়া হস্তী, পর্বত 
প্রভৃতির রূপ ধারণ করে ; বায়ু স্তিমিত ভাব তাগ করিনা পূর্ববায়ু, পশ্চিমবায়ু, দক্ষিণবায়ু 
প্রভৃতি রূপে প্রকটিত হয়; বিদ্যুৎ লত! প্রভৃতির আকারে প্রকাশিত হয়? এবং দিকে দিকে 
মেঘগর্জন হইতে থাকে--দেইরূপ যে জীব অবিস্তাহেতু দেহ ও আত্মার সহিত অভিন্ন 
হইয়াছিল, সে বিগ্তাবস্থায় স্বরূপ লাত করে, পরমাস্্রীর সহিত অবিভক্তরূপে অবস্থান করে 
(ব্রঃ সুঃ 81819 )। 

এখানে দ্রষ্টবা এই ষে, সতাকাম, সত্যসন্কল্প (৮11১), হাসি, ক্রীড়া ইত্যাদি (৮1১২৩), 
এবং কামচার (৭২৫1২) প্রভৃতি এখর্ধের কথা ব্যাবহারিক দৃষ্টিতে বলা হইয়াছে । সুতরাং 
নিওণ চৈতন্তশ্বরূপের সহিত এই সগুণভাবের কোনও বিরোধ নাই (ব্রঃ সুঃ ৪181৭) 

৩। মিথ্যাজ্ঞানের সহিত দেহজ্ঞানও বি্যাদ্বার! লুপ্ত হইয়াছে । 

৪1 দেহকে চালাইবার জন্য প্রাণ নিযুক্ত আছেন? চক্ষুরাদি তাহার অধীন (কঃ 
১1৩।৩-৬) । অশ্ব যেমন অপরের দ্বার! চালিত হয়, তেমনি প্রাণকেও চালাইবার জন্ত প্রাণাদি 
হইতে ভিন্ন একজন চেতন পরিচালক থাক! আবশ্যক । প্রাণের ক্রিয়ার স্তায় চক্ষু প্রভৃতির 
দর্শনও এ চৈতন্যজ্যোতি ব্যতিরেকে অসম্ভব । হুতরাং চৈতন্ভের অস্তিত্ব স্বীকার্ম । 


অথ যাত্রতদাকাশমনুবিষপ্নং চক্ষুঃ স চাক্ষুষঃ পুরুযো দর্শনায় 
চক্ষুরথ যো বেদেদং জিত্রাণীতি স আত্মা গন্ধায় ত্রাণমথ যো 
বেদেদমভিব্যাহরাণীতি স আঁত্মাহভিব্যাহারায় বাগথ যো বেদেদং 
শৃণবানীতি স আত্মা শ্রবণায় শ্রোত্রম্‌॥ ৪ 

[ পূর্বে দেখান হইয়াছে যে, আত্ম! দেহাদি হইতে অতিরিক্ত ; এখন দেখান হইতেছে যে 
তাহার দ্র ত্বাদি ধর্ম গুপাধিক ]_অথ ( এখন ) যত্র (যে সংসার-দশায়) এতৎ আঁকাশম্‌ 
চক্ষু: ( এই [কৃষ্ণ চক্ষুতারকার দ্বার উপলক্ষিত ] আকাশমধো [ দেহচ্ছিন্রমধো ] চক্ষুরিন্দিয় ) 
অন্ৃবিষগ্রম্‌ (অনুপ্রবিষ্ট হইয়। আছে), [তত্র-_দেই সংসারাবস্থায়] সঃ পুরুষঃ (সেই অশরীর 


আনম!) চাক্ষুষঃ (চক্ষুতে অধিষ্ঠিত থাকেন ) ; [ তৎকর্তৃক ] দর্শনায় (রূপ উপলব্ধির জন্ট) 


চক্ষুঃ ([ করণস্থানীয় ] চক্ষু ) [ অবস্থিত আছে ]। অথ (আর) যঃ বেদ ( যিনি জানেন) 
২৮ 


ইদদম্‌ জিদ্রাণি ইতি ( এই গন্ধ উপলব্ধি করি), সঃ (তিনি) আত্মা, [ তাহার ] গন্ধায় 
(গন্ধোপলক্ধির জন্য) স্রাণম্‌ ( ঘাণেন্সিয় )। অথ যঃ বেদ ইদম্‌ (ইহ) অভিব্যাহরাণি 
(বলিব) ইতি, সঃ আত্মা; অভিব্যাহারায় (বাক্্‌ক্রিযনা-নিষ্পাদনের জন্য) বাক্‌ ( বাগিন্নিয়) । 
অথ যঃ বেদ ইদম্‌ শৃণবানি ( ইহ! শুনি ) ইতি, সঃ আত্মা; শ্রবণায় ( শ্রবণত্রিন্না-সম্পাদনের 
জন্য ) শ্রোত্রম্‌ ( শ্রবণেঞ্রিয়) ৷ ৪ 


“এখন-__আস্মা যখন দেহে অবস্থান করেন, তখন এই কৃঞ্চতারকার 
দ্বারা পরিচিত দেহচ্ছিদ্রের মধ্যে চক্ষুরিন্দ্রিয় অনুগত হইয়| অবস্থান করে। 
উক্ত আত্মা সেই চক্ষুতে অধিষ্ঠিত থাকেন; রূপদর্শনের অন্ত ( তাঁহারই 
করণরূপে ) চক্ষু অবস্থান করে।* আর যিনি জানেন, 'আমি গন্ধ উপলব্ধি 
করি, তিনি আত্ম; (তাহারই ) গন্ধৌপলব্ধির অন্য ঘ্রাণেন্দিয়। আর 
যিনি জানেন, ‘আমি বাক্য বলি, তিনি আত্মা; (তাহারই ) বাক্যোচ্চারণের 
অন্ত বাগিন্দ্রিয়। আর যিনি জানেন, ‘আমি শুনি,” তিনি আত্মা; ( তাহারই ) 
শ্রবণের জন্ত শ্রবণেক্রিয়। ৪ 


১। চক্ষু রূপোপলব্ধির করণ এবং উহ1দেহাদির সহিত সংহত । অপর সংহত বস্ত্র 
স্যার দেহেন্রিয়ও নিশ্চ্ন তদতিরিক্ত কর্তার ভোগের জঙগ্ঠ বাবহৃত হয়। সুতরাং তদতিরিক্ত 
অশরীর চেতন আত্ম! আছেন । এইরপে চক্ষুর দর্শনবাপার-অবলম্বনে আত্মার পরিচয় ঘটে । 
চক্ষুদহায়ে আম্মা! যেমন ক্ূপের উপলব্ধ 1, অন্ঠান্ ইন্দরিয়-অবলম্বনেও তেমনি অন্ঠান্ত বিষয়ের 
উপলব্ধ হন--এইরূপ পরেও বুঝিতে হইবে । 

অথ যো বেদেদং মন্বানীতি স আত্মা মনোইস্য দৈবং চক্ষুঃ স 
বা এষ এতেন দৈবেন চক্ষুষা মনসৈতান্‌ কামান্‌ পশ্যন্‌ রমতে ষ 
এতে ৰন্ধলোকে ॥ ৫ 

অথ ধঃ ইদং বেদ মন্থানি (চিন্তা করি) ইতি, দঃ আত্মা । মনঃ অস্ত ( এই আত্মার) 
দৈবম্‌ চক্ষুঃ ( অলৌকিক চক্ষু, অর্থাৎ উপলব্ধির কারণ ) [ইন্সিয়ের শক্তি বর্তমানকালের মধ্যে 
সীমাবদ্ধ ; মন ত্ৈকোলিক, সুন্, দূরবর্তী বন্তু দেখিতে পায়, এবং উহা আগন্তক দোষশৃন্ত ] ৷ 
সঃ বৈ এব: (উক্ত এই হ্বরূপে অবস্থিত মুক্ত পুরুষ ) [ দেহেন্তরিয়ের বন্ধন হইতে বিমুক্ত ও 


৮।১২)৩ ] ছান্দযোগ্যোপনিষৎ ৪৩৫ 


সর্বাজভাব প্রাপ্ত হইয়! ] এতেন (এই) দৈবেন (অপ্রাকৃত ) মনসা চক্ষষ। (মানস চক্ষুর দ্বারা ) 
এতান্‌ কামান্‌ (এই সকল কামা বস্তু [ ৮।২।১-৯, ৮১২1৩ ] ) [অর্থাৎ] যে এতে ব্ৰহ্মলোকে 
(ব্ৰহ্মলোকে [নিখিল লোকে ] যে সকল কাম্য আছে ) [ তাহা ] পশ্ঠন্‌ ( দৰ্শন করিয়া!) 
রমতে (আনন্দিত হন )। ৫ 


“আর, যিনি ইহা জানেন, ‘আমি চিন্তা করি,” তিনি আত্মা ;৯ মন ইহার 
দৈব চক্ষু। উক্ত এই [মুক্ত ] পুরুষ এই দৈব মানস চক্ষু অবলম্বনে এই 
সমস্ত কাম্য বস্তু, অর্থাৎ যাহ! ব্র্গলোকে আছে তাহা» র্শন করিয়া 
আনন্দিত হন। ৫ 


১। “হুর্ঘ দিকে দিকে প্রকাশ পান” বলিলে যেরূপ বুঝা যায় যে, সুর্ঘ প্রকাশম্বরূপ ; 
তেমনি “যিনি জানেন, তিনি আত্ম” এই কথা বার বার বলায় বুঝাইতেছে যে, আত্ম! 
জ্ঞানম্বরূপ | স্থর্ধ ও প্রকাশ যেমন অভিন্ন, আত্ম! ও জ্ঞানও তেমনি অভিন্ন । আত্ম! জ্ঞানের 
কর্তা নহেন ; প্রকাশাত্ম। হর্ঘ যেমন প্রকাশ কর্তা বলিয়। ব্যবহৃত হন, ইন্দ্িয়দ্বার-অবলম্বনে 
নির্গত মনোবৃতির সান্লিধ্াবশতঃ আত্মীও তেমনি জ্ঞাতা বলিয়। ব্যবহৃত হন। আমরা বলি 
“নুর্ধ প্রকাশিত হন ;" কিন্তু বিচার করিলে প্রকাশাতীত সূর্ঘ নাই ; তেমনি "আত্মা জানেন” 
এখানেও জ্ঞানাতীত আত্মা নাই । কর্ত। ও ক্রিয়ার ভেদ কলিত মাত্র । 

২। যে শুদ্ধ মনে সর্বেশ্বর অভিবাক্ত হইয়াছেন, তদবলম্বনে | 

৩। অবিগ্ভাদি প্রতিবন্ধক নিবৃত্ত হওয়ায় এবং স্বয়ং দর্বাত্মক হওয়ায় তিনি নিত্য 
অভিব্যক্ত চৈতন্ভজোতির দ্বার। সমস্ত অনুভব করেন (৮1১২৬, টীক1) ; ( বৃঃ ৪।৩1২৩)। 
অর্থাৎ তিনি পূর্ণকাম হন ( তৈঃ ২1১৩ )। 


তং বা এতং দেবা আত্মানমুপাঁসতে তস্মাত্তেষাং দর্বে চ লোকা 
আত্তীঃ সর্বে চ কামীঃ স সবাংশ্চ লৌকনাপ্পোতি সর্বাংশ্চ কামান্‌ 
যন্তমাত্মানমনুবিদ্ভ বিজীনাতীতি হ প্রজাঁপতিরুবাচ প্রজীপতি- 
রুবাচ ॥ ৬ 
ইত্যফ্টমাধ্যাস্ত দ্বাদশখণ্ডঃ ॥ 


৪৩৬ উপনিষৎ গ্রন্থাবলী [ ৮১২1৬ 


তষ্‌ বৈ এতম্‌ (প্রজাপতির হার! ইন্দ্রকে উপদিষ্ট এই) আত্মানম্‌ (আত্মাকে ) [ অপর ] 
দেবাঃ ( দেবগণ) [ ইন্দ্রের নিকট শুনিয়! ] উপাসতে ([ আজও ] উপাসনা করেন); তন্মাৎ 
(সেই জন) সৰ্বে চ লোকাঃ ( সমস্ত লোক) সৰ্বে চ কামাঃ (এবং সমস্ত কাম্য ) তেধাম্‌ 
(তাহাদের নিকট ) আত্তাঃ (প্রাপ্ত, স্বায়ত্ত হইয়াছে ) [ ইদানীন্তন ] যঃ (থে কেহ) তম্‌ 
আস্পানম্‌ (উক্ত আস্পাকে ) অন্ুবিদ্ত (শাস্ত্র ও আচার্য হইতে পরিচয় লাভ করিয়!) 
বিজ্ঞানাতি (সাক্ষাৎ অনুভব করেন) সঃপর্বান্‌ চলোকান্‌ সর্বান্‌ চ কামান্‌ (সকল লোক 
ও সকল কাম্য) আপ্রোতি (প্রাপ্ত হন )- ইতি হ (এই কপাই ) প্রজাপতিঃ উবাচ ৷ ৬ 


“উক্ত এই আত্মাকে দেবগণ উপাসন। করেন ; সেই জন্য সকল লোক এবং 
সকল কাম্য বস্তু তাহাদের আয়ত্ত হইয়াছে। যে কেহ উক্ত আত্মাকে শাস্ত্র 
ও আচার্য হইতে বিদ্বিত হইয়া! বিশেষরূপে অন্ুতব করেন, তিনি সকল লোক 
ও সকল কাম্য প্রাপ্ত হন,১__-এই কথাই প্রজাপতি বলিয়াছিলেন। ৬ 


১। ইহা রাজার রাজাপ্রাপ্তির মতে! নহে; পরনস্ত মৃত্তিকা যেমন ঘট, শরাব প্রভৃতিতে 
অনুশ্যাত, সেইরূপ সর্বাস্থক হইয়। সব পাওয়। ( তেঃ ৩1১০৫ )। প্রশ্ন এই-_ “মুক্তপুরুষ যখন 
সকলের আত্মা, তখন “তিনি সর্বকাম প্রাপ্ত হন, এইরূপ বলা হয় কেন?” ইহার উত্তর 
এই-_নিওপ-বিস্তার স্তুতির জন্ত সওশবিদের লভা এশ্বর্ধগুলি নিগুণবিদেরও লভারুপে 
উল্লিখিত হয়। ব্রক্ষভৃত মুক্তপুরুষ সগুশবিদেরও প্রতাগাক্মা ; স্ৃতরাং সগুপবিদের প্রন্বর্ধও 
সাহার অপ্রাপ্ত নহে-_ ইহাই মর্মার্থ । বস্তুত: এই প্রাপ্তি গৌণ অর্থে বাবহৃত | অবঙ্ধ 
বিস্তাঙ্ারা অবিস্ভ! ধ্বংস হওয়ায় এইকপ গৌণ প্রাপ্তিও অসম্ভব মনে হইতে পারে। কিন্ত 
মায়াবস্থায় মহাপুরুষেরও সহিত শুন্ধসত্বজনিত এখর্ধের সম্বন্ধ স্বীকার করিতে আপত্তি নাই । 
কারণ বুক্তপুরুষ ও পরমাস্ত্া অভিন্ন এবং সর্বপ্রাণীর উপাধি অবলম্বনে পরমাস্্াই ভোক্তা 
বলিন্না প্রতিভাত হন ; তিনিই জবিষ্ভাকৃত সমস্ত বাবহারের আম্পদ । পরমার্থতঃ দেখিতে 
গেলে পরমাত্মা তির ভোক্তা বা ব্যবহারের আম্পদ জীবনামক অপর কেহ নাই-_ইহাই 
বেদাস্তসিদ্ধাস্ত । 


অষ্টমাধ্যায়__ ত্রয়োদশ খণ্ড 
( শ্যাম ও শবল) 
শ্যামীচ্ছৰলং প্রপন্ভে শৰলাচ্ছ্যামং প্রপছ্যেহশ্ব ইব রোমাঁণি 
বিধৃয় পাপং চন্দ্র ইব রাহোষু খাৎ প্রমূচ্য ধৃত্বা শরীরমকৃতং কৃতাত্মা 
ৰ হ্ধলোকমভিসম্তবামীত্যভিসম্তবামীতি ॥ ১ 


ইত্যফ্টমাধ্যায়স্ত ত্রয়ৌদশখণ্ডঃ ॥ 


[ বর্তমানে দহরবিগ্ভার অঙ্গীভূত জপ-বিধানের জন্ মন্ত্র বলা হইতেছে । ইহার জপে 
পবিত্রতা লাভ হয় ]--ষ্যামাৎ ( শ্যামবৰ্ণ হইতে ) শবলম্‌ ( বিচিত্ৰবৰ্ণকে ) প্ৰপন্তে (প্রাপ্ত 
হই ), শবলাৎ (মিশ্রবর্ণ হইতে ) শ্যামম্‌ (শ্যামবর্ণকে ) প্রপদ্ধে । অশ্বঃ ইব ( অশ্ব যেমন) 
রোমাণি (লোমসমূহকে ) [ কম্পিত করিয়া ধূলি অপস্থত করে এবং শ্রম দূর করে ] 
[দেইক্লপ ] পাপম্‌ বিধুয় (পাপ, অর্থাৎ ধর্মাধর্ম বিধৌত করিয়া ), চন্দ্র: ইব (চন্দ্র যেমন ) 
রাহোঃ মুখাৎ (রাহুর মুখ হইতে ) প্রমুচা (মুক্ত হইয়1) [ ভাস্বর হয়], [ তেমনি ] শরীরম্‌ 
ধৃত্বা (শরীর ধৌত করিয়া, তাগ করিয়1) [ধ্যানলহায়ে ] কৃতাত্বা ( কৃতকৃত্য হইয়!) অকৃতম্‌ 
(অনুৎপন্ন, নিতা), ব্রহ্মলো কম্‌ (ব্ৰহ্মলোক ) অভিসস্ভবামি (প্রাপ্ত হই) ইতি । অভিদভ্তবামি 
ইতি। [ মন্ত্রের পরিসমাপ্তিস্থচক পুনরুল্লেখ ]। ১ 


আমি শ্যাম হইতে শবলকে প্রাপ্ত হই;১ শবল হইতে শ্যামকে প্রাপ্ত 
হই।২ অশ্ব যেমন লোমসকল কম্পিত করিয়। (শ্রমাদি দূর করে), আমিও 
তেমনি পাপ বিধৌত করিয়া, এবং চন্দ্র যেমন রাহুর গ্রাস হইতে মুক্ত হইয়া 
(উজ্জল হয় ), আমিও তেমনি শরীর ত্যাগ করিয়া ও কৃতকৃত্য হইয়া শাশ্বত 
বহ্ধলোক প্রাপ্ত হই। ১ 


১। শ্টামবর্ণটি অতি গভীর অর্থাৎ নিবিড়; শাম ও হৃদয়স্থ ব্রহ্মও তেমনি দুরধিগম্য । 
অর” ও "প্য” (৮1৫1৩) প্রভৃতি বহু বিচিত্র কামা বস্তুতে ব্হ্মলোক পূর্ণ ; অতএব ব্ৰহ্মলোক 
শবল বা বিচিত্র । সুতরাং প্রথম বাক্যের তাৎপর্ধ এই, “আমি ধ্যানসহায়ে দুর্জেয় ও হায় 
ব্হ্মকে জানিয়! যেন বিচিত্র ব্ৰহ্মলোক প্রাপ্ত হই ।” 


৪৩৮ উপনিষৎ গ্রন্থাবলী ০ 


২। দ্বিতীয় বাকোর অর্থ এই-_পনামক্ূপের অভিব্যক্তির জন্ত শবল ব্রক্মলোক হইতে 
আসিয়। আমি শামকে পাইয়াছি, অর্থাৎ হৃদয়াবন্থিত ব্রদ্মভাব প্রাপ্ত হইয়াছি।” উভয় 
বাকোর অন্বঘ্র এই__“বেহতু আমি শবল (ব্রহ্মলোক হইতে শ্যামে অর্থাৎ হাদয়স্থ বরহ্ধে ) 
আলিয়াছি, অতএব আমি যেন শ্যাম ( অর্থাৎ হৃদয়ত্রক্ম) হইতে শবলে ( অর্থাৎ 
ত্্ষলোকে ) ধাই |” 


অষ্টমাধ্যায়_চতু্দশখণ্ড 


( ব্ৰহ্মোপাসন!) 


আকাশো বৈ নাম নামরূপয়োনির্বহিতা তে যদন্তরা তদ্‌ বন্ধ 
তদমৃতং স আত্মা প্রজাপতেঃ সভাং বেশ্ম প্রপদ্যে যশোঁহহং 
ভবামি ৰাহ্মণানাং যশো রাজ্ঞাং যশো বিশাং যশোহহমনুপ্রাপৎসি 
স হাহং যশসাং যশঃ শ্যেতমদৎকমদৎকং শ্যেতং লিন্দু মাইভিগাং 
লিন্দু মাহতিগাম্‌॥ 


ইত্যফ্টমাধ্যায়স্ত চতুর্দশখণ্ডঃ ॥ 


[ধ্যানের জঙ্ক ব্রন্ষের লক্ষণ নির্দেশ করা হইতেছে ]-_ আকাশ: বৈ নাম ([ যিনি 
আকাশ এই নামে [ শ্রুতিতে ] প্রসিদ্ধ ) [তিনি ] নামরূপয়োঃ ([ জগতের বীজভূত ও 
স্বাস্্াশ্রিত ] নাম ও রূপের ) নির্বহিত ( জভিবাক্তির কারণ ) | তে (এ নাম ও রূপ) যৎ- 
অন্তর! (বাহার মধো বর্তমান, অথব| যিনি নামরুপের মধ্যে [তাহাদের দ্বার! সপৃষ্ট না হইয়া] 
বিভমান ) তৎ ব্ৰহ্ম (তিনি ব্ৰহ্ম ), তৎ (এ বৰহ্ধ ) অমৃতম্‌ ( অমর্ণধর্ম1), সঃ (ব্ৰহ্ম) আস্ত! 
(প্রতিজীবের অস্তনিহিত ও স্বসংবে্ড চৈ ) ৷ [ উপাসকের স্বরূপ প্রদর্শন করিয়া অধুন! 
প্রর্থনামন্ত্র বল! হইতেছে ]-_প্রজাপতেঃ ( চতুমুধ ব্রহ্মার ) নতাম্‌ বেশ্ব ( সভা ও প্রাসাদে ) 
প্রপন্তে (যেন গমন করি )। অহ ব্রাহ্মশানাদ্‌ ( ব্রাহ্মণদের ) বশঃ (বশ, আত্ম! ) বাঁজ্ঞাম্‌ 
(রাজাদের, ক্ষত্রিয়দের ), বিশাম্‌ ( বৈশ্যদের ) যশ: ভতবামি (হইব ); অহম্‌ [ সেই ] যশ: 
অনুপ্রাপৎসি (পাইতে ইচ্ছা করি); সঃ হ অহম্‌ (উক্ত আমি ) বশলাষ্‌ যশঃ (হশসকলের 


৮1১৫১ ] ছান্দৌগ্যোপনিষৎ ৪৩৯ 


ধশ, দেহ ইন্নিয় বুদ্ধি প্রভৃতি আত্ম। সকলের আত্মা )। শ্যেতম্‌ (লোহিতৰর্ণ) অদ্ৎকম্‌ 
(দন্তহীন ) অদৎকম্‌ (ভক্ষক) [ অর্থাৎ কামসেবীদের তেজ বল বীর্ঘ বিজ্ঞান ও ধন 
বিন্বাশকারী ] হ্যেতম্‌ লিন্দু (পিচ্ছিল) [স্থানকে ] মা অভিগাম্‌ (আমি যেন প্রাপ্ত নী 
হই) [ অর্থাৎ যেন পুনর্জন্ম না হয় ]। লিন্দু মা অভিগাম্‌ ( গর্ভবাস অতি কষ্টদায়ক, 
ইহ! বুঝাইবার জন্ত পুনরুলেখ ] ৷ ২ 

যিনি আকাশ এই নামে প্রসিদ্ধ, তিনিই নাম ও রূপকে ব্যারুত 
করেন। উক্ত নাম ও রূপ যাহার মধ্যে, তিনিই ব্রহ্ম, তিনিই অমৃত, 
তিনিই আত্মা ।৯ “আমি যেন প্রজাপতির সভায়, প্রজাপতির প্রাসাদে 
গমন করি। আমি যেন ব্রাহ্মণগণের যশ, ক্ষত্রিয়ের যশ, বৈশ্থের যশ 
(স্বরূপ) হইতে পারি; আমি সেই যশ পাইতে ইচ্ছা করি; আমি 
যশসকলের বশ। আমার যেন পুনঃ গর্ভবাস না হয়।”১ 

১। যিনি নামরূপের নির্বাহক, তিনি নামরূপ হইতে ভিন্ন । যিনি অশরীর, বোমবং 
সর্বগত ও প্রতাকচেতন আত্ম, তিনি ব্রন্গ_-এইরপ জ্ঞাতবা । 


অষ্টমাধ্যায়-_গঞ্চদশ খণ্ড 
( বিদ্যা-সম্প্ৰদায় ) 
তদ্ধৈতদ্‌ ৰক্ষা প্ৰজাপতয় উবাচ প্রজাপতির্ঁনবে মনুঃ প্রজাভ্য 
আচা্যকুলাদ্‌ বেদমধীত্য যথাবিধানং গুরোঃ কর্মাতিশেষেণাভি- 


সমাবৃত্য কুটুম্ৰে শুচৌ দেশে স্বাধ্যা়মধীয়ানো ধাণিকান্‌ 
বিদধদাত্মনি সর্বেন্দিয়াণি সম্প্রতিষ্ঠাপ্যাহিংসন্‌ সর্বভৃতান্ত্যত্ 


8৪০ উপনিষণ গ্রশ্থাবলী [ ৮1১৭।৯ 


তীর্থেভ্যঃ স খহ্বেবং বর্তয়ন্‌ যাঁবদায়ুষং ৰ দ্ধলোৌকমভিসম্পগ্ভতে ন 
চ পুনরাবর্ততে ন চ পুনরাবর্ততে ॥ ১ 


ইত্যফ্টমাধ্যায়স্ত পঞ্চদশখণ্ড £ ॥ 
ইতি ছান্দোগ্যোপনিষষ্যষ্টমাধ্যায়ঃ ॥ 


তৎ হ এতৎ ( উক্ত এই আত্মজ্ঞান ) ব্ৰহ্ম! ( হিরণ্যগর্ভ বা হিরণাগর্তকে অবলম্বন করিয়া 
পরমেশ্বর ) প্রজাপতয়ে (প্রজাপতি কশ্যপকে ) উবাচ, প্রজাপতিঃ মনবে ( মনুকে ), মঃ 
প্রজাত্যঃ ( মানবগণকে ) [বলিলেন ]। [ ৬ষ্ঠ, ৭ম ও ৮ম অধ্যায়ে বল! হইয়াছে যে, 
আত্মবিস্ত1 বিশেষ ফলপ্রদ ; পাছে কেহ মনে করে, যন্ঞাদি বৃথা, সেই জন্য দেখান হইতেছে 
যে, বিশ্বান্দিগের কর্মসকল বিশেষ ফল দান করে ]-_যণাবিধানম্‌ (যথাবিধি ) গুরোঃ 
(গুরুর) কর্ম ([ ওরুশুশ্রযা্দি ] কর্ম) [করিয়া ] অতিশেষেণ (অবশিষ্ট সময়ে ) বেদম্‌ 
অধীতা ([অর্থলহ] বেদাধায়ন করির। ) [ ধর্মনিজ্ঞানা-সমাপনান্তে] আচাধকুলাৎ ( গুরুগৃহ 
হইতে ) অভিসমাবৃতা ( সমাবর্তন করিয়া) [ বথাবিধি দারুপরিগ্রহ করিস] কুটুম্বে 
(গাৰ্হস্থো বিহিত কৰ্মে) [ অবস্থানপূর্বক ] শুচো দেশে ( পবিত্র স্থানে) [ ধথাশাস্ত্র উপদিষ্ট 
হইয়া ] স্বাধ্যায়স্‌ অধীয়ানঃ ([নিত্যপাঠা ও ততোধিক ] খগাদি অভাস করিরা) 
ধামিকান্‌ বিদধং ([ শিল্ত পুত্রদিগকে ]ধর্মপরারণ করিত) আস্মনি (পরমাস্থ্ায়) 
সর্বেন্লিয়াণি (সকল ইন্দ্রি) সম্প্রতিষ্টাপা (উপসংহৃত করিয়। [ এবং কর্ম ত্যাগ করিয়। ] ) 
তীর্ধেতাঃ অন্তর ( তীর্ঘদমূহ বাতীত অস্ত্র, অর্থাৎ শাস্ত্রানুমোদিত [ভিক্ষাটন, স্থান, 
আচমন প্রভৃতি ] আচার ব্যতীত অন্যত্র ) সর্নভূতানি ( চরাচর কাহাকেও ) আহিংসন্‌ 
(হিংসা! না করিয়া, পীড়া না দিয়া)--সঃ খলু (তিনি) যাবৎ-আমুঘম্‌ (বাবজ্জীবন ) 
এৰম্‌ বৰ্তয়ন্‌ (এইরূপ আচরণ করিয়া! ) [ দেহাস্তে ] ব্রন্ধলোকম্‌ অভিসম্পপ্ততে ( ব্ৰহ্মলোক 
প্রাপ্ত হন); ন চ পুনরাবর্ততে (এবং [এই কলে ] জন্মান্তর-গ্রহণের জন্ত ফিরিয়া 
আসেন না)। ন চপুনরাবর্ততে [ উপনিষদের সমাপ্তিহ্বচক পুনরাবৃত্তি }] ৷ ১ 


হিরণ্যগর্ভ এই আত্মজ্ঞান প্রজাপতি কশ্যপকে উপদেশ করিয়াছিলেন; 
প্রজাপতি মনকে এবং মন্নু স্বীয় সম্তানগণকে [অর্থাৎ মানবদ্িগকে ] 
বলিয়াছিলেন। যথাবিধি গুরুর কর্ষ-নিপ্পাদনাস্তে যিনি [ আচার্যকুলে ] 


৮১৫1১ ] ছান্দোগ্যোপনিষৎ ৪৪১ 


পাঁকিয়া) বেদাধ্যয়ন করেন, তাঁহার পর গুরুগৃহ হইতে সমাবর্তনান্তে গাহস্থ্ে 
অবস্থানপুর্বক পবিত্রস্থানে বেদীধ্যয়নে নিরত হন, এবং অবশেষে পুত্রর্দিগকে 
ধর্মপরায়ণ করিয়া পরমাত্মায় সকল ইন্দ্রিয় উপসংহারপূর্বক শাস্তান্থমোদিত বিষয় 
ভিন্ন অন্য বিষয়ে হিংসা ত্যাগ করেন৯__যিনি যাবজ্জীবন এই প্রকার আচরণ 


করেন তিনি ব্ৰহ্মলোক প্রাণ্তড হন, এবং (জন্মলাভের জন্য ) পুনরায় 
ফিরিয়া আসেন না ।২ ১ 


১। “ইন্সিয়ের উপসংহার” এই কথার দ্বারা সন্যাসাশ্রম বিহিত হইতেছে । সেই 
অবস্থাও ভিক্ষাটনাদি হইতে অজ্ঞাতসারে অপরের কষ্ট হওয়! স্বাভাবিক । এই জন্য বলা 
হইল, “তীর্থ ( অর্থাৎ শান্ত্রানুমোদিত বিষয়) ভিন্ন অন্ত” বিষয়ে । ইহ! তীৰ্থে হিংসা করার 
বিধি নহে; পরস্ত অন্যত্র হিংলাত্যাগেরই বিধি। 


২। ইহা প্রাপ্তের প্রতিষেধ ; অর্থাৎ কন্সিগণ যেমন চজ্রলোক হইতে ফিরেন, তেমনি 
ইহারও প্রতাবর্তন প্রাপ্তপ্রায় হওয়ায়, অর্থাৎ ভাহারও ফিরার সম্ভাবন। ঘটায়, উহার 


প্রতিষেধ কর! হইল । ব্রহ্ধলোক কল্পকানস্থায়ী ; ইনি ততকালের মধ্যে ফিরেন না-_ইহাই 
তাৎপর্ধ---৪1১৫1৫-এর ৩য় টীকা] দ্রঃ । 


ও আপ্যায়ন্ত মমাঙ্গানি বাক্‌ প্রাণশ্চক্ষুঃ তৌত্রমথো ৰল- 
মিক্দিয়াণি চ সর্বাণি সর্বং ৰন্দৌপনিষদং মাহহং ৰক্ধ নিরাকুর্যাং 
মা মা ৰন্ধ নিরাকরোদনিরীকরণমন্ত্রনিরাকরণং মেহস্ত তদাত্মনি 


নিরতে য উপনিষতস্থ ধর্ীস্তে ময়ি সন্তু মে ময়ি সন্ভ। ও শান্তিঃ 
শান্তি; শান্তিঃ ॥ 


নির্ঘণ্ট 


অক্ষি (চক্ষু দ্রঃ), খক ও সাম ৫৯; পুরুষ আচার্য ২২৪-২৭, ২৩৩, ৩৪০, ৩৭৩-৭৫) 


৬০-২, ২৩৬, ৪১৭, ৪৩৩ 

অগ্নিহোত্র (প্রাণা্নি আঃ) 

অঙ্গির। ৩৭ 

অথৰ্ববেদ ৩৪৭-৩১ 

অধ্বর ২৪১ 

অন্তরিক্ষ (আকাশ দ্রঃ ) ১৩৬, ১৭৪, ১৭৮, 
৩৫৯, ৩৬৩ ; উদ্পীখ ৯*-৯২ খক ৫৪; 
গির্‌ ৪৪; প্রস্তাব ১১৭; ব্রহ্মকল! ২২০; 
ভুবনকোৰেরউদর ১ ৭৬-৭৯; মধুচক্ত ১৩৯) 
বায়ুর আধার ২৪৪; সৃষ্টি ২৪৪, ৩৮৭ 

অস্তেবাসী ১৫৮ 

অন্বাহার্ধপচন ( দক্ষিশা্রি প্রঃ) 
তিপ্রভারী কাক্ষসেনি ২*৯ 
জমানব পুরুষ ২৩৮, ২৭৫ 

অবভখ ১৮৮ 

অশ্বপতি কৈকেয় ২৮৪-১৫ 

অসৎ, অবাকৃত ১৯৫ ; ভ্রসৎকারুণ ৩৪৭-৮ 

অনুর ৩২-৩৬, ৪১৫-৪২২ 

অহিংসা ১৮৭, ৪৩৯ 

আকাশ ( অন্তরিক্ষ দঃ) ১৬৮, ২২৮, ২৩২. 
২৭৭, ৩:০, ৩৫৯) ৩৬১, ৩৬৭, ৪৩১7 
ধূম ২৭১; ব্ৰন্ম| ৩৯, ১৬৩, ১৭৩, ১৯১ 
৩৬৯-৭০, ৩৯-৯১ ( ছহর ডঃ), ৪৩৮; 
বৈশ্বানরের দেহ ২৯১, ২৯৫ 

আম্ীবীর (দক্ষিশাগ্ি রঃ) 

আঙক্গিরস ৩৭; অধর্ব। ১৪৪; ঘোর ১৮৯ 


আচার্ধকুল ১২৯১ ২১৭) ২২৪, ৪৩৯; 
গুরুতল্লগ ২৮১ 

আরব ১৮৭ 

আত্ম ২১১, ২৩৩, ২৮২, ৩৫২, ৪১৪-৩৬; 
ইহকার ৮৫; দেহচ্ছায়| ৫৯ ; নিজে ৪৬, 

৪১৮; নিষ্পাপ 


8৪১৪-১৬, 8৪৩১-৪১ 7 ব্রহ্ম 


১২৫, ৩৪৩-৪৪, ৪৯৬, 

৩৯৩, ৪*৩, 
১৭৪, ২৩৬, ৪**-৩, ৪১৭-২* ; বৈশ্বানর 
২৮৩-৯৩ ; সর্বব্যাপী ৩৩০-০, ৩৮৫-৮৭; 
সেতু ৪৬৩ 

আদিতা ৮৪, ১৫০-৫৭, ১১৫, ১৭৯) ২২৯, 
২৩৮, ২৬১) ২৭৫, ২৯৭, ৩৬৯, ৩৯১ 
আদিতাগণ ১৩২, ১৩৬-৩৭, ১৫১-৫২, 
১৮৪; আদিত্যজর় উৎ ৪৪; 
উদ্গীধ ৩৯-৪*, ৫০, ১২১-২২ 7; উদ্‌গীখ- 
দেবতা ৮* ; উকার ৮৬; জন্ম ১৯৭) 
দেবমধু ১৩৯-৪৬ ; ছালোকের রস ২৪৪; 
পুরুষ ৫৬-৫৭, ২২৯; নাড়ীর সম্বন্ধ 
&*৯-১* ) প্রতিহার ৯*7 প্রস্তাব ৯২ 

২০৭-৯ ; ব্রচ্মকল! 
২১১7 ব্রহ্মপাদ্া ১৯২-৯৪; বিবিধ রূপ 
৫৫, ৩১৪-১৬, ৪৯৯ বৈশ্বানরের চক্ষু 
২৮৯, ২৯৫ 7 সমিধ ২৬৮) সাম ৫৫, 
১**-৫, ১১৪; সামের উৎপত্তি ২৪৪ 

আহবনীকাগ্রি ১৩৩, ২৩২-৩৩, ২৪৬, ২৯৫ 

আহারশুদ্ধি ৩৮৮ 


১৬৮5 


ব্ৰহ্ম ১৯০১ ১৯৫-৯৮, 


নির্ঘণ্ট 


আহৃতি ২৬৪, অন্্ান্তি ২৭২ প্রাণাগ্রিহোত্রে 
পঞ্চাহুত্তি ২৯৬-৩০৩; বর্ধাহৃতি ২৭২ ; 
শুক্তাহৃতি ২৭৩; শ্রদ্ধাহৃতি ২৬৭৯7 
সোমাহতি ২৭১ 


ইতিহাসপূরাণ ১৪৪, ৩৪৬-৬১ 
ইন্দ্র ১২৪-২৭, ১৪৯-৫০ ; ইন্দ ও প্রজাপতি 


8১৫-৩৫ 
ইন্রহায় ভালবেয় ২৮২-৯ 
উদরশাগ্ডিলা ৭* 


উদ্‌গাতা ৩৭, ৫৭, ৬২, ৭৫-৭৬, ৭৯, ২৪১ 
উদ্পীথ ২৫-৮২, ৯*-১২৪; অক্ষরোপাসন। 


৪৩-৪৪ 7 অন্তরিক্ষ ৯*-৯২; আদিতা 
১*৩, ১২১; আদিতাপুরুষ ৫৭; উৎ 
৯৯ ; ওম্‌ ২৫-২৭, ৪৭, ৫*-৫৩ 7 কামা- 
ফলার্থে উপাসনা ৪৫-৪৬; গরু ৯৬, 


১১৮3; চক্ষু ৯৭, ১০৯; দেবগণের : 


অনুরজর ৩২; দেবগণের মৃত্াজয় ৪৮- 
৪৯ ; দ্ভ ১১৭; নদী ৯৪ ; পরোবরীয়ান্‌ 
৬৯ ; ব্ৰহ্মপ্রভীক ও রসতম ২৭; মাংস 
১১৯; সুখ্যপ্রাণ ৫১) বর্ষা ৯৫, ১১৬; 
বৃষ্টি ৯৩, ১১৭ ব্যান ৪১-৪২ ; সাম 
৪২7 লামের রস ২৬ 

উদ্দালক আরুপি ১৫৮, ২৮৩, ২৯৩ 

উপকোসল কামলায়ন ২২৬-৩৮ 

উপনিষধৎ ২৫, ১৫৭, ৪৪১ আমুরী ৪২১-২২; 
উপাসনা ৩১ ; রহ ৮৭ 

উপলৎ ১৮৬ 


88৩ 


উপা করণ ১৩৩-৩৬ 
উপাসনা (ভূমিকা দ্রঃ ) 
উধস্তি চাক্রায়ণ ৭১-৮১ 


ধক ৪৫, ১৬২, ১৮৯, ২৪৫, ৩২১ ; অক্ষি- 
পুরুষ ৬০; অগ্নির ২৪৪; অস্তরিক্ষ ৫৪ 
আদিত্যপুরুষের পর্ব ৫৭; ্বক্মন্ত্ে 
আচমন ২৬১) দেবগণের প্রবেশ ৪৮- 
৪৯; ত্ৌ ৫৫; পৃথিবী ৫৩) নক্ষত্র 
৫৫7) মধুকর ১৪* ; বাক্‌ ২৭, ৪২, ৫৮; 
বাক্রম ২৬; শুরু আতা ৫৫, ৫৯; 
স্তোত্র ৫৯; ও সাম ৪২, ৫৩-৬০ 


ধথেদ ১৭৯, ৩৪৭-৬১; থ ৪৪7 পুষ্প ১৪, 
খ্বতু ৯৫-৯৬, ১১৬-১৭ 


খত্বিক ৭৪, ৭৭ ২6৮, ২৮৫ 
ওঁতরেয় মহিদাস ১৮৫ 


ওম্‌ ৪৭-৫৩, ৪১২ ; অনুজ্ঞ| ২৯ ; অমৃত. অভয় 
৪৯; (উদ্গীথ দ্রঃ); ত্রিবেদ ৪৯; 
ব্যাহঙ্ডির দার ৩১; সমৃদ্ধি ২৯ সর্বা 
আক ১৩১ 


ক, প্রজাপতি ২১৭ ; ব্ৰহ্ম ২২৮ 
কুরুদেশ ৭১ 

কৃত ২+১-২, ২১২ 

কৃষ্ণ ১৮৯ 

কোষবিজ্ঞান ১৭৬-৭৯ 
কৌধীতকি ৫১-৫২ 


888 


ক্ষত! ২*২-৩ 


ক্ষত্রিয় ২৬৭, ২৭৯, ৩৪৭-৫*, ৪৩৮ 
খ, ব্ৰহ্ম ২২৮ 


গতি ২৩৩, ২৩৮, ২৬৩-৮১ 
গন্ধৰ্ব ১২২ 
গায়ত্রী ১৮*; নির্বচন 


১৫৯-৬২ 


১৫৯; সর্বাজ্সিক। 


গার্হপতা ১২৯, ১৩৩, ২৪৫, ২৯৭ 

গৌতম ( উদ্দালক দ্র: ) ; হারিজ্রমত ২১৭ 

চক্ষু ( অক্ষি সঃ) ; ২৪, ১৬৫, ২৮৯, ২৯৫, 
২৯৭ অঙ্গার ২৭২ ; উদ্্‌গীঘ ৩৪, ১০৯; 
খক্‌ ও সা৫৯ ) প্রতিষ্ঠা ২৫*-৫৪ / প্রাণে 
লয় ২*৮) ব্র্মকলা ২২৩ ; ব্ৰহ্মপাদ 
১৯২-৯৪ 

চণ্ডাল ২৭৭৪, ৩০২ 

ছন্দ: ৪৫, ৪৭ (গায়ত্রী সঃ) জগতী ১৮৪; 
জিষ্টপ, ১৮২ 


জন শার্করাক্ষ্য ২৮২, ২৯১ 

জাঠরাপ্রি ১৩৯ 

জানশ্রুতি পৌত্রান্রণ ১৯৯-২১২ 

জারম্য জিয়ম্ম ২৮* 

জীব, তিন প্রকান্ন ৩১* ; দেহে প্রবেশ ৩১১- 
১২; দেহের জীবন মৃত্যুর কারণ ৩৩৪- 
৩৫; পঞ্চাপ্রিক্রমে জন্ম ২৩৮-৭৪ 

জ্যোতি ১৯*-৯৪ ; ব্রক্মজ্জোতি ১৬৯, ১৯, 


৪৯১, ৪৩১ 


উপনিধৎড গ্রন্তাবলী 


তত্বমসি ৩৩৬-৪ ৫ 
তপন্তা ১২৯১ ১৮৭, ২২৬-২৮, ২৭৫, প্রজা 


পতির তপহ1 ১৩*-৩১, ২৪৪-৪৫ 
ত্রযীবিষ্ত1 ৩০ ; দেবগণের আশ্রয় ৪৭ ; লোক- 


রস ১৩০, ২৪৫; বাহৃতির উৎপত্তি 
১৩*, ২৪৫-৪৬ ; হিস্কার ১২২ 

ত্রিবৃংকরণ, ভৌতিক ৩১২-১৬; দৈহিক 
৩১৬-২৩ 

দক্ষিণ] ১৮৭ 

দক্ষিণাগ্নি ১৩৫, ২৩১, ২৪৬, ২৯৪ 

দহরবিদ্ত। ৩৯*-৯১ 

দান ১২৯, ১৮৭, ২৭৬, ৩৭৩, ৪২২ 

দাল্ভ্য চৈকিতাহন ৬৩-৬৭ ; বক ৩৭, ৮২ 

দীক্ষা! ১৮৩ 

দেব ৮৪, ১২৭, ১৫৭, ১৯০, ২০৯-১০, ২৬১, 
২৬৯-৭৩, ২৭৭, ৩৫১, ৪১৫, ৪২৯, ৪৩৫7 
দর্শনে ভোগ ১৪৭-৫৪; দেবকাম ৫৭, 
৩১; দেবমধু ১৩৯ ; দেববিষ্তা ৩৪৭-৩১ ; 
দেবন্থৃষি ১৬৫-৩৮ ; দেবাস্থর-সংগ্রাম ৩২- 
৩৬; বেদে প্রবেশ ৪৭ 

দেবকীপুত্র ১৮৯ 

দেবত!| ৪৫, ৭৬-৮০, ২৯৪; অগপ্্যান্দি ২৪৪-৪৩, 
৩১১-১৬, ৩২৮; ব্ৰহ্ম ৩১১-১২, ৩৪২ 
রাজন সাম ১২১ 

দেবপথ ২৩৮, ২৬৩, ২৭৫ 

স্বারপাল ১৬৫-৬৮ 

ধর্ম ২৪, ৯*, ১২৯, ৩৫০, ৩৬১, ৪৩৯-৪১ 


ধর্ম স্বন্ধ ১২৯ 


নাড়ী ৪০৯-১৩ 
নাম ৩৫৪, ৩৮৭7 খ্রশ্বেদাদি ৩৪৮-৪৯ 7 ব্রহ্ম 
৩৪৯ ; মিপা। ৩*৫-৬, ৩১৩-১৫; নাম- 


বাপ ৩১১-১৫ 

নারদ ৩৪৬-৮৮ 

নিধন ৯*-১২২ 

নৈমিষারণা ৩৭ 

পঞ্চ মহাপাতক ২৮১ 

পঞ্চাগ্রিবিপ্ভ। ২৬৩-৮১ 

পঞ্চীল ২৬৩ 

পর্জন্ত ( বরুণ দ্রঃ); ৯৩-৯৪, ১৬৭, ৩০০, 
৩০৯; অগ্রি২৭*।; উৎপত্তি ২৭১ . 
বর্ধাহতি ২৭২) বৈরূপ সাম ১১৫-১১৬ 

পিতৃগণ ১*৫, ১২২, ১২৫ (লোক দ্রঃ ) 

পিতৃযান ২৬৩, ২৭৬-৭৭ 

পুরুষ (অক্ষি পুঃ দ্রঃ); অগ্নি 
( অমানব পুঃ দ্রঃ), (আদিতা পুঃ 
দ্রঃ); আহতির পরিণাম ২৬৪, ২৭৩ ; 
ওষধিরস ২৬; ক্রতুময় ১৭১; চন্দ্র পুঃ 
২৩১ ; (জীব দ্রঃ); দেহ ২৬ ; পুরুষো- 
ত্বম**" ; ব্ৰহ্ম ১৬২; মানুষ ১৬১-৬৩, 


২৭২ 


১৬৯,২২৭, ২৮৬, ৩০৮ ৩১৬। ৩২৬-২৯, 
৩৪২-৪৩ যজ্ঞ ১৮০ ; বিদ্বাৎ পুঃ ২৩২ ; 
ষোড়শলশকল ৩২১-২৩ 

প্রজাপতি ৩২, ৮৪, ১২৪-২৭, ১৩০, ১৫৮, 
২৪৪, ২৫১, ৪৩৮-৩৯ ; ও ইক্দ্রবিরোচন 
৪১৪-৩৫ ; হিক্কার ৮৬ 

প্রতিহার ৭৬, ৮০-৮১, ৯-১২২ 


প্রবাহণ জৈবলি ৬৩-৬৯, ২৬৩-৮১ 
প্রস্তাব ৭৫, ৭৮, ৯০-১২২ 
প্রাচীনশাল ওপমন্তব ২৮২-৮৭ 
প্রাণ ২৪, ৪১, ৪২, ১৬৫, ২৩২, ২৯০, ২৯৫, 
৪৩১; অপাপবিদ্ধা ৩৫-৩৬ ; আদিত্য 
১৮৪ ; আপোময় ৩১৮-২৩ ; ইন্দ্রিয় ৯৭- 
৯৮, ১৬১, ২০৮৯, ২৫১-৫৫, ৩৫৪) 
৩৬৬; ইন্ডিয়মধ্যে শ্রেষ্ঠ ২৪৯-৫৫; উৎ 
৪৩ ; উৎপত্তি ৩৮৬ ; উদ্‌্গীণ ৫১: গায়ত্র 
১০৯-১০; স্বাণ ৩২, ১৯২; তেনে লয় 
৩২৯, ৩৪২7 ধুম ২৭২ নিধন ১০৯ ; 
প্রাণের অন্ন ও বাস ২৫৬-৫৭ ১ ব্রহ্ম ৭৯) 
২২৮, ৩১৫, ৩৭৩-৭৫ ; ব্ৰহ্মকল! ২২৩; 
ব্রহ্মপাদ ১৯২-৯৪; লিঙ্গশরীর ১৭৩; 
বনু ১৮০-৮১ 3 সন্বর্গ ২*৮-৯; সর্বাত্মক 
১৭৮, ৩৭৩-৭৫ ; সাম ২৭, ৫৮; স্বর 
৪*, ৬৫, ৮৬ 


প্রাণাগ্রিহোত্র ২৯৪-৩০৩ 


প্রাতরনুবাক ১৩৩, ২৪১-৪৩ 
বিগ্কাসম্প্রদায় ১৫৮-৫৯, ৪৩৯ 
বুড়িল আশ্বতরাশ্বি ২৮২, ২৯২ 


ৰ হম্পতি ৩৭, ১২৪ 

ৰ হ্ম ২৪, ১৫৭, ১৬৩, ১৭৪, ২৩৬, ২৩৮, 
২৭৫, ২৮২, ৩৯৪৪-৪০৭, 8১৭-২৪; ক, 

খ ও প্রাণ ২২৮; চতুল্পাৎ ১৬২, ১৯২- 

৯৪ ) তজ্জলান্‌ ১৭১, ৩৮৬-৮৭ ; নামরূপে 

প্রবেশ ৩১১-১২; নাম, বাক, মন, সঙ্কল্প, 

চিত্ত, ধ্যান, বিজ্ঞান, বল, অন্ন, অপ, 


8৪৬ 


তেজ ,আকাশ,ম্মতি, আশা, প্রাণ ৩৪৯- 
৭৫; প্রণব ১৪৫, ১৫৪; ব্ৰহক্মপথ ২৩৮) 
ব্রহ্মপুর ৩৯৪-৯২ ১ এ্ন্মপুরুধ ১৬৩৮ ; ব্রহ্ম 
লাতের সাধন ৩৭৬-৮১; ব্রহ্মবর্চস 
১১৭, ১৬৭, ১৯৩-৯৪, ২৮৭-৩৯০; ব্রহ্ম- 
বাদী ১৩২ ;ভামনী ও বামনী ২৩৭; ভুম! 
৩৮২-৮৪ ১ মধুবিস্ভ ১৫৮) মনো সয়ত্ব, 
সতাসক্ষল্পত্বাদি গুণবান্‌ ১৭৩-৭৪, ৩৯৩, 
৪১৪-১৬, (লোক দ্রঃ); বেদ ১৫৭, 
৩৪৭-৬১ ; স্যাম ও শবল ৪৩৭ ; ধোড়শ- 
কল ২১৭-২৩ ; হিরণ গর্ত ৪*৬ 

ৰ ক্ষচৰ্য ১২৯, ২০৯-১৩, ২২৬-২৮, ৩০৪, 
৪০৪-৭, ৪১৬, ৪২৯ 

বন্ধবিঘ ১২৯, ২২৪, ২৩৪; তাহার শবক্রিয়া 
২৩৮; পাপাদিকীন ৫৬, ২৩০, ২৩৫, 
২৮১, ৩৯২, ৩৪৮, ৩৮৮7 মুক্তি ৩৪*, 
৩৮৮, ৩৯৪, ৪*১7 সৰ্বাস্বক ২৯৪-৩০), 
৩৮৫-৮৮ 

ৰ দ্ধ! ১৫৮, ৪৩৯ ; খত্বক ২৪-৪৮ 

বন্দাঙ ১৯৫ 

ৰ ক্ষণ ৬৪, ১২১, ২০৩, ২১৬, ২৬৭, ২৭৯, 

৩৭৩-৭৫, ৪৩৮7 ব্ক্ধহতা। ২৮১, ৩৭৪-৭৫ 

ভল্লাক্ষ ১৯৯-২** 

মধুবিদ্ত। ১৩৯-৪৫ 

মন ৩১৮২৩, ৩২৫, ৩১৮-২৯, ৩৪২, ৩৫২- 
৫৪) ৩৮৭, ৪৩৪ 


মন ১৫৮, ৪৩৯ 


মন্বকর্ম ২৫৮-৬২ 


উপনিষৎ গ্রন্থাবলী 


মরুদ্গণ ১৫২-৫৩ 

মৃতা ১২৬-২৭, ৩২৯, ৩৩৫, 
৪*৩, ৪১২-১৩ ; আবূ ১৮৮; অতি- 
মৃত্যু ১:৬৮, উৎক্রমণ ৪১৩ ; দেবগণের 


৩৪২, ৩৮৮, 


মৃত্যুজয় ৪৭-৪৯ 

ঘজমান ৭৭, ২৪১, ২৪৮; হজমানের 
লোকলাভ ১৩২-৩৭ 

যজুঃ ২৪৬, ৩২১; অক্ষিপূরুষ ৬* ; দেবগণের 
প্রবেশ ৪৮-৪৯; মধুকর ১৪২7 বাযুরস 
৪৪ 

হনুর্বেদ ১৭৯, ৩৪৭-৬১; গিরু ৪৪; পুষ্প 


১৪৭২ 


১২৫, 


যজ্ঞ ৭৪, ১২৯, ১৩৮, ২৮৫, ৪২২ ; পুরুষ- 
যজ্ঞ ১৮০-৮১; বহ ্ষচর্য. ৪*৫। বায়ু 
২৪* ; রিষ্টির প্রতিকার ২৪১-৪৮ 

রূদ্রগণ ১৩২-৩৬, ১৪৯-৫০, ১৮২-৮৩ 

রৈক ২০০-৬ 

লোক ৫৭, ৬১-৭১, ১৫৯, ১৭১, ১৭৪, ২১৮- 
২৩, ২৩০-৩৭, ২৫০, 
৪*8; অগ্নি ২৬৭ ; ত্রয়ীর উদ্ভব ১৩০) 
ত্রিলোৰ ১২২; নামাদির উপাসনার ফল 
৩৪৯-৭২ ; পঞ্চলোক ৯*-৯২ ; পরলোক 
৭০, ২৬৪, ২৮০, ৩৫২ ; পরোোবর্ীক্ষান 
৬৯, ৯৮ ; পিতৃলোক ২৭৭, ৩৯৫; পুণা- 
লোক ১৪৯, ২৮১; বক্ষলোক ১:৮, 
৩৯৯-৪*৭, ৪৩৪-৩৯ ; যজমানের লোৰক- 
লাভ ১৩৪-৩৮; লোকম্বার ১৩৩-৩৭, 
৪১২; লোকরস ২৪৪ বিনাশী ৩৮৫, 


৩৫২-৭৫, ৩৯৪০ 


নির্ঘণ্ট 88৭ 


৩৯৪ ; শক্করী সাম ১১৭-১৮; সর্বলোক 
২৬৭, ২৯৪, ৩০১) ৩৮৫১ ৪০৪, ৪০৭, 
৪১৪-১৬, ৪৩৫ (স্বৰ্গ দ্রঃ), হাউকার ৮৫ 
বরুণ ৮৪, ১২৪, ১৫১ ( পর্জন্ দ্রঃ) 
বস্তুগণ ১৩২-৩৪, ১৪৭-৪৯, ১৮৪-৮১ 
বহিষ্পবমান ৮৩ 
বাচারস্তণং বিকারঃ ৩০৫-৬, ৩১৩-১৪ 


বায়ু ১২৪, ১৩৬, ১৬৮, ১৭৯, ২৭৭, ৩০০, 
৩৫০-৬১, ৩৬৭, ৩৯১, ৪৩১ ; অন্তরিক্ষ- 
রস ২৪৪7 উদ্‌গীণ ১২২; গির্‌ ৪৪; 
দিকের বৎস ১৭৭; দেবতা ১২৪ ; পুরো- 
বাতাদি ৯৩; প্রস্তাব ১২১; ব্রহ্ম ২৯০; 
ব্ৰহ্মপাদ ১৯২-৯৪ ; যজ্ঞ ২৪০ ; যজুর 
উৎপত্তি ২৪৪; বৈশ্বানরের প্রাণ ২৯০, 
২৯৫ ; সমিধ, ২৭*) সম্বর্গ ২০৭-৮; 
সাম ও অম ৫৪7 হাইকার ৮৫ 

বিদ্াা ৩১; অগ্রিবিদা। আত্মবিদ্যা ২৩৪; আচার্ধ 
হইতে লভ্য ২২৫, ৩৪*; বিদ্যার ফল 
অধিক ৩১, ১৩২, ৩:১; বিদাসম্পরদায় 
১৫৮-৫৯, ২৬৭, ২৮৬, ৪৩৯ 


বিরাট ২১২; বাক্‌সন্তোভ ৮৬ 


বিরোচন ৪১৫ 

বিশ্বদেব ১৩২, ১৩৬-৩৭ ; ওহোয়িকার ৮৬ 
বেদ ১৪৬, ৩৪, ৩২২-২৩, ৩৪৭-৬১, ৪৩৯ 
বৈরাত্রপন্ধ ২৯*, ২৯২; গোশ্রুত ২৫৮ 

বৈশ্য ২৭৯, ৪৩৮ 

বেশ্বানর ২৮৩৯৩ 


ব্যাহৃতি ১৩*, ১৭৮-৭৯ ; ৫২৪ 

শবদাহ ২৭৪, ৩৭৫, ব্রহ্মবিদের ২৩৮ 

শাস্ত্র ১৮৭ 

শাণিল্য ১৭৪ 

শিলক শালাবত্য ৬৩-৬৯ 

শূদ্ৰ ২০৫-৬ 

শৌনিক, অতিধন্ব। ৭০; কাপেয় ২০৯-১ 

শ্রদ্ধা ৩১, ২৭৫, ৩৭৯-৮০, ৪২২ ; শ্রদ্ধাহৃতি 
২৬৯ 


শ্বেতকেতু ২৬৩-৬৬, ৩০ ৪-৪ ৫ 


সৎ জগৎকারণ ৩০৭-৮, ৩২৭ ; সতের ঈক্ষণ 
৩০৮-১১; ব্যাকৃতাবস্থা ১৯৫) সুযুপ্তিতে 
সংসম্পত্তি ৩২৪, ৩৩১-৩৩, ৪০১ 

সত্য ৩৩, ১৭৩, ১৮৭, ২১৫, ৩৩০-৪৫, ৩৫০, 
৩৬১, ৩৭৬-৭৭, ৩৯১-৯৪, ৩৯৮-৪০২, 


৪১৪-১৬ ; নির্বচন ৪০২ ব্রহ্ম ৪০১ 
সত্যকাম জাবাল ২১৩-২৭, ২৫৮ 


সতাযজ্ঞ পোৌলুষি (প্রাচীনযোগ্য) ২৮২-৩৩৫ 
সনৎকুমার ৩৪৬-৮৮ 


সম্প্রদাদ ৪০১১ ৪২৮, ৪৩১ 

সন্বর্গ ২০৭-১২ 

সবন ১৩২-৩৮, ১৮০-৮৪ 

সর্বং থন্বিদং ব্রহ্ম ১৭১ 

সাধ্যগণ ১৫৪ 

সাম ৪৫, ৬১-৬২, ২৪৬, ৩২১7 অক্ষিপুরুষ 
৬* ; অগ্নি ৫৩; অতিমৃত্যু সপ্তবিধ সাম 
১০৬-৮ ; আদি, উপদ্রব্য প্রভৃতি সপ্তবিধ 


৪8৪৮ 


সাম ৯৯-১*৬; আদিত্য ৫৫; আদিতোর 
পর্ব ৫৭; আদিতোর রস ২৪৪; আদিতা- 
সাম ১৩৬৩৭; ও ধক ৪২, ৫৩-৫৯; 
ধক-রম ২৬; কৃষ্ণ আভা ৫৫-৫৯; গায়ত্র 
১০৯-১০ ; চন্দ্র ৫৫ ; দেবগণের প্রবেশ 
৪৮-৪৯; দেহচ্ছায়। ৫৯ ; পঞ্চবিধ সাম 
৯৬০-৯৮ ১ পরোবরীন্ন ৯৭-৯৮; প্রাণ ২৭, 
৫৮; বৃহৎ সাম ১৪৪) মধুকর ১৪৩; 
মন ৫৯7; যজ্ঞাযন্তীয় ১১৯-২*; রথস্তর 
১১১; রাজ্রন ১২১; রেবতী ১১৮; রোড 
১৩৭; বামদেবা ১১২-১৩; বাধু ৫৪7 
বাসব ১৩৩; বৈরাজ ১১৬-১৭; বৈর্প 
১১৫-১৬ 3 বৈশ্বদেব ১৩৬-৩৭; শক্করী 
১১৭-১৮) সর্বসাম ১২২-২৪; সাধু সাম 
৮৮-৯৯*7) দামের উপনিষৎ ৮৭) সামের 
নির্ধাচন «৩-৫৫; সামের প্রতিষ্ঠা ৬৫-৬৮ 


উপনিষৎ গ্রন্থাবলী 


সামের সুর ১২৪-২৮ 

সামবেদ ১৭৯, ৩৪৭-৬১; উৎ ৪৪; পুষ্প 
১৪৩ 

স্তোত্ৰ, স্তোম ৪৫, ১৮৭ 

স্তোভ ৮৫-৮৭ 

স্বপ্ন ও সুপ্তি ৪১০-১১; ৪২৫-২৮ ; সুপ্তিতে 
ব্রহ্মলাত (সৎ ও সম্প্রসাদ দ্রঃ) স্বপিতির 
নির্চন ৩২৫, স্বপ্নে স্ত্রীদর্শন ২৬১-৬২ 

স্বর্গ ৬৫, ১২৫, ১৬৮, ৪*০-২ 

স্বাধায় ১২৯, ৪৩৯ 

হ্বারাজা ১৩৬, ১৪৯-৫৪, ৩৮৫ 


হৃদয় ১৬১, ১৭৪, ২৯৫) ৩৫০, ৩৬১, হৃদয়ের 
নির্চন ৪**, পঞ্চন্থার ১৬৫-৬৮, 
হৃদয়াকাশ ১৬৩, ২২৮, ৩৯১, হদয় 
নাড়ী ৪*৯-১৩ 

হোত! ৫৩, ২৪১ 


সাঙ্কেতিক শব্দের সূচী 


এঃ=এঁতরেয়োপনিষৎ 

এঃ ব্রাঃ=এতরেয় ব্রাহ্মণ 
কঃ:-কঠোপনিষং 
কে:-কেনোপনিষৎ 
কৌঃ-কৌধীতকি উপনিষৎ 
ছাঃ-্ছান্দোগ্যোপনিষৎ 
তৈ:-তৈত্তিরীষোপনিষৎ 
প্রঃ-্প্রশ্্রোপনিষৎ 


বুংলবৃহদারণ্যকোপনিষৎ 
বুঃ-ভাষ্য-্বুহদারণ্যকভাষা 
ব্রঃব্র্গস্থত্র 

ব্রঃ-ভাষ্য- ব্র্গস্ত্রভাব্য 
মুঃ-মুওকোপনিষৎ 
শঃ-শতপথত্রাঙ্গণ 
শ্বেঃ-শ্বেতাশ্বতরোপনিষৎ 
দ্রঃ দ্রষ্টব্য 


যেখানে সংখ্যা দ্বেওয়া আছে কিন্তু গ্রন্থের নামোল্লেখ নাই, সেখানে 


ছান্দোগ্যোপনিষৎ বুঝিতে হইবে । 


